বুখারী শরীফ 


নবম খণ্ড 


আবূ ‘আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন ইসমাঈল আল-বুখারী আল-জু*ফী (র) 


সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত 
বাংলায় ইসলামিক বই ডাউনলোড করতে ভিজিট করুণঃ ইসলামি বই ডট ওয়ার্ডপ্রেস ডট কম। 


বুখারী শরীফ (নবম খণ্ড) 


আবু “আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইব্‌ন ইসমা“ঈল আল-বুখারী আল-জু'ফী রে) 
সম্পাদনা পরিষদ কর্তৃক সম্পাদিত 


ইফাবা অনুবাদ ও সংকলন প্রকাশনা £ ১১৯ 
ইফাবা প্রকাশনা £ঃ ১৭৫২/২ 

ইফাবা গ্রন্থাগার £ ২৯৭.১২৪১ 

ISBN : 984-06-0558-5 


প্রথম প্রকাশ 
মার্চ ১৯৯৫ 


তৃতীয় সংস্করণ 
জুন ২০০৩ 

আষাঢ় ১৪১০ 
রবিউস সানি ১৪২৪ 


প্রকাশক 

মোহাম্মদ আবদুর রব 

পরিচালক, প্রকাশনা বিভাগ 

ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 
আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ 


প্রচ্ছদ অংকনে $ সবিহ-উল-আলম 


মুদ্রণ ও বাধাই 
আল-আমিন প্রেস এন্ড পাবলিকেশন্স 
৮৫, শরৎগুপ্ত রোড, নারিন্দা, ঢাকা-১১০০ 


মূল্য ৪ ২৫০.০০ (দুইশত পঞ্চাশ টাকা) 


BUKHARI SHARIF (9711 VOLUME) (Compilation of Hadith Sharif) Compiled by Abu 
Abdullah Muhammad Ibn Ismail Al-Bukhari Al-Jufi (R) in Arabic, edited by Editorial 
Board and published by Director, Publication, Islamic Foundation Bangladesh, 
Agargaon, Sher-e-Bangla Nagar, Dhaka-1207. June 2003 


Price : TK 250.00; US Dollar : 10.00 


বুখারী শরীফ নামে খ্যাত হাদীসগ্রন্থটির মূল নাম হচ্ছে-“আল -জামেউল মুসনাদুস সহীহ আল- 
মুখতাসার মিন সুনানে রাসূলিল্লাহে সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ওয়া আইয়্যামিহি।' হিজরী তৃতীয় 
শতাব্দীর মাঝামাঝি সময়ে এই হাদীসগ্রন্থটি যিনি সংকলন করেছেন, তার নাম আবু “আবদুল্লাহ্‌ মুহাম্মদ 
ইবনে ইসমাঈল আল-বুখারী । মুসলিম পণ্ডিতগণ বলেছেন, পবিত্র কুরআনের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ 
কিতাব হচ্ছে এই বুখারী শরীফ । ৭ম হিজরী শতাব্দীর বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া বলেছেন, 
আকাশের নিচে এবং মাটির উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোন মুহাদ্দিসের জন্ম হয়নি। 
কাজাকিস্তানের বুখারা অঞ্চলে জন্ম লাভ করা এই ইমাম সত্যিই অতুলনীয়। তিনি সহীহ হাদীস 
সংরক্ষণের গুরুত্ব অনুধাবন করে বহু দুর্গম পথ পাড়ি দিয়ে অমানুষিক কষ্ট স্বীকার করে সনদসহ প্রায় ৬ 
(ছয়) লক্ষ হাদীস সংগ্রহ করেন এবং দীর্ঘ ১৬ বছর মহানবী (সা)-এর রাওজায়ে আকদাসের পাশে বসে 
প্রতিটি হাদীস গ্রন্থিত করার পূর্বে মোরাকাবার মাধ্যমে মহানবী (সা)-এর সম্মতি লাভ করতেন। 
এইভাবে তিনি প্রায় সাত হাজার হাদীস চয়ন করে এই ‘জামে সহীহ’ সংকলনটি চূড়ান্ত করেন। তার 
বিস্ময়কর স্মরণশক্তি, অগাধ পাণ্ডিত্য ও সুগভীর আন্তরিকতা থাকার কারণে তিনি এই অসাধারণ কাজটি 
সম্পন্ন করতে পেরেছেন। 

মুসলিম বিশ্বের এমন কোন জ্ঞান-গবেষণার দিক নেই যেখানে এই গ্রন্থটির ব্যবহার নেই। পৃথিবীর প্রায় 
দেড়শত জীবন্ত ভাষায় এই গ্রন্থটি অনুদিত হয়েছে। মুসলিম জাহানের অন্যান্য দেশের মতো 
বাংলাদেশেও ইসলামী পাঠ্য ক্রমে এটি অন্তর্ভুক্ত । দেশের কামিল পর্যায়ের মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়সমূহের 
সংশ্লিষ্ট বিভাগে এই গ্রন্থটি পাঠ্যতালিকাভুক্ত । তবে এই গ্রন্থটির বাংলা অনুবাদ হয়েছে বেশ বিলম্বে । এ 
ধরনের প্রামাণ্য গ্রন্থের অনুবাদ যথাযথ ও সঠিক হওয়া আবশ্যক । এ প্রেক্ষিতে ইসলামিক ফাউন্ডেশন 
বাংলাদেশ কিছুসংখ্যক যোগ্য অনুবাদক দ্বারা এর বাংলা অনুবাদের কাজ সম্পন্ন করে একটি উচ্চ 
পর্যায়ের সম্পাদনা পরিষদ কর্তৃক যথারীতি সম্পাদনা করে প্রকাশের উদ্যোগ গ্রহণ করে। ১৯৮৯ সালে 
গ্রন্থটির প্রথম খণ্ড প্রকাশিত হবার পর পাঠকমহলে বিপুল সাড়া পড়ে যায় এবং অল্পকালের মধ্যেই 
ফুরিয়ে যায়। দ্বিতীয় মুদ্রণের প্রাক্কালে এ গ্রন্থের অনুবাদ আরো স্বচ্ছ ও মূলানুগ করার জন্য দেশের 
বিশেষজ্ঞ আলেমগণের সমন্বয়ে গঠিত সম্পাদনা কমিটির মাধ্যমে সম্পাদনা করা হয়েছে। ব্যাপক 
চাহিদার প্রেক্ষিতে আমরা এবার নবম খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশ করলাম । আশা করি গ্রন্থটি আগের 
মতো সর্বমহলে সমাদৃত হবে । 

মহান আল্লাহ্‌ আমাদেরকে রাসূলুল্লাহ্‌ (সা)-এর সুন্নাহ্‌ অনুসরণ করে চলার তৌফিক দিন । আমীন ॥ 


সৈয়দ আশরাফ আলী 
মহাপরিচালক 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


প্রকাশকের কথা 


বুখারী শরীফ হচ্ছে বিশুদ্ধতম হাদীস সংকলন । মহানবী (সা)-এর পবিত্র মুখনিঃসৃত বাণী, তার কর্ম এবং 
মৌন সমর্থন ও অনুমোদন হচ্ছে হাদীস বা সুন্নাহ্‌। পবিত্র কুরআনের ব্যাখ্যা এবং শরীয়তের বিভিন্ন 
হুকুম-আহ্কাম ও দিকনির্দেশনার জন্য সুন্নাহ্‌ হচ্ছে দ্বিতীয় উৎস ৷ প্রকৃতপক্ষে পবিত্র কুরআন ও হাদীস 
উন্ভয়ই ওহী দ্বারা প্রাপ্ত। কুরআন হচ্ছে আল্লাহ্‌ তা'আলার কালাম আর হাদীস হচ্ছে মহানবী (সা)-এর 
বাণী ও অভিব্যক্তি । মহানবী (সা)-এর যুগে এবং তার তিরোধানের অব্যবহিত পরে মুসলিম দিপ্বিজয়ীগণ 
ইসলামের দাওয়াত নিয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েন। এ সময় দুর্গম পথের অমানুষিক কষ্ট স্বীকার করে 
যে কয়জন অসাধারণ মেধাসম্পন্ন ব্যক্তি হাদীস সংকলন ও সংরক্ষণের জন্য কঠোর সাধনা করেছেন 
তাদের মধ্যে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব ইমাম আবূ আবদুল্লাহ্‌ মুহাম্মদ ইবনে ইসমাঈল আল্-বুখারী । 
তিনি ‘জামে সহীহ’ নামে প্রায় সাত হাজার হাদীস-সম্বলিত একটি সংকলন প্রস্তুত করেন, যা তার 
জন্স্থানের নামে “বুখারী শরীফ’ হিসেবে পরিচিতি লাভ করে। পূর্ণাঙ্গ জীবন-ব্যবস্থা হিসেবে ইসলামের 
প্রায় প্রতিটি দিক নিয়েই বিভিন্ন অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যন্ত এ গ্রন্থটি ইসলামী জ্ঞানের এক প্রামাণ্য 
ভাণ্ডার । 

বাংলাদেশের মাদ্রাসাগুলোতে এটি একটি অপরিহার্য পাঠ্যগ্রন্থ । পবিত্র কুরআন ও হাদীসের জ্ঞান অর্জন 
সকল মুসলমানের জন্যই অপরিহার্য । এ বাস্তবতা থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ সিহাহ্‌ সিত্তাহ্‌ 
ও অন্যান্য বিখ্যাত এবং প্রামাণ্য হাদীস সংকলন অনুবাদ ও প্রকাশ করে চলেছে । বিজ্ঞ অনুবাদকমণ্ডলী 
ও যোগ্য সম্পাদনা পরিষদের মাধ্যমে এর কাজ সম্পন্ন হওয়ায় এর অনুবাদ হয়ে উঠেছে বিশুদ্ধ, প্রাঞ্জল ও 
সহজবোধ্য । ১৯৮৯ সালে বুখারী শরীফের প্রথম খণ্ডের অনুবাদ প্রকাশিত হবার পর থেকেই ছাত্র- 
শিক্ষক, গবেষক ও সর্বস্তরের সচেতন পাঠকমহল তা বিপুল আগ্রহের সাথে গ্রহণ করে। পরবর্তীতে এর 
প্রতিটি খণ্ড প্রকাশিত হওয়ার সাথে সাথে প্রিয় পাঠকমহলের কাছে সমাদৃত হয়। জনগণের এই বিপুল 
চাহিদার প্রেক্ষিতে এবার নবম খণ্ডের তৃতীয় সংস্করণ প্রকাশ করা হলো। 

আমরা এই অনুবাদ কর্মটিকে ভুল-ত্রুটি মুক্ত রাখার যথাসাধ্য চেষ্টা করেছি। তারপরও যদি কারো নজরে 
ভুল-ত্রুটি ধরা পড়ে তাহলে আমাদেরকে অবহিত করলে আমরা তা পরবর্তী সংস্করণে প্রয়োজনীয় 
সংশোধনের ব্যবস্থা নেব ইন্শাআল্লাহ্‌। 

আল্লাহ্‌ তা'আলা আমাদেরকে মহানবী (সা)-এর পবিত্র সুন্নাহ্‌ জানা ও মানার তাওফিক দিন । আমীন ॥ 


মোহাম্মদ আবদুর রব 
পরিচালক, প্রকাশনা বিভাগ 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 


টি ছি OG 


সম্পাদনা পরিষদ 


মাওলানা উবায়দুল হক 

মাওলানা রিজাউল করীম ইসলামাবাদী 
মাওলানা মুহাম্মদ আবদুস সালাম 
ডক্টর কাজী দীন মুহম্মদ 
মাওলানা রূুহুল আমীন খান 
মাওলানা এ. কে. এম. আবদুস সালাম 
মাওলানা ইমদাদুল হক 


মুহাম্মদ লুতফুল হক 


http://IslamiBoi.wordpress.com 


সূচিপত্র 


বিষয় 
তালাক অধ্যায় 


হায়েয অবস্থায় তালাক দিলে তা তালাক হিসাবে পরিগণিত হবে 
তালাক দেওয়ার সময় কি স্বামী তার স্ত্রীর সামনাসামনি হয়ে তালাক দেবে? 


যারা তিন তালাককে জায়েয মনে করেন 
যে ব্যক্তি তার স্ত্রীদেরকে ইখৃতিয়ার দিল 
যে (তার স্ত্রীকে) বলল, ''আমি তোমাকে পৃথক করলাম” বা “আমি তোমাকে বিদায় 
দিলাম" বা "তুমি মুক্ত বা বন্ধনহীন” .......... তবে তা নিয়্যতের উপর নির্ভর করবে 


যে ব্যক্তি তার স্ত্রীকে বলল, ''তুমি আমার জন্য হারাম” 

(মহান আল্লাহর বাণী) £ এমন বস্তুকে আপনি কেন হারাম করছেন যা 

আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন? 

বিবাহের পূর্বে তালাক নেই 

বিশেষ কারণে স্বীয় স্ত্রীকে যদি কেউ বোন বলে পরিচয় দেয়, তাতে কিছু হবে না 
বাধ্য হয়ে, মাতাল ও পাগল অবস্থায় তালাক দেওয়া এবং এতদুভয়ের বিধান সম্বন্ধে 
খুলার বর্ণনা এবং তালাক হওয়ার নিয়ম . 

স্বামী-স্ত্রীর দ্বন্দ ক্ষতির আশংকায় খুলার প্রতি ইঙ্গিত করতে পারে কি? 

বিক্রয়ের কারণে দাসী তালাক হয় না 

দাসী স্ত্রী আযাদ হওয়ার পরে গোলাম স্বামীর সাথে থাকা বা না থাকার ইখ্তিয়ার 
বারীরার স্বামীর ব্যাপারে নবী (সা)-এর সুপারিশ 

পরিচ্ছেদ ঃ 

মহান আল্লাহ্‌র বাণী £ তোমরা মুশরিক মহিলাদেরকে বিয়ে করো না যে পর্যন্ত 
তারা ঈমান না আনে 

মুশরিক নারী মুসলমান হলে তার বিবাহ ও ইদ্দত 

যিম্মি বা হরবীর কোন মুশরিক বা খৃস্টান স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে 

মহান আল্লাহ্‌র বাণী ঃ যারা স্বীয় স্ত্রীদের সাথে ‘সংগত না হওয়ার শপথ" 


করে তারা চার মাস অপেক্ষা করবে ......... আল্লাহ্‌ সব কিছু শুনেন ও জানেন 
নিরুদ্দিষ্ট ব্যক্তির পরিবার ও তার সম্পদের বিধান 
যিহার 


ইশারার মাধ্যমে তালাক ও অন্যান্য কাজ 
লি'আন (অভিশাপযুক্ত শপথ) 
ইঙ্গিতে সন্তান অস্বীকার করা 
লি'আনকারীকে শপথ করানো 


http://IslamiBoi.wordpress.com 


[আট | 


বিষয় 


পুরুষকে প্রথমে লি'আন করানো হবে 

লি'আন এবং লি'আনের পর তালাক দেওয়া 

মসজিদে লি'আন করা 

নবী (সা)-এর উক্তি ঃ আমি যদি প্রমাণ ছাড়া রজম করতাম 

লি'আনকারিণীর মোহর 

লি-আনকারীদ্য়কে ইমামের একথা বলা যে, নিশ্চয় তোমাদের কোন একজন 
মিথ্যাবাদী, তাই তোমাদের কেউ তাওবা করতে প্রস্তুত আছ কি? 
লি'আনকারীছয়কে পৃথক করে দেওয়া 

লি'আনকারিণীকে সন্তান অর্পণ করা হবে 

ইমামের উক্তি ঃ হে আল্লাহ্‌! সত্য প্রকাশ করে দিন 

যদি মহিলাকে তিন তালাক দেয় এবং ইদ্দত শেষে সে অন্য স্বামীর কাছে বিয়ে বসে, 
কিন্তু সে তাকে স্পর্শ (সংগম) না করে থাকে 

মহান আল্লাহ্‌র বাণী £ তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের হায়েয বন্ধ হয়ে গেছে.......মদি 
তোমাদের সন্দেহ দেখা দেয় তাদের ইদ্দত তিন মাস 

এবং তাদেরও, যাদের এখনও হায়েয আসা আরম্ভ হয়নি 

গর্ভবতী মহিলাদের ইদ্দতের সময়সীমা সন্তান প্রসব করা পর্যন্ত 

মহান আল্লাহ্‌র বাণী £ তালাকপ্রাপ্তা মহিলারা তিন কুরু (হায়েয) পর্যন্ত অপেক্ষা করবে 
ফাতিমা বিন্ত কায়েসের ঘটনা ......... আর তোমাদের প্রতিপালক 
আল্লাহ্‌কে ভয় কর, তোমরা তাদের বাসগৃহ থেকে বহিষ্কার করো না 
রে রানি লার 

পরিবারের লোকজনদের গালমন্দ দেয়ার 

বা তার ঘরে চোর প্রবেশ করা ইত্যাদির আশংকা করে 

মহান আল্লাহ্‌র বাণী £ তাদের জন্য গোপন করা বৈধ হবে না যা আল্লাহ্‌ তাদের 
জরায়ুতে সৃষ্টি করেছেন, হায়েয হোক বা গর্ভ সঞ্চার হোক 


মহান আল্লাহ্‌র বাণীঃ তালাকপ্রাপ্তাদের স্বামীরা (ইদ্দতের মধ্যে) তাদের ফিরিয়ে আনার টা 


অগ্রাধিকার রাখে এবং এক বা দু'তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনার পদ্ধতি সম্পর্কে 
খতুমতীকে ফিরিয়ে আনা 

বিধবা নারী চার মাস দশ দিন শোক পালন করবে 

শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহার করা 

তুহুর (পবিত্রতা)-এর সময় শোক পালনকারিণীর জন্য কুস্ত (চন্দন কাঠ) 

খোশ্বু ব্যবহার করা 

শোক পালনকারিণী রং করা সুতার কাপড় ব্যবহার করতে পারে 

মহান আল্লাহ্‌র বাণী £ তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুমুখে পতিত হয় 

তাদের স্ত্রীরা চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে 

বেশ্যার উপার্জন ও অবৈধ বিবাহ 


বিষয় 


নির্জনবাসের পরে মোহ্রের পরিমাণ, অথবা নির্জনবাসে ও স্পর্শ করার পূর্বে 
তালাক দিলে স্ত্রীর মোহর এবং কিভাবে নির্জনবাস প্রমাণিত হবে সে প্রসঙ্গে 
তালাকপ্রাপ্তা নারীর যদি মোহর নির্ীত না হয় তাহলে সে মুত'আ পাবে 

| ভরণ-পোষণ অধ্যায় 


পরিবার-পরিজনের উপর ব্যয় করা ওয়াজিব 


পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখা এবং তাদের জন্য খরচ করার পদ্ধতি ... 


মহান আল্লাহ্‌র বাণী ঃ মায়েরা যেন তাদের সন্তানদের পূর্ণ দু'বছর দুধ পান করায় 
স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী ও সন্তানের খরচ 

স্ত্রীর জন্য খাদিম | 

স্বামী যদি (ঠিকভাবে) খরচ না করে তাহলে তার অজান্তে স্ত্রী তার ও 

সন্তানের প্রয়োজনানুপাতে যথাবিহিত খরচ করতে পারে 

স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ ও তার জন্য খরচ করা 

মহিলাদের যথাযোগ্য পরিচ্ছদ দান 

সন্তান লালন-পালনে স্বামীকে সাহায্য করা 
ওয়ারিসের উপরেও অনুরূপ দায়িত্ব আছে 

দাসী ও অন্যান্য মহিলা কর্তৃক দুধ পান করানো 


আহার সংক্রান্ত অধ্যায় 


আহারের পূর্বে বিস্মিল্লাহ্‌ বলা এবং ডান হাত দিয়ে আহার করা 

সাথীর কাছ থেকে কোন অসন্তুষ্টির আলামত না দেখলে সঙ্গের পাত্রের সবদিক থেকে 
খুঁজে খুজে খাওয়া 

আহার ও অন্যান্য কাজ ডান দিক থেকে শুরু করা 

পরিতৃপ্ত হওয়া পর্যন্ত আহার করা 

মহান আল্লাহ্‌র বাণী £ অন্ধের জন্য দোষ নেই, খোড়ার জন্য দোষ...... যাতে 
তোমরা বুঝতে পার 

নরম রুটি আহার করা এবং টেবিল ও (চামড়ার) দস্তরখানে আহার করা 

ছাতু 

যতক্ষণ পর্যন্ত কোন খাবারের নাম বলা না হতো এবং সে খাদ্য কি তা জান্তে না 
পারতেন, ততক্ষণ পর্যস্ত নবী (সা) আহার করতেন না 


৯ 


১০০ 
১০০ 
১০১ 
১০১ 
১০২ 
১০৩ 


১০৮ 


১০৯ 
১১০ 
১১০ 


১১২ 
১১৩ 
১১৫ 


১১৫ 


[দশ] 
বিষয় 


একজনের খাবার দু'জনের জন্য যথেষ্ট 

মু'মিন ব্যক্তি এক পেটে খায় 

হেলান দিয়ে আহার করা 

ভুনা গোশত সম্বন্ধে 

খাষীরা সম্পর্কে 

পনির প্রসঙ্গে 

সিল্ক ও যব প্রসঙ্গে | 

গোশ্ত দাত দিয়ে ছিড়ে এবং তুলে নিয়ে খাওয়া 
বাহুর গোশ্ত খাওয়া | 

চাকু দিয়ে গোশত কাটা 

নবী (সা) কখনো কোন খাবারের দোষ-ক্রটি ধরতেন না 
যবের আটায় ফুক দেওয়া 

নবী (সা) ও তার সাহাবীগণ যা খেতেন 

“তালবীনা' প্রসঙ্গে 

“সারীদ' প্রসঙ্গে 

ভুনা বক্রী এবং স্কন্ধ ও পার্শদেশ 

পূর্ববর্তী মনীষীগণ তাদের বাড়ীতে ও সফরে গোশ্ত এবং অন্যান্য 
যেসব খাদ্য সঞ্চিত রাখতেন 

হায়স প্রসঙ্গে 

রৌপ্য খচিত পাত্রে আহার করা 

খাদ্যদ্রব্যের আলোচনা 

সালন প্রসঙ্গে 

হালুয়া ও মধু 

কদ্‌ প্রসঙ্গে 

ভাইদের জন্য আহারের ব্যবস্থা করা 
নাতি দিয়ে নিতে অন্য জালে হা 
শুরুয়া প্রসঙ্গে 

শুক্না গোশত প্রসঙ্গে 


একই দস্তরখানে সাথীকে কিছু এগিয়ে দেওয়া বা তার কাছ থেকে কিছু নেওয়া 


তাজা খেজুর ও কাঁকুড় প্রসঙ্গে 

রদ্দি খেজুর প্রসঙ্গে 

তাজা ও শুক্না খেজুর প্রসঙ্গে 

খেজুর গাছের মাথী খাওয়া প্রসঙ্গে 
আজওয়া খেজুর প্রসঙ্গে . 

এক সঙ্গে মিলিয়ে একাধিক খেজুর খাওয়া 


| এগার | 


বিষয় 


কাকুড় প্রসঙ্গে 

খেজুর বৃক্ষের বরকত 

একই সঙ্গে দু'রকম খাদ্য বা দু'স্বাদের খাদ্য খাওয়া 

দশজন দশজন করে মেহমান ভিতরে ডাকা এবং দশজন দশজন করে আহারে বসা 
রসুন ও (দুর্গন্ধযুক্ত) তরকারী মাকরূহ হওয়া প্রসঙ্গে 
কাবাছ-পিলু গাছের পাতা প্রসঙ্গে 

আহারের পর কুলি করা 

রুমাল দিয়ে মুছে ফেলার আগে আঙ্গুল চেটে ও চুষে খাওয়া 

রুমাল প্রসঙ্গে 

আহারের পর কি পড়বে 

খাদেমের সাথে আহার করা 

কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল সিয়াম পালনকারীর মতো 

কাউকে আহারের দাওয়াত দিলে একথা বলা যে, এ ব্যক্তি আমার সঙ্গের 
রাতের খাবার পরিবেশন করা হলে তা রেখে অন্য কাজে তৃরা করবে না 
মহান আল্লাহ্‌র বাণী £ খাওয়া শেষ হলে তোমরা চলে যাবে 


আকীকা অধ্যায় 


যে সন্তানের ‘আকীকা দেওয়া হবে না 
“আকীকার মাধ্যমে শিশুর অশুচি দূর করা 
ফারা' প্রসঙ্গে 

'আতীরা 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ বলা অধ্যায় 


তীরলন্ধ শিকার বন্দুকের গুলিতে শিকার সম্পর্কে 

তীরের ফলকে আঘাতপ্রাপ্ত শিকার 

ধনুকের সাহায্যে শিকার করা 

ছোট ছোট পাথর নিক্ষেপ করা ও বন্দুক মারা 

যে ব্যক্তি শিকার বা পশু-রক্ষার কুকুর ছাড়া অন্য কুকুর পালন করে 
শিকারী কুকুর যদি শিকারের কিছুটা খেয়ে ফেলে 

শিকার যদি দুই বা তিন দিন শিকারী থেকে অদৃশ্য থাকে 
শিকারের সাথে যদি অন্য কুকুর পাওয়া যায় 

শিকারে অভ্যস্ত হওয়া সম্পর্কে 

পাহাড়ে শিকার করা 


বিষয় 


মহান আল্লাহ্‌র ইরশাদ £ তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা হয়েছে 
ফড়িং খাওয়া 

অগ্নিপূজকদের বাসনপত্র ও মৃত জানোয়ার 

যবাহের বন্ধুর উপর বিস্মিল্লাহ্‌ বলা এবং ইচ্ছাকৃতভাবে যে বিস্মিল্লাহ্‌ তরক করে 
যে জন্তকে দেব-দেবী ও মূর্তির নামে যবাহ্‌ করা হয় 

নবী (সা)-এর ইরশাদ ঃ আল্লাহ্‌র নামে যবাহ্‌ করবে 

যে জিনিস রক্ত প্রবাহিত করে অর্থাৎ বাশ, পাথর ও লোহা 

দাসী ও মহিলার যবাহ্‌্কৃত জন্ত 

দাত, হাড় ও নখের সাহায্যে যবাহ্‌ করা যাবে না 

বেদুঈন ও তাদের মত লোকের যবাহ্‌কৃত জন্তু 

আহলে কিতাবের যবাহ্কৃত জত্ত ও তার চর্বি । তারা দারুল হরবের 

হোক কিংবা না হোক 

যে জন্তু পালিয়ে যায় তার হুকুম বন্য জন্ত্রর মত 

নহর ও যবাহ্‌ করা 

পশুর অংগহানি করা, বেঁধে তীর দ্বারা হত্যা করা ও চাদমারী করা মাকরূহ 
মুরগীর গোশ্ত 

ঘোড়ার গোশ্ত 

গৃহপালিত গাধার গোশ্ত 

সর্বপ্রকার মাংসভোজী হিংস্র জন্ত্র খাওয়া 

মৃত জন্তুর চামড়া 

কন্তুরী 

খরগোশ 

গুঁই সাপ 

যদি জমাট কিংবা তরল ঘিয়ের মধ্যে ইদুর পতিত হয় 

পশুর মুখে চিহ্ন লাগানো ও দাগানো 

কোন দল মালে গনীমত লাভ করার পর যদি তাদের কেউ সাথীদের অনুমতি 
ছাড়া কোন বক্রী কিংবা উট যবাহ্‌ করে 

কোন দলের উট ছুটে গেলে তাদের কেউ যদি সেটিকে তাদের উপকারের 
উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে এবং হত্যা করে 

অনন্যোপায় ব্যক্তির খাওয়া 


কুরবানী অধ্যায় 


কুরবানীর বিধান . 
ইমাম কর্তৃক জনগণের মধ্যে কুরবানীর পশু বন্টন 


১৯৫ 
১৯৬ 


http://IslamiBoi.wordpress.com 


[তের] 


বিষয় 


মুসাফির ও মহিলাদের কুরবানী করা 

কুরবানীর দিন গোশ্ত খাওয়ার আকাঙক্ষা 

যারা বলে যে, ইয়াওমুন্নাহারই কুরবানীর দিন 
ঈদগাহে নহর ও কুরবানী করা 

নবী (সা)-এর দুটি শিং বিশিষ্ট মেষ কুরবানী করা 

আবু বুরদাহ্‌কে সম্বোধন করে নবী (সা)-এর উক্তি £ তুমি বক্রীর বাচ্চাটি 
কুরবানী করে নাও, তোমার পরে অন্য কারোর জন্য এ অনুমতি থাকবে না 
কুরবানীর পশু নিজ হাতে যবাহ্‌ করা 

অন্যের কুরবানীর পশু যবাহ্‌ করা 

সালাত (ঈদের) আদায়ের পরে যবাহ্‌ করা 

যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবাহ্‌ করেছে সে যেন পুনবায় যবাহ্‌ করে 
যবাহের পশুর পার্শ্বদেশ পা দিয়ে চেপে ধরা 

যবাহ্‌ করার জন্য কেউ যদি হারামে কুরবানীর পশু পাঠিয়ে দেয়, তাহলে তার 
উপর ইহ্রামের বিধান থাকে না 

কুরবানীর গোশ্ত থেকে কতটুকু পরিমাণ আহার করা যাবে 

আর কতটুকু পরিমাণ সঞ্চিত রাখা যাবে 


পানীয় দ্রব্যসমূহ অধ্যায় 
আঙ্গুর থেকে তৈরি মদ 


মদ হারাম হওয়ার আয়াত নাযিল হয়েছে এবং তা তৈরি হত কাচা ও পাকা খেজুর থেকে ... 


মধু তৈরি মদ 

মদ এমন পানীয় দ্রব্য যা বিবেক বিলোপ করে দেয় 

যে ব্যক্তি মদকে ভিন্ন নামে নামকরণ করে হালাল মনে করে 

বড় ও ছোট পাত্রে 'নাবীয' তৈরি করা 

বিভিন্ন ধরনের বরতন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নবী (সা)- এর পক্ষ 
থেকে পুনঃ অনুমতি প্রদান 

শুকনো খেজুরের রস যতক্ষণ না তা নেশার সৃষ্টি করে 

বাযাক' (অর্থাৎ আঙ্গুরের সামান্য পাকানো রস)-এর বর্ণনা 

যারা মনে করে নেশাদার হওয়ার পর কাচা ও পাকা খেজুর একত্রে মিলানো উচিত নয় 
এবং উভয়ের রসকে একত্রিত করা উচিত নয় 

দুধ পান করা 

সুপেয় পানি তালাশ করা 


বিষয় 


পানি মিশ্রিত দুধ পান করা 
মিষ্টি দ্রব্য ও মধু পান করা 


দাড়ানো অবস্থায় পান করা 
উটের পিঠে আরোহী অবস্থায় পান করা 


পান করার ক্ষেত্রে প্রথমে ডানের ব্যক্তি, তারপর ক্রমান্বয়ে ডানের ব্যক্তির অগ্রাধিকার 
পান করতে দেওয়ার ক্ষেত্রে বয়স্ক (বয়োজ্যেষ্ঠ) লোককে অগ্রাধিকার দেওয়ার জন্য তার 


ডানে অবস্থিত লোক থেকে অনুমতি গ্রহণ করতে হবে কি 
অঞ্জলী দ্বারা হাউযের পানি পান করা 

ছোটরা বড়দের খেদমত করবে 
পাত্রসমূহকে ঢেকে রাখা 

মশৃকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা ' 
মশৃকের মুখ থেকে পানি পান করা 

পান পাত্রে নিঃশ্বাস ফেলা 

দুই কিংবা তিন শ্বাসে পানি পান করা 

সোনার পাত্রে পানি পান করা 

সোনা- রূপার পাত্রে পানি পান করা 

পেয়ালায় পান করা 

নবী (সা)-এর ব্যবহৃত পেয়ালায় পান করা এবং তার পাত্রসমূহের বর্ণনা 
বরকত পান করা ও বরকত 'যুক্ত পানির বর্ণনা 


রোগীদের বর্ণনা অধ্যায় 


রোগের তীব্রতা 

মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ 
: রোগীর সেবা করা ওয়াজিব 

সংজ্ঞাহীন ব্যক্তির সেবা করা 

মৃগী রোগে আক্রান্ত রোগীর ফযীলত 

যে ব্যক্তির দৃষ্টিশক্তি চলে গেছে তার ফযীলত 
মহিলাদের পুরুষ রোগীর সেবা করা 

অসুস্থ শিশুদের সেবা করা 

অসুস্থ বেদুঈনদের সেবা করা 

মুশরিক রোগীর দেখাশুনা করা 

কোন রোগীকে দেখতে গিয়ে সালাতের সময় হলে সেখানেই 
উপস্থিত লোকদের নিয়ে জামা'আতে সালাত আদায় করা 
রোগীর দেহে হাত রাখা 


[পনের] 


বিষয় 


রোগীর সামনে কি বলতে হবে এবং তাকে কি জবাব দিতে হবে 
রোগীর দেখাশুনা করা, অশ্বারোহী অবস্থায় পায়ে চলা অবস্থায় এবং 
গাধার পিঠে সাওয়ারী অবস্থায় 

রোগীর উক্তি “আমি যাতনাগ্রস্ত" কিংবা আমার মাথা গেল, কিংবা আমার যন্ত্রণা প্রচণ্ড 
আকার ধারণ করেছে এর বর্ণনা 

তোমরা উঠে যাও, রোগীর এ কথা বলা 

দু'আর উদ্দেশ্যে অসুস্থ শিশুকে নিয়ে যাওয়া 

রোগীর মৃত্যু কামনা করা 

রোগীর জন্য পরিচর্যাকারীর দু'আ করা 

রোগীর পরিচর্যাকারীর অযু করা 

জর, প্লেগ ও মহামারী দূরীভূত হওয়ার জন্য কোন ব্যক্তির দু'আ করা 


চিকিৎসা অধ্যায় 


আল্লাহ্‌ এমন কোন ব্যাধি অবতীর্ণ করেন নি যার নিরাময়ের কোন উপকরণ সৃষ্টি করেন নি... 


পুরুষ নারীর এবং নারী পুরুষের চিকিৎসা করতে পারে কি? 
তিনটি জিনিসের মধ্যে রোগের নিরাময় আছে 

মধুর সাহায্যে চিকিৎসা করা 

উটের দুধের সাহায্যে চিকিৎসা 


রোগীর জন্য তালবীনা বা তরল জাতীয় লঘুপাক খাদ্য 
নাসিকায় গুষধ ব্যবহার | 

ভারতীয় ও সামুদ্রিক (এলাকার) চন্দন কাঠের (ধোয়ার) সাহায্যে 
নাকে গুষধ টেনে নেওয়া 

কোন সময় শিংগা লাগাতে হয় 

সফর ও ইহ্রাম অবস্থায় শিংগা লাগান 

রোগ নিরাময়ের জন্য শিংগা লাগানো 

মাথায় শিংগা লাগানো 

অর্ধেক মাথা কিংবা পুরো মাথা ব্যথার কারণে শিংগা লাগানো 
কষ্টের কারণে মাথা মুড়িয়ে ফেলা 

যে ব্যক্তি আগুনের দ্বারা দাগ দেয় কিংবা অন্যকে দাগ লাগিয়ে দেয় এবং 
যে ব্যক্তি এভাবে দাগ দেয়নি তার ফযীলত 

চোখের রোগের কারণে সুরমা ব্যবহার করা 


কুষ্ঠ রোগ 


{ যোল | 
বিষয় 


জমাট শিশির চোখের জন্য শেফা 

রোগীর মুখের ভিতর ওঁষধ ঢেলে দেওয়া 
পরিচ্ছেদ 

উযরা-আলাজিহ্‌বা যন্ত্রণা রোগের বর্ণনা 

পেটের পীড়ার চিকিৎসা 

‘সফ্র' পেটের পীড়া ব্যতীত কিছুই নেই 

পাজরের ব্যথা 

রক্তক্ষরণ বন্ধ করার জন্য চাটাই পুড়িয়ে ছাই লাগানো 
জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয় 

অনুকূল নয় এমন এলাকা থেকে বেরিয়ে যাওয়া 
প্রেগ রোগের বর্ণনা 

প্লেগ রোগে ধৈর্যধারণকারীর সাওয়াব 

কুরআন পড়ে এবং কুরআনের সূরা নাস ও ফালাক পড়ে ফুঁক দেওয়ার বর্ণনা 
সূরায়ে ফাতিহার দ্বারা ফুঁক দেওয়া 

ঝাড়-ফুঁক দেওয়ার বিনিময়ে একপাল বক্রীর শর্ত 
বদ নযরের জন্য ঝাড়-ফুঁক করা 

বদ নযর লাগা সত্য | 

সাপ কিংবা বিচ্ছুর দংশনে ঝাড়-ফুঁক দেওয়া 

নবী (সা)-এর ঝাড়-ফুঁক 

ঝাড়-ফুঁকে থুথু দেওয়া 
ঝাড়-ফুঁককারীর ডান হাত দিয়ে ব্যথার স্থান মাসহ্‌ করা 
যে ব্যক্তি ঝাড়-ফুঁক করে না 
পশু-পাখি তাড়িয়ে শুভ-অশুভ নির্ণয় 

শুভ-অশুড লক্ষণ 

পেঁচায় কুলক্ষণ নেই 

গণনা বিদ্যা 

যাদু সম্পর্কে 

শির্ক ও যাদু ধৃংসাত্মক 

যাদুর চিকিৎসা করা যাবে কি না? 

যাদু | 

কোন্‌ কোন্‌ ভাষণ যাদু 

আজ্ওয়া খেজুর দ্বারা যাদুর চিকিৎসা . 

পেঁচার মধ্যে কোন অশুভ লক্ষণ নেই 


[সতের | 


বিষয় 


কোন সংক্রামক নেই 

নবী (সা)-কে বিষ পান করানো প্রসঙ্গে 
বিষ পান করা, বিষ দ্বারা চিকিৎসা করা 
গাধীর দুধ 

কোন পাত্রে যখন মাছি পড়ে 


পোশাক-পরিচ্ছদ অধ্যায় 


মহান আল্লাহ্‌র বাণী £ বল, আল্লাহ্‌ স্বীয় বান্দাদিগের জন্য 
যেসব শোভার বন্ধু সৃষ্টি করেছেন, তা নিষেধ করেছে কে? 
যে ব্যক্তি বিনা অহংকারে তার লুঙ্গি ঝুলিয়ে চলে 
কাপড়ের মধ্যে জড়িয়ে থাকা 

টাখ্নুর নীচে যা থাকবে তা জাহান্নামে যাবে 

যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরে 


মাথা বের করার জন্য জামা ও অন্য পোশাকের বুকের অংশে ফাক রাখা 
যিনি সফরে সংকীর্ণ আস্তিনবিশিষ্ট জোব্বা পরিধান করেন 

যুদ্ধের সময় পশমী জামা পরিধান করা 

কাবা ও রেশমী ফাররূজ আর তাকেও এক প্রকার কাবাই বলা হয়, 

যে জামার পিছনের দিকে ফাকা থাকে 

টুপী 

পায়জামা 

পাগড়ী, 

চাদর বা অন্য কিছু দ্বারা মাথা ও মুখের অধিকাংশ অংগ ঢেকে রাখা 
লৌহ শিরন্ত্রাণ | 

ডোরাদার চাদর, কারুকার্ধময় ইয়ামনী চাদর ও চাদরের আঁচলের বিবরণ 
কম্বল ও কারুকার্ময় চাদর পরিধান করা 

কাপড় মুড়ি দিয়ে বসা 

এক কাপড়ে পেচিয়ে বসা 

নকৃশীদার কালো চাদর 

সবুজ পোশাক 

সাদা পোশাক 


৩১১ 
৩১১ 
৩১২ 
৩১৩ 
৩১৩ 
৩১৫ 
৩১৬ 
৩১৬ 
৩১৭ 
৩১৮ 
৩১৯ 


৩২০ 
৩২১ 
৩২১ 
৩২২ 
৩২২ 
৩২৪ 
৩২৪ 
৩২৭ 
৩২৮ 
৩২৯ 
৩২৯ 
৩৩০ 
৩৩১ 


বিষয় 


পুরুষের জন্যে রেশমী পোশাক পরিধান করা, 

রেশমী চাদর বিছানো এবং কি পরিমাণ কাপড় ব্যবহার বৈধ 
পরিধান না করে রেশমী কাপড় স্পর্শ করা 

রেশমী কাপড় বিছানো 

কাসসী পরিধান করা | 
চর্মরোগের কারণে পুরুষের জন্য রেশমী কাপড়ের অনুমতি 
মহিলাদের রেশমী কাপড় পরিধান করা 

নবী (সা) কি ধরনের পোশাক ও বিছানা গ্রহণ করতেন 

যে ব্যক্তি নতুন কাপড় পরবে তার জন্য কি দু'আ করা হবে 
পুরুষের জন্যে জাফরানী রং-এর কাপড় পরিধান করা 
জাফরানী রং-এ রঙ্গিন কাপড় 

লাল কাপড় 

লাল মীছারা 

পশমহীন চামড়ার জুতা ও অন্যান্য জুতা 

ডান দিক থেকে জুতা পরা আরম্ভ করা 

_ বাঁ পায়ের জুতা প্রথমে খোলা হবে 

এক পায়ে জুতা পরে হাটবে না 

এক চগ্নলে দুই ফিতা লাগান, কারও মতে এক ফিতা লাগানও বৈধ 
লাল চামড়ার তাঁবু 

চাটাই বা অনুরূপ কোন জিনিসের উপর বসা 

স্বর্ণখচিত গুটি 

স্বর্ণের আংটি 

রূপার আংটি 

পরিচ্ছেদ £ 

আংটির মোহর 

লোহার আংটি 

আংটিতে নকৃশা করা 

কনিষ্ঠ আংগুলে আংটি পরা 


কোন কিছুর উপর সীলমোহর EE CT ভাবী SR কিতাব SEE 


নিকট পত্র লেখার জন্যে আংটি তৈরী করা 
যে লোক আংটির নাগিনা হাতের তালুর দিকে রাখে 


নবী (সা)-এর বাণী £ তার আংটির নক্শার ন্যায় কেউ নক্শা বানাতে পারবে না 


আংটির নক্‌শা কি তিন লাইনে করা যায়? 
মহিলাদের আংটি পরিধান করা 


http://slamiBoi.wordpress.com 


[উনিশ] 
বিষয় 


মহিলাদের হার পরিধান করা, সুগন্ধি ও ফুলের মালা পরা 
হার ধার নেওয়া 

মাহলাদের কানের দুল 

শিশুদের মালা পরানো 

পুরুষের নারীর বেশ ধারণ করা এবং নারীর পুরুষের বেশ ধারণ করা 
নারীর বেশধারী পুরুষদের ঘর থেকে বের করে দেওয়া 
গৌফ কাটা 

নখ কাটা 

দাড়ি বড় রাখা 

বার্ধক্য কালের (খিযাব লাগান সম্পর্কে) বর্ণনা 

খিযাব 

কোকড়ানো চুল 

মাথার চুল জট করা 

মাথার চুল মাঝখানে দু'ভাগে বিভক্ত করে রাখা 

চুলের ঝুটি 

‘কাযা’ অর্থাৎ মাথার কিছু অংশের চুল মুড়ে ফেলা ও কিছু অংশ চুল রেখে দেওয়া 
স্ত্রীর নিজ হাতে স্বামীকে খুশ্বু লাগিয়ে দেওয়া 

মাথায় ও দাড়িতে খুশ্বু লাগান 

চিরনি করা 

হায়েয অবস্থায় স্বামীর মাথা আচড়িয়ে দেওয়া 

চিরনি দ্বারা মাথা আচড়ানো 

মিস্‌কের বর্ণনা 

খোশবু লাগান মুস্তাহাব 

খোশ্বু প্রত্যাখ্যান না করা 

যারীরা নামক সুগন্ধি 

সৌন্দর্যের জন্যে সম্মুখের দাত কেটে সরু করা ও দাতের মাঝে ফাক সৃষ্টি করা 
পরচুলা লাগানো 

জ্র উপড়ে ফেলা 

পরচুলা লাগানো 

উল্কি উৎকীর্ণকারী নারী 

যে নারী অঙ্গ-প্রত্যঙ্গে উলকি উৎকীর্ণ করায় 

ছবি 

কিয়ামতের দিন ছবি নির্মাতাদের শাস্তি প্রসঙ্গে 

ছবি ভেঙ্গে ফেলা 


[বিশ] 


বিষয় 


ছবিযুক্ত কাপড় দ্বারা বসার আসন তৈরী করা 

ছবির উপর বসা অপছন্দ করা 

ছবিযুক্ত কাপড়ে নামায পড়া মাকরূহ্‌ 

যে ঘরে ছবি থাকে সে ঘরে (রহমতের) ফিরিশ্তা প্রবেশ করে না 
যে ঘরে ছবি রয়েছে তাতে যিনি প্রবেশ করেন না 

ছবি নির্মাণকারীকে যিনি লা'নত করেছেন 

যে ব্যক্তি ছবি নির্মাণ করে তাকে কিয়ামতের দিন তাতে 

জীবন দানের জন্য নির্দেশ দেওয়া হবে কিন্তু সে সক্ষম হবে না 
সাওয়ারীর উপর কারো পশ্চাতে বসা 

এক সাওয়ারীর উপর তিনজন বসা 

সাওয়ারী জানোয়ারের মালিক অন্যকে সামনে বসাতে পারে কি না? 
পরিচ্ছেদ £ 

সাওয়ারীর উপর পুরুষের পিছনে মহিলার বসা 

চিৎ হয়ে শয়ন করা এবং এক পা অন্য পায়ের উপর রাখা 


আচার-ব্যবহার অধ্যায় 


মহান আল্লাহ্‌র বাণী £ আমি মানুষকে তার মাতা-পিতার সাথে 

উত্তম ব্যবহার করার নির্দেশ দিয়েছি 

উত্তম ব্যবহার পাওয়ার কে বেশী হকদার? 
পিতা-মাতার অনুমতি ছাড়া জিহাদে যাবে না 

কোন লোক তার পিতা-মাতাকে গাল দিবে না 

পিতা-মাতার প্রতি উত্তম ব্যবহারকারীর দু'আ কবৃল হওয়া 

মা-বাপের নাফরমানী করা কবীরা গুনাহ্‌ 

মুশরিক পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখা 

যে স্ত্রীর স্বামী আছে, এ স্ত্রীর পক্ষে তার নিজের মায়ের সঙ্গে ভাল ব্যবহার অক্ষুণ্র রাখা 
মুশরিক ভাইয়ের, সঙ্গে সৌজন্যমূলক ব্যবহার করা 

রক্তসম্পর্ক রক্ষা করার ফযীলত 

আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পাপ 

রক্তসম্পর্ক রক্ষা করলে রিযিক বৃদ্ধি পায় 

যে ব্যক্তি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে আল্লাহ্‌ তার সাথে সুসম্পর্ক রাখবেন 
রক্তের সম্পর্ক সঞ্জীবিত হয়, যদি সুসম্পর্কের দ্বারা তা সিঞ্চন করা হয় 
প্রতিদানকারী আত্মীয়তার হক আদায়কারী নয় 

যে লোক মুশরিক অবস্থায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তারপর ইসলাম গ্রহণ করে 


বিষয় 


অন্যের শিশু কন্যাকে নিজের সাথে খেলাধুলা করতে 

বাধা না দেওয়া অথবা তাকে চুম্বন দেওয়া, তার সাথে হাসি-ঠাট্টা করা 
সন্তানকে আদর স্নেহ করা, চুমু দেওয়া ও আলিঙ্গন করা 

আল্লাহ্‌ দয়া-মায়াকে একশ' ভাগে ভাগ করেছেন 

সন্তান খাবে, এ ভয়ে তাকে হত্যা করা 

শিশুকে কোলে নেওয়া 

শিশুকে রানের উপর রাখা 

সম্মানিত ব্যক্তির সাথে সৌজন্য আচরণ করা ঈমানের অংশ 
ইয়াতীমের তত্তাবধানকারীর ফযীলত 

বিধবার ভরন-পোষণের চেষ্টাকারী 

মিস্কীনদের অভাব দূরীকরণের চেষ্টারত ব্যক্তি সম্পর্কে 

মানুষ ও পশুর প্রতি দয়া 

প্রতিবেশীর জন্য অসীয়ত 

যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না তার গুনাহ্‌ 
কোন্‌ প্রতিবেশী নারী তার প্রতিবেশী নারীকে তুচ্ছ মনে করবে না 


যে ব্যক্তি আল্লাহ্‌ ও আখিরাতের দিনে ঈমান রাখে সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয় ... 


না রাহ হয সর ভিসা 
প্রত্যেক সৎ কাজই সাদাকা 

মধুর ভাষা সাদাকা 

সকল কাজে নম্রতা 

মুমিনদের পরস্পর সহযোগিতা 

আল্লাহ্‌ তা'আলার বাণী ঃ যে ব্যক্তি ভাল কাজের সুপারিশ করবে, সে এ কাজের 
সাওয়াবের একটা অংশ পাবে 

নবী (সা) অশালীন ছিলেন না, আর ইচ্ছা করে অশালীন উক্তি করতেন না 
সচ্চরিত্রতা, দানশীলতা, ও কৃপণতা ঘৃণ্য হওয়া সম্পর্কে 

মানুষ নিজ পরিবারে কিভাবে চলবে 

ভালবাসা আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে আসে 

আল্লাহ্‌ তা'আলার উদ্দেশ্যে ভালবাসা 

আল্লাহ্‌ তা'আলার বাণী £ হে ঈমানদারগণ! তোমরা একদল অপর দলের 
প্রতি উপহাস করবে না 

গালি ও অভিশাপ দেওয়া নিষিদ্ধ 

মানুষের গুণাগুণ উল্লেখ করা জায়েয 

গীবত করা ্‌ 

নবী (সা)-এর বাণী £ আনসারদের ঘরগুলো উত্তম 


বিষয় 


ফাসাদ ও সন্দেহ সৃষ্টিকারীদের গীবত করা জায়েয 
চোগলখোরী কবীরা গুনাহ্‌ 

চোগলখোরী নিন্দনীয় গুনাহ্‌ 

মহান আল্লাহ্‌র বাণী £ মাত 

দু'মুখো ব্যক্তি সম্পর্কে 

আপন সঙ্গীকে তার সম্পর্কে অপরের উক্তি অবহিত করা 

অপছন্দনীয় প্রশংসা 

নিজের অভিজ্ঞতা অনুযায়ী কারো প্রশংসা করা 

মহান আল্লাহ্‌র বাণী £ নিশ্চয় আল্লাহ্‌ ন্যায় বিচার ও সদ্যবহারের নির্দেশ দান করেন 
একে অন্যকে হিংসা করা এবং পরস্পর বিরোধিতা করা নিষিদ্ধ 

মহান আল্লাহ্‌র বাণী £ হে মুমিনগণ! তোমরা বেশী অনুমান করা থেকে বিরত থাকো 
কি ধরনের ধারণা করা যেতে পারে? 

যু'মিনের নিজের দোষ গোপন রাখা 

অহংকার 

সম্পর্ক ত্যাগ এ সম্পর্কে রাসূলুল্লাহ্‌ হুই -এর বাণী £ 

কোন ব্যক্তির জন্য তার ভাইয়ের সাথে তিনদিনের অধিক 

কথাবার্তা পরিত্যাগ করা বৈধ নহে 

যে আল্লাহ্‌র নাফরমানী করে তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েয 

আপন লোকের সাথে প্রতিদিনই সাক্ষাত করবে অথবা সকালে ও বিকালে 
দেখা-সাক্ষাৎ এবং কোন লোকের সাথে দেখা করতে গিয়ে, 

তাদের সেখানে খাবার গ্রহণ করা 
প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা 
ভ্রাতৃত্বের ও প্রতিশ্রুতির বন্ধন স্থাপন 

মুচকি হানি ও হাসি প্রসঙ্গে 

আল্লাহ্‌ তা'আলার বাণী £ “হে ঈমানদারগণ! তোমরা আল্লাহকে ভয় করো 
এবং সত্যবাদীদের সাথে থাকো” মিথ্যা কথা বলা নিষিদ্ধ প্রসঙ্গে 
ধৈর্যধারণ ও কষ্ট দেওয়া । মহান আল্লাহ্‌র বাণী $ নিশ্চয়ই ধৈর্যশীলদের 
অগণিত পুরস্কার দেওয়া হবে 

কারো মুখোমুখি তিরস্কার না করা 

কোন ব্যক্তি তার মুসলিম ভাইকে বিনা কারণে কাফির বললে 

তা তার নিজের উপরই বর্তাবে 

টি টিরাডিরি হাজেরা রেজার রর মোরা বির 
সম্বোধন করে, তাকে কাফির বলা যাবে না। 


8৪৯ 


[ তেইশ | 
বিষয় 
আল্লাহ্‌র বিধি- নিষেধের ব্যাপারে রাগ করা ও কঠোরতা অবলম্বন করা জায়েয 
ক্রোধ থেকে বেঁচে থাকা 
লজ্জাশীলতা 
যখন তুমি লজ্জা ত্যাগ করবে তখন তুমি যা ইচ্ছা তাই করতে পারবে 
দীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে সত্য বলতে লজ্জাবোধ করতে নেই 
নবী (সা)-এর বাণী £ তোমরা নসর ব্যবহার করো, আর কঠোর ব্যবহার করো না। নবী 
(সা) মানুষের সাথে নম্র ব্যবহার পছন্দ করতেন 
মানুষের সাথে হাসিমুখে মেলামেশা করা 
মানুষের সঙ্গে শিষ্টাচার করা 
মু'মিন এক গর্ত থেকে দু'বার দংশিত হয় না । মু'আবিয়া (রা.) বলেছেন, 
অভিজ্ঞতা ছাড়া সহনশীলতা সম্ভব নয় 
মেহমানের হক 
মেহমানের সন্মান করা এবং নিজেই মেহমানের খেদমত করা 
খাবার তৈরি করা ও মেহমানের জন্য কষ্ট স্বীকার করা 
মেহমানের সামনে কারো উপর রাগ করা, আর অসহনশীল হওয়া অনুচিত 
মেজবানকে মেহমানের (একথা) বলা যে, 
যতক্ষণ পর্যন্ত আপনি না খান ততক্ষণ পর্যন্ত আমিও খাব না 
.-বড়কে সম্মান করা । বয়সে বড়জনই কথাবার্তা ও প্রশ্নাদি আরম্ভ করবে 
কবিতা পাঠ, সঙ্গীত ও উট্‌ চালানোর সংগীতের মধ্যে যা জায়েয ও যা নাজায়েয 
কবিতার মাধ্যমে মুশরিকদের নিন্দা করা 
যে কবিতা মানুষকে এতখানি প্রভাবিত করে, যা তাকে আল্লাহ্‌র স্মরণ, জ্ঞান অর্জন ও 
কুরআন থেকে বাধা দেয়, তা নিষিদ্ধ 
নবী (সা)-এর উক্তিঃ তোমার ডান হাত ধূলায় ধূসরিত হোক, 
তোমার হাত-পা ধুংস হোক এবং তোমার কণ্ঠদেশ ঘায়েল হোক 
“যাআমূ" তোরা ধারণা করেন) সম্পর্কে যা বর্ণিত হয়েছে 
কাউকে “ওয়াইলাকা' বলা 
মহামহিম আল্লাহ্‌ প্রতি ভালবাসার নিদর্শন 
কেউ কাউকে দূর হও বলা 
কাউকে “মারহাবা' বলা 
কিয়ামতের দিন মানুষকে তাদের পিতার নামে ডাকা হবে 
কেউ যেন না বলে, আমার আত্মা “খবীস' হয়ে গেছে 
যামানাকে গালি দেবে না 
নবী (সা)-এর বাণী ঃ প্রকৃত 'কারম' হলো মু'মিনের কলব 
কোন ব্যক্তির একথা বলা, আমার মা বাপ আপনার প্রতি কুরবান; 
এ সম্পর্কে নবী (সা) থেকে যুবাইর (রা)-এর একটি বর্ণনা আছে 


চছিশ] 


বিষয় 


কোন ব্যক্তির একথা বলা যে, আল্লাহ্‌ আমাকে তোমার প্রতি কুরবান করুন । 
আবূ বকর (রা) নবী (সা) কে বললেন, আমরা আমাদের পিতা ও মাতাদের 
আপনার প্রতি কুরবান করলাম 

আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম 

নবী (সা) -এর বাণী £ আমার নামে নাম রাখতে পার তবে আমার কুনিয়াত 
দিয়ে কারো কুনিয়াত (ডাকনাম) রেখো না 

*হাযন' নাম 

নাম বদলিয়ে পূর্ব নামের চাইতে উত্তম নাম রাখা 

নবীদের (আ) নামে যারা নাম রাখেন 

ওয়ালীদ নাম রাখা 

কোন ব্যক্তির সন্তান জন্মাবার আগেই সে শিশুর নাম দিয়ে তার ডাকনাম রাখা 
নো সমা নাও জোরে তার নিন অনু তুলার রা 
আল্লাহ্‌ তা'আলার নিকট সবচেয়ে ঘৃণিত নাম 

মুশরিকের কুনিয়াত । মিসওয়ার (রা) বলেন যে, আমি নবী (সা)-কে বলতে 
"শুনেছি কিন্তু যদি ইব্‌ন আবূ তালিব চায় 

পরোক্ষ কথা বলা মিথ্যা এড়ানোর উপায় 

কোন কিছু সম্পর্কে, তা অবাস্তব মনে করে বলা যে, এটা কোন কিছুই নয় 
আসমানের দিকে চোখ তোলা . 

(কোন কিছু তালাশ করার উদ্দেশ্যে) পানি ও কাদার মধ্যে লাঠি দিয়ে ঠোকা দেওয়া 
কারো হাতের কোন কিছু দিয়ে যমীনে ঠোকা মারা 

বিস্ময়বোধে “আল্লাহ্‌ আকবার’ অথবা “সুবহানাল্লাহ্‌' বলা 


কিভাবে হাচির দু'আ মুস্তাহাব আর কিভাবে হাই তোলা মাকরূহ 
কেউ হাচি দিলে, কিভাবে জবাব দিতে হবে 

হাচিদাতা 'আলহামদুলিল্লাহ্‌' না বললে তার জবাব দেওয়া যাবে না 
যদি কেউ হাই তোলে, তবে সে যেন নিজের হাত তার মুখে রাখে 


অনুমতি চাওয়া অধ্যায় 
সালামের সূচনা 
আল্লাহ্‌ তা'আলার বাণী £ হে ঈমানদারগণ! 
তোমরা নিজের ঘর ছাড়া অন্য কারো ঘরে, যে পর্যস্ত সে ঘরের লোকেরা 
অনুমতি না দেবে এবং তোমরা গৃহবাসীকে সালাম না করবে, প্রবেশ করো না 


৫০৯ 


৫১০ 


[ পচিশ | 
বিষয় 


আল্লাহ্‌ তা'আলার নামের মধ্যে 'সালাম' একটি নাম 
অল্প সংখ্যক লোক বেশী সংখ্যক লোকদের সালাম করবে 


তিনবার সালাম দেওয়া ও অনুমতি চাওয়া 

যখন কোন ব্যক্তিকে ডাকা হয়, আর.সে আসে, সেও কি প্রবেশের অনুমতি নিবে? 
শিশুদের সালাম দেওয়া 

মহিলাকে পুরুষদের এবং পুরুষকে মহিলাদের সালাম করা 

যদি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করেন যে, ইনি কে? আর তিনি বলেন, আমি 
যে সালামের জবাব দিল এবং বলল, ওয়াআলাইকাস্‌ সালাম 

যদি কেউ বলে যে, অমুক তোমাকে সালাম করেছে 

মুসলিম ও মুশরিকদের মিশ্রিত মজ্লিসে সালাম দেওয়া 

গুনাহ্‌গার ব্যক্তির তাওবা করার নিদর্শন প্রকাশ না পাওয়া পর্যন্ত এবং 
গুনাহ্‌গারের তাওবা কবৃল হওয়ার 


প্রমাণ না পাওয়া পর্যন্ত যিনি তাকে সালাম করেন নি এবং তার সালামের জবাবও দেননি ... 


অমুসলিমদের সালামের জবাব কিভাবে দিতে হয় 

কারো এমন পত্রের বিষয়ে স্পষ্টরূপে জানার জন্য তদন্ত করে দেখা, 
যা মুসলমানদের জন্য আশংকাজনক 

কিতাবী সম্প্রদায়ের নিকট কিভাবে পত্র লিখতে হয় 

চিঠিপত্র কার নাম দিয়ে আরম্ভ করা হবে 

নবী (স্ম)-এর বাণী £ তোমরা তোমাদের সরদারের জন্য দাড়াও 
মুসাফাহা করা । ইব্‌ন মাসউদ (রা) বলেন, নবী (সা)-যখন আমাকে তাশাহ্হদ 
শিক্ষা দেন তখন আমার হাত তার দু'হাতের মাঝে ছিল 

দু'হাত ধরে মুসাফাহা করা। হাম্মাদ ইব্ন যায়েদ (র) ইব্‌ন মুবারকের 
সঙ্গে দু'হাতে মুসাফাহা করেছেন 

আলিঙ্গন করা এবং কাউকে বলা কিভাবে তোমার ভোর হয়েছে 

যে ব্যক্তি কারো ডাকে 'লাব্বায়কা ও সাদায়কা' বলে জবাব দিল 
কোন ব্যক্তি কোন ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠাবে না 


[ ছাত্িশ | 
"বিষয় 


(আল্লাহ্‌ তা'আলার বাণী) £ যদি তোমাদের বলা হয় যে, তোমরা 
মজলিসের বসার জায়গা করে....... তা হলে আল্লাহ্‌ তোমাদের জন্য স্থান 
প্রশস্ত করে দিবেন | 


কারো আপন সাথীদের থেকে অনুমতি না নিয়ে মজলিস থেকে কিংবা 


ঘর থেকে উঠে যাওয়া, কিংবা নিজে উঠে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করা যাতে অন্যরা উঠে যায়... 


দু'হাটুকে খাড়া করে দু'হাতে বেড় দিয়ে পাছার উপর বসা 

যিনি তার সাথীদের সামনে হেলান দিয়ে বসেন 

যিনি কোন বিশেষ প্রয়োজনে অথবা যে কোন উদ্দেশ্যে তাড়াতাড়ি চলেন 
পালঙ্গ ব্যবহার করা 

যার হেলান দেয়ার উদ্দেশ্যে একটা বালিশ পেশ করা হয় 

জু'মুআর সালাত শেষে কায়লুলা (দুপুরের বিশ্রাম গ্রহণ) 

মসজিদে কায়লুলা করা 

যিনি কোন কাওমের সাথে দেখা করতে যান এবং সেখানে কায়লুলা করেন 
যার জন্য যেভাবে সহজ হয় সেভাবেই বসা 

যিনি মানুষের সামনে কারো সঙ্গে কানে-কানে কথা বলেন। 

আর যিনি আপন বন্ধুর গোপনীয় কথা কারো কাছে প্রকাশ করেননি 
চিত হয়ে শোয়া 

তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দু'জনে কানে-কানে বলবে না 
গোপনীয়তা রক্ষা করা 

কোথাও তিনজনের বেশী লোক থাকলে গোপনে কথা বলা, আর কানে-কানে কথা 
বলা দৃষণীয় নয় 

দীর্ঘ সময় পর্যন্ত কারো সঙ্গে কানে-কানে কথা বলা 

ঘুমানোর সময় ঘরে আগুন রাখবে না 

রাত্রিকালে (ঘরের) দরজাগুলো বন্ধ করা 

বয়োপ্রাপ্তির পর খাত্না করা এবং বগলের পশম উপড়ানো 

যেসব খেলাধুলা আল্লাহ্‌র আনুগত্য থেকে বিরত রাখে সেগুলো বাতিল (হারাম) 
পাকা ঘর-বাড়ি নির্মাণ করা 


দু'আ অধ্যায় 


প্রত্যেক নবীর একটি মাকবূল দু'আ রয়েছে 
শ্রেষ্ঠতম ইস্তিগফার 

দিনে ও রাতে নবী (সা)-এর ইস্তিগ্ফার 
তাওবা করা 

ডান পাশে শয়ন করা 


[ সাতাশ] 


বিষয় 


পবিত্র অবস্থায় রাত কাটানো এবং তার ফযীলত 
ঘুমাবার সময় কি দু'আ পড়বে 

ডান গালের নীচে হাত রেখে ঘুমানো 

ডান পাশের উপর ঘুমানো 

রাতে ঘুম থেকে জাগার পর দু'আ 

ঘুমানোর সময়ের তাসবীহ্‌ ও তাক্বীর বলা 

ঘুমাবার সময় আল্লাহ্র পানাহ্‌ চাওয়া এবং কুরআন পাঠ করা 

পরিচ্ছেদ £ 

মধ্যরাতের দু'আ 

পায়খানায় প্রবেশ করার সময়ের দু'আ 

ভোর হলে কি দু'আ পড়বে 

সালাতের মধ্যে দু'আ পড়া 

সালাতের পরের দু'আ ? 
আল্লাহ্‌ তা'আলার বাণী £ তুমি দু'আ করবে .............. (৯ £ ১৩) আর যিনি 
নিজকে বাদ দিয়ে কেবল নিজের ভাই এর জন্য দু'আ করেন 

দু'আর মধ্যে ছন্দোবদ্ধ শব্দ ব্যবহার করা মাকরূহ 

কবুল হওয়ার দৃঢ় বিশ্বাসের সাথে দু'আ করবে 

(কবৃূলের জন্য) তাড়াহুড়া না করলে (দেরীতে হলেও) বান্দার দু'আ কবৃল হয়ে থাকে 
দু'আর সময় দু-খানা হাত উঠানো 

কিব্লামুখী না হয়ে দু'আ করা 

কিবলামুখী হয়ে দু'আ করা 

আপন খাদেমের দীর্ঘজীবী হওয়া এবং বেশী মালদার হওয়ার জন্য নবী (সা)- এর দু'আ 
বিপদের সময় দু'আ করা 

কঠিন বিপদের কষ্ট থেকে পানাহ্‌ চাওয়া 

নবী (সা)-এর দু'আ আল্লাহুম্মা রাফীকাল আলা 

মৃত্যু এবং জীবনের জন্য দু'আ করা 

শিশুদের জন্য বরকতের দু'আ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া 
নবী (সা)-এর উপর দরূদ পড়া 

নবী (সা) ছাড়া অন্য কারো উপর দরূদ পড়া যায় কিনা 

নবী (সা)-এর বাণী ঃ ইয়া আল্লাহ্‌! আমি যাকে কষ্ট দিয়েছি, সে কষ্ট তার পরিশুদ্ধির 
উপায় এবং তার জন্য রহমত করে দিন 

ফিত্না থেকে আল্লাহ্র নিকট আশ্রয় চাওয়া 

মানুষের আধিপত্য থেকে পানাহ্‌ (আল্লাহ্‌র আশ্রয়) চাওয়া 

কবরের আযাব থেকে আল্লাহ্‌র আশ্রয় চাওয়া 


http://IslamiBoi.wordpress.com 


| আটাশ | 


বিষয় 


জীবন ও মৃত্যুর ফিত্না থেকে আল্লাহ্‌র আশ্রয় চাওয়া 

গুনাহ্‌ এবং খণ থেকে আল্লাহ্‌র আশ্রয় চাওয়া 

কাপুরুষতা ও অলসতা থেকে আল্লাহ্‌র আশ্রয় চাওয়া 

কৃপণতা থেকে আল্লাহ্‌র আশ্রয় চাওয়া 

দুঃসহ দীর্ঘায়ু থেকে আল্লাহ্‌র আশ্রয় চাওয়া 

মহামারী ও রোগযন্ত্রণা দূর হওয়ার জন্য দু'আ করা 

বার্ধক্যের অসহায়ত্ব এবং দুনিয়ার ফিত্না আর জাহান্নামের আগুন থেকে আশ্রয় চাওয়া 
প্রাচূর্যের ফিত্না থেকে আশ্রয় চাওয়া 

দারিদ্রের সংকট থেকে পানাহ্‌ চাওয়া 

বরকতসহ মালের প্রাচূর্যের জন্য দু'আ করা 

ইস্তিখারার সময়ের দু'আ 

অযূ করার সময় দু'আ করা 

উচু জায়গায় চড়ার সময়ের দু'আ করা 

উপত্যকায় অবতরণ করার সময় দু'আ 

সফরের ইচ্ছা করলে কিংবা সফর থেকে প্রত্যাবর্তন করার পর দু'আ 

বরের জন্য দু'আ করা 

নিজ স্ত্রীর নিকট এলে যে দু'আ পড়তে হয় 

নবী (সা)-এর দু'আ হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালের কল্যাণ দাও 
দুনিয়ার ফিত্না থেকে আল্লাহ্‌র আশ্রয় চাওয়া 

বারবার দু'আ করা 

মুশরিকদের উপর বদ্‌ দু'আ করা 

মুশরিকদের জন্য দু'আ 

নবী (সা)-এর দু'আ ইয়া আল্লাহ্‌! আমার পূর্বের ও পরের গুনাহ্‌সমূহ ক্ষমা করে দিন 
জুমু'আর দিনে কবৃলিয়াতের সময় দু'আ করা 

‘নবী (সা)-এর বাণী $ ইয়াহুদীদের ব্যাপারে আমাদের বদ্‌ দু'আ কবৃল হবে কিন্তু 
আমাদের প্রতি তাদের বদ্‌ দু'আ কবৃল হবে না 

আমীন বলা 

“লা ইলাহা ইল্লাল্লাহু' এর (যিক্র করার) ফযীলত 

সুবহানাল্লাহ্‌ পড়ার ফযীলত 


বুখারী শরীফ 


নবম খণ্ড 


৩১৬০১ 
তালাক অধ্যায় 


4৫ ন \ 
Se LG SA 
SESH রা 


ONE 


. বাংলায় ইসলামিক বই ডাউনলোড করতে ভিজিট করুণঃ ইসলামি বই ডট ওয়ার্ডপ্রেস ডট কম । 


০:০৮, Bait 19০৮9 Lead 5805 ০531 ০৮6 9 HUGG: এও dg 
- GIB 4853 E xr 2৪ ১৮1৮৬ GALS OF EN 9১৬০ USE ols 
মহান আল্লাহ্‌র বাণী £ হে নবী! তোমরা যখন তোমাদের স্ত্রীগণকে তালাক দিতে ইচ্ছা কর তখন 
ইদ্দতের প্রতি লক্ষ্য রেখে তাদের তালাক দিবে। 841০৮) অর্থ ইদ্দতের হিসাব রাখ ০৬০৮ 
অর্থাৎ ৪ ও আমরা তার হিফাযত করেছি ০৬১% ও তার হিসাব রেখেছি । সুন্নাত তালাক হল, 
পবিভ্রকালীন সময়ে সহবাস না করে স্ত্রীকে তালাক দেওয়া এবং দু'জন সাক্ষী রাখা। ্‌ 
পরব না বর এরা 
২৩৫ ও: ৮৮ 4 7 ৬ দু 4 Jy oles 
পে ৮০ NN ES এর ৬ 05 37987 554 


UG Go OF 5 
[৪৮৭৫] ইসমাঈল ইবৃন আবদুল্লাহ্‌ (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি 
রাসূল লন -এর সময়ে তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিলেন । উমর ইব্‌ন খাত্তাব রো) এ 
বিষয়ে রাসূলুল্লাহ্‌ রঃ কে জিজ্ঞাসা করলেন । তখন রাসূলুল্লাহ সুত্র বললেন ঃ তাকে নির্দেশ দাও, 
৫- 


৩৪ বুখারী শরীফ 


সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে এবং নিজের কাছে রেখে দেয় যতক্ষণ না সে মহিলা পবিত্র হয়ে 
পুনরায় ঝতুমতী হয় এবং আবার পবিত্র হয় । এরপর সে যদি ইচ্ছা করে, তাকে রেখে দিবে, আর 
যদি ইচ্ছা করে তবে সহবাসের পূর্বে তাকে তালাক দেবে । আর এ-ই তালাকের পদ্ধতি, যে 
পদ্ধতিতে আল্লাহ্‌ তা“আলা স্ত্রীদের তালাক দেওয়ার বিধান রেখেছেন। 


A) এ 
SH Ul 494 ০৬ ০৮ 0 LN ৯৫ 
রা 


২০০০৫ 0০585558555 


US অও ৪১৮9 ০৯ ১ তে ৪ ০৬ ৯৩ ৩০, 


পে ০ ৬৬০ (9০. ্ 
৮ ০6 লী ৪3০ ০ এ এ 2৬ ০০০ ঠা ০৩১ ০০৯৫০) ০ AC 1 


সুলায়মান ইব্‌ন হারব রে.)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি তাঁর স্ত্রীকে হায়েয 
অবস্থায় তালাক দিলেন, উমর (রা) বিষয়টি নবী গ্লু -এর কাছে উল্লেখ করলেন । তখন তিনি 
বললেন ঃ সে যেন তাকে ফিরিয়ে আনে । রাবী (ইব্ন সীরীন) বলেন, আমি বললাম, তালাকটি কি 
গণ্য করা হবে? তিনি (ইব্‌ন উমর) বললেন, তবে কি হবে? কাতাদা (র) ইউনুস ইব্‌ন জুবায়র রে) 
থেকে, তিনি ইব্‌ন উমর (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ শট বলেছেন $ তাকে নির্দেশ দাও 
সে যেন তার স্ত্রীকে ফিরিয়ে আনে । আমি (ইউনুস) বললাম ঃ তালাকটি কি পরিগণিত হবে? তিনি 
(ইব্‌ন উমর) বললেন ঃ তুমি কি মনে কর? যদি সে অক্ষম হয় এবং স্বেচ্ছায় আহমকী করে । আবূ 
মামার বলেন, আবদুল ওয়ারিস আইউব থেকে, তিনি সাঈদ ইবৃন জুবায়র থেকে, তিনি ইব্‌ন উমর 
(রা) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ এটিকে আমার উপর এক তালাক ধরা হয়েছিল । 


3১৬৩ 021 09 ey 0৯3 Go 05 কত. বধ, 
২০৪২. পরিচ্ছেদ 3 তালাক দেওয়ার সময় স্বামী কি তার স্ত্রীর সামনাসামনি হয়ে তালাক দেবে? 


Es এ ৮ 151 258 Es NEE ডি ৩০৬ [£/৬৬ 
৩ ক্স ১৮ হয ও ৫ &। ৩) এ ১৮2 ৮ 9 Le SUL 
৮ 2 ৭ ০ ১৪ ৩ 0 ০০৩ dL ১ lb Ge ৩5১ He 4 Jy) রা 
তা ge নি ৪০১৬ ০ ১৫ ৮4 ০৮ তে Ee ০৬ ঠা 41 2৪ সা ১৩ ০০ 


তালাক ৩৫ 


[৪৮৭৭] হুমাইদী রে)...... আওযাঈ (র) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি যুহরী (র)-কে জিজ্ঞাসা 
করলাম, নবী ঈ্্ -এর কোন্‌ সহধর্মিণী তাঁর থেকে পরিত্রাণ চেয়েছিল? উত্তরে তিনি বললেন ঃ 
উরওয়া (রা) আয়েশা রো) থেকে আমার নিকট বর্ণনা করেছেন যে, জাওনের কন্যাকে যখন 
রাসূলুল্লাহ হুট -এর নিকট (একটি ঘরে) পাঠানো হল আর তিনি তার নিকটবর্তী হলেন, তখন সে 
বলল, আমি তোমার থেকে আল্লাহ্র নিকট পানাহ চাচ্ছি। রাসূলুল্লাহ লক বললেন £ তুমি তো এক 
মহান সত্তার কাছে পানাহ চেয়েছ। তুমি তোমার পরিবারের কাছে চলে যাও । আবূ আবদুল্লাহ্‌ (ইমাম 
বুখারী) রে) বলেন $ হাদীসটি হাজ্জাজ ইব্‌ন আবু মানী'ও বর্ণনা করেছেন, তার পিতামহ থেকে. 
তিনি যুহরী থেকে, তিনি 'উরওয়া থেকে এবং তিনি আয়েশা (রা) থেকে । 


SB লুনা জা 2৬ ৮১৬০৮ গো এড রস ৪০০ [AVA 

রর ৮2557255725 SE NEE 
2 ৩১ ০৮০১ ১৬ সু ie EO MG 9] 
12555 25 ১৫১০] ot মন সর ১৭ ভি হও 2৪ ০79 
JG 29৮8 ৩০৪ এ LE ০৯১ TEI MLS ৬৯ 0৩ 86 তি ৬: 1৮১ ৩৪ 


পাপ ক 


০৮৮০3১৩৫০১৬ 5 9৬ এড ৯৮ ১৮ 0 LLG এড তব ৪৩ এ 

৪০০ র্‌ টা ot ct HAL ole 
2 এ EE Cet El ee এন এ 6০৩ ওত 
% BEF IG ০৩০ tl এ 7 of rls UF ০০৮০ ০৩০ ০৮৪১০ 
Cb এ ০৪ UG th ox Ls পদ CE ৩০ ০৮ সহ জল 


৪০৬ “el পপর ত 


- BI ১2৮ bs 9152 ১ টা 
[৪৮৭৮] আবু নুয়ায়ম রে)...... আবু উসায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমরা নবী লু - 
এর সঙ্গে বের হয়ে শাওত নামক বাগানের নিকট দিয়ে চলতে চলতে দু'টি বাগান পর্যন্ত পৌছলাম 
এবং এ দু'টির মাঝখানে বসে পড়লাম । তখন নবী সন্ত বললেন £ঃ তোমরা এখানে বসে থাক। 
তিনি (ভিতরে) প্রবেশ করলেন । তখন নু'মান ইব্‌ন শারাহীলের কন্যা জুয়াইনাকে উমাইমার খেজুর 
বাগানস্থিত ঘরে পৌছান হয় । আর তাঁর সাথে তাঁর সেবার জন্য ধাত্রীও ছিল। নবী লুল যখন তার 
কাছে গিয়ে বললেন, তুমি নিজেকে আমার কাছে সমর্পণ কর । তখন সে বলল £ কোন্‌ রাজকুমারী কি 
কোন্‌ বাজারী (নীচ) ব্যক্তির কাছে নিজেকে সমর্পণ করে? রাবী বলেন £ এরপর তিনি তাঁর হাত 
প্রসারিত করলেন তার শরীরে রাখার জন্য, যাতে সে শান্ত হয় । সে বলল £ আমি তোমার থেকে 
আল্লাহ্‌র নিকট পানাহ চাই । তিনি বললেন ঃ তুমি উপযুক্ত সত্তারই আশ্রয় নিয়েছ । এরপর তিনি 


৩৬ 


আমাদের নিকট বেরিয়ে আসলেন এবং বললেন ঃ হে আবূ উসায়দ! তাকে দু'খানা কাতান কাপড় 
পরিয়ে দাও এবং তাকে তার পরিবারের নিকট পৌছিয়ে দাও। 

হুসাইন ইব্‌ন ওয়ালীদ নিশাপুরী (র)...... সাহ্‌ল ইব্‌ন সা'দ ও আবূ উসায়দ (রা) থেকে বর্ণনা 
করেন। তারা বলেন যে, নবী শ্ললু্ উমাইমা বিন্ত শারাহীলকে বিবাহ করেন । পরে তাকে তার 
কাছে আনা হলে তিনি তার দিকে হাত বাড়ালেন। সে এটি অপছন্দ করল । এরপর তিনি আবু 


উসায়দকে নির্দেশ দিলেন, তার জিনিস গুটিয়ে এবং দু'খানা কাতান বস্ত্র পরিয়ে তাকে তার পরিবারে 
পৌছে দিতে ৷ 


২০৫ ০৮৮ এ ৩৩ 800 পরো তি AA ৩০০ ৮৫০৮৪ এ Sl ১৩০ ৩৬ [৮৬৭ 


clip 4806 DL 25552 টি 


[৪৮৭৯] আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র) 5 আবূ উসায়দ ও সাহ্‌ল ইব্‌ন সা'দ (রা) থেকে অনুরূপ 
বর্ণিত আছে। 


৬: OSE ১৩ Gh DEG ০ ৪০2 0৯ ৩০৮ এ 2:৬৮ ৩০15৬] 
51557525157 পাতি ও 08:55 PTE Eh GE 
টানি ধা অহন 2 
[৪৮৮০] হাজ্জাজ ইবৃন মিনহাল (র.)...... আবু গাল্লাব ইউনুস ইব্‌ন জুবায়র (র) থেকে বর্ণিত, তিনি 
বলেন, আমি ইব্‌ন উমরকে বললাম ঃ এক ব্যক্তি তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিয়েছে । তিনি 
বললেন, তুমি ইব্‌ন "্উমরকে চেন । ইব্‌ন “উমর (রা) তীর স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিয়েছিল । 
তখন “উমর (রা) নবী সুত্র -এর কাছে এসে বিষয়টি তাকে অবহিত করলেন । রাসূলুল্লাহ্‌ শর 
তাকে তার স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার জন্য আদেশ দিলেন। পরে তার স্ত্রী পবিত্র হলে, সে যদি চায় 


তবে তাকে তালাক দেবে । আমি বললাম ঃ এতে কি তালাক গণনা করা হয়েছিল? তিনি বললেন, 
তুমি কি মনে কর? যদি সে অক্ষম হয় এবং স্বেচ্ছায় বোকামী করে। 


চিএ প ৮.৩ 5 

৩০৬ ০৮5৮ ১7 : এ dn JH SNM 3১৬ jot A MEE 
১525 2০৫ 252৯8 তা রে ce ইজ EER 
এলি ০০ 0) 2 ৮৬ ৪৪: 18 529 20 ০৪১ ০৬৮৮ ir এ ১১০৮৮ 
৩00৩ A 0৬ ¢ Balt ০09] 05 255 ৮ 0৬) 8৮ SIN) 


- ১১৪ Ef FY 05 ৩০০ 


তালাক ৩৭ 
২০৪৩. পরিচ্ছেদ £ যারা তিন তালাককে জায়েয মনে করেন । যেমন মহান আল্লাহ্‌র বাণী £ এই 
তালাক দু'বার, এরপর হয় সে বিধিমত রেখে দিবে অথবা সদয়ভভাবে মুক্ত করে দিবে । (২৪২২৯) 
ইব্‌ন যুবায়র (রা) বলেন, যে ব্যক্তি অসুস্থ অবস্থায় তালাক দেয় তার তিন তালাকপ্রাপ্তা স্ত্রী ওয়ারিস 
হবে বলে আমি মনে করি না। শা'বী (র) বলেন ওয়ারিস হবে । ইব্‌ন শুবরুমা জিজ্ঞাসা করলেন £ 
ইদ্দত শেষ হওয়ার পর সে মহিলা অন্যত্র বিবাহ করতে পারবে কি? তিনি উত্তর দিলেন, হা । ইব্‌ন 
শুবরুমা পুনরায় প্রশ্ন করলেন £ যদি দ্বিতীয় স্বামীও মারা যায় তা হলে? (অর্থাৎ আপনার মতানুযায়ী 
উক্ত স্ত্রীর উভয় স্বামীর ওয়ারিস হওয়া জরুরী হয়) এরপর শা'বী তার পূর্ব মত প্রত্যাহার করেন 


১ ০926৮ ৩ ১০৬৯ ৩% ০৮ ৬০০০ ৩০৮৮ ০৮% Yi ০৪ ৩০৬ EAA 


4৩৩ sa সত rt de ও ১১৬ 5:১6 Sl sae 


£ ১০৪ tS 229° 8 


০৪৫০০ ০৭ US HES EE HE ey ৯৪০ EI ৮৮৩ 
SATE - ০১০০ of GH BIL DS (৩ 905 & ০১০০ ১ ০৪ 
এক ৩৩ ৬০১ Cl 4 0৮4 ৫ ৫০ ৬ ০০৩ এ গর্ভ ৬৮ ০৩৩ 
৪০5 ১ 5 ০ ডন ০০৩৩৩ কউ db 074 ৩63১০ Ll I at 
0 ৩৬ IL EY By Liye IU BC ha % SI 
AOE LSM AL RST 
৮১ ২। ৩) TSB &। ৮০০ ৩৬ « SH অমর 8 এ So, 
U4 & 0:58 

টির তি ক 5০) 
রিবা CON টি সাহল ইব্‌ন সা'দ সাঈদী (রা) থেকে বর্ণিত যে. 
উওয়াইমির “আজলানী (রা) “আসেম ইব্‌ন 'আদী আনসারী (রা)-এর নিকট এসে তাকে বললেন ঃ 
হে “আসিম! যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে অপর কোন পুরুষকে (ব্যভিচার-রত) দেখতে পায় 
এবং সে তাকে হত্যা করে ফেলে, তবে কি তোমরা তাকে হত্যা করবে? (আর যদি হত্যা না করে) 
তবে সে কি করবে? হে “আসিম! আমার পক্ষ থেকে এ ব্যাপারে তুমি রাসূলুল্লাহ ইল কে জিজ্ঞাসা 


কর। 'আসিম (রা) এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌ জুরে কে জিজ্ঞাসা করলেন । রাসূলুল্লাহ্‌ দুর এ ধরনের 
জিজ্ঞাসাবাদকে অপছন্দনীয় এবং দূষণীয় মনে করলেন। এমন কি রাসূলুল্লাহ নন -এর উক্তি শুনে 


৩৮ বুখারী শরীফ 


'আসিম (রা) ঘাবড়ে গেলেন। এরপর ‘আসিম (রা) স্বীয় গৃহে প্রত্যাবর্তন করলে উওয়াইমির রো) 
এসে বললেন £ হে আসিম! রাসূলুল্লাহ্‌ সুরু তোমাকে কি জবাব দিলেন? আসিম (রা) বললেন £ 
পছন্দ করেছেন। উওয়াইমির রো) বললেন ঃ আল্লাহ্র কসম! (উত্তর না পাওয়া পর্যন্ত) এ বিষয়ে 
আমি তাকে জিজ্ঞাসা করতেই থাকব । উওয়াইমির (রা) এসে লোকদের মাঝে রাসূলুল্লাহ জুলি কে 
পেলেন এবং বললেন ঃ হে আল্লাহ্‌র রাসূল! যদি কেউ তার স্ত্রীর সাথে পরপুরুষকে (ব্যভিচার-রত) 
দেখতে পায়, আর তাকে হত্যা করে ফেলে, তবে আপনারা কি তাকে হত্যা করবেন? আর যদি সে 
(স্বামী) হত্যা না করে, তবে কি করবে? তখন রাসূলুল্লাহ্‌ হুল বললেন ঃ তুমি ও তোমার স্ত্রীর 
ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে। সুতরাং তুমি গিয়ে তাকে (তোমার পড়ীকে) নিয়ে আস । সাহ্ল 
(রা) বলেন, এরপর তারা দু'জনে লি'আন করলো । আমি সে সময় (অন্যান্য) লোকের সাথে 
রাসূলুল্লাহ মর -এর কাছে ছিলাম। উভয়ের লি'আন. করা হয়ে গেলে উওয়াইমির (রা) বললেন, 
ইয়া রাসূলাল্লাহ কল এখন যদি আমি তাকে বস্ত্রীত্বে) রাখি তবে এটা তার উপর মিথ্যারোপ করা 
হবে। এরপর রাসূলুল্লাহ্‌ লুল তাকে আদেশ দেওয়ার পূর্বেই তিনি তার স্ত্রীকে তিন তালাক দিলেন। 
ইব্‌ন শিহাব (র) বলেন, পরবর্তীতে লি'আনকারীদ্বয়ের পন্থা হল এঁ বিচ্ছিন্নতা ৷ 


্ এ তি Le EAS ন MAA SEE 26০ 

. ১৮ 5 ভা ০8 ০৫ ০৩ ভ১০ ৩ EDL ৬১০০ IU ৬ ৩৫ Lx ৩০1৮ 
2৭ ১১4১ এ] ০ ০৬ bd ২১) 274 ৩4০০ LSE ও 2550 0: ৪১০ Sr 
LD ৮০ এ এ উস জর) 5১৬ ভি এ EG) LLM 4255 051 
০৬০ ৩] ৮৮০ ০ ০৮৮০ উঠ di ০৮০ এও মুঠ 4৪ জি ১ cb ০ 

- 4425 (5০ ৮৫০ 5১ ৬৯ 
সাঈদ ইব্‌ন ‘উফাইর (র.)....... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রিফা'আ 
কুরাধীর স্ত্রী রাসূলুল্লাহ লুট -এর নিকট এসে বললেন, ইয়া রাসূলাল্লাহ্‌! রিফা“আ আমাকে পূর্ণ 
সম্পর্কচ্ছেদের তালাক (তিন তালাক) দিয়েছে । পরে আমি আবদুর রহমান ইবৃন যুবায়র কুরাধীকে 
বিবাহ করি। কিন্তু তার কাছে কাপড়ের কিনারা সদৃশ বৈ কিছু নেই । রাসূলুল্লাহ ঈ বললেন ঃ 


সম্ভবতঃ তুমি রিফা'আর নিকট ফিরে যেতে ইচ্ছা করছ। কিন্তু তা তো সম্ভব নয়, যতক্ষণ না সে 
তোমার স্বাদ গ্রহণ করে এবং তুমি তার স্বাদ গ্রহণ কর। 


চলে ৬ ag 2 by ৬০/5৯/৩৫০৩ 
EO Ee POAT LE AAY!| 
2 * AE 2 2৩5৫ টিলার HERES 
১ ৫ ০১১৬ ০৯৮ 86 এ 055০ 76 5৮553 ON ভান সে ১৩০ HM a 2 

72222588584 


তালাক ৩৯ 


[৪৮৮৩] মুহাম্মদ ইবৃন বাশৃশার (র) ‘আয়েশা রো) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তিন 
তালাক দিলে সে (স্ত্রী) অন্যত্র বিবাহ করল । পরে দ্বিতীয় স্বামীও তাকে তালাক দিল । নবী সুর কে 
জিজ্ঞাসা করা হল ঃ মহিলাটি কি প্রথম স্বামীর জন্য বৈধ হবে? তিনি বললেন ঃ না। যতক্ষণ না সে 
(দ্বিতীয় স্বামী) তার স্বাদ গ্রহণ করবে, যেমন করেছিল প্রথম স্বামী । 


চস ৩১০৪ HS ০1 ৩/815)8 05 : SW &। 0) US IFLA. Yt 


ee IE es bes. ০৬ 2০ টিবি ৯৮৪ ০৫ 
১৩৫ ৩০ ০৪৮৮০) ৮ ১৬ YE) UU 
২০৪৪. পরিচ্ছেদ £ যে ব্যক্তি তার স্ত্রীদেরকে ইখ্তিয়ার দিল । মহান আল্লাহ্‌র বাণী ঃ হে নবী! 
আপনি আপনার সহধর্মিণীদের বলুন, ‘তোমরা যদি পার্থিব জীবন ও তার ভূষণ কামনা কর, তবে 
এস আমি তোমাদের ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই এবং সৌজন্যের সাথে তোমাদেরকে বিদায় 
করে দেই 
USE ENO LAME ২০৮ ও US ৮ ৪০৮ 
রা 2 এ ০১৫ 8 এত তা ৬৫ 02:22 তা রে EL চা 
SHES ৬৪ উস ও LG চল ০৫ 5 এ ৩ তি এ ৯190 ৮৯ 
এ 6০5৫৮ ১0 509 4078 VAC UST SS SH 01০46 335 LG Ly 
| ৮5159 CG ৩৪০০৮ 4 ভা! এ ১০ ১১৮ ০৪৪৮ ৩ ০1339 ১১ isd 


3৯ dt I EON JS 0 ও চলি 55 ০532 এ ব্রত ভা পা 
আবুল ইয়ামান (র)...... নবী সঃ -এর সহধর্মিণী ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন ঃ স্বীয় স্ত্রীদেরকে ইখৃতিয়ার দেওয়ার জন্য রাসূলুল্লাহ্‌ ৯৪ আদিষ্ট হলে প্রথমে তিনি আমার 
নিকট এসে বলেন £ আমি তোমার নিকট এমন একটি বিষয় উল্লেখ করছি, সে সম্পর্কে তুমি আপন 
মাতা-পিতার সাথে পরামর্শ ব্যতীত তড়িঘড়ি করে কোন সিদ্ধান্ত নিবে না। “আয়েশা রো) বলেন £ 
আর তিনি তো জানেন যে, আমার মাতা-পিতা আমাকে তার থেকে বিচ্ছেদের আদেশ দিবেন না। 
তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ্‌ শর বললেন £ আল্লাহ্‌ তা'আলা বলেছেন, “হে নবী! আপনার 
সহ্ধর্মিণীদেরকে বলুন - তোমরা যদি পার্থিব জীবন ও তার ভূষণ চাও, তবে এস আমি 
তোমাদেরকে ভোগ সামগ্রীর ব্যবস্থা করে দেই...... । ‘আয়েশা (রা) বলেন £ আমি বললাম এই তুচ্ছ 
বিষয়ে আমাকে মাতা-পিতার সাথে পরামর্শ করতে হবে? আমি তো আল্লাহ্‌, তার রাসূল ও 


পরকালের আবাসই কামনা করছি । তিনি বলেন, এরপর রাসূলুল্লাহ্‌ দর -এর অন্যান্য স্ত্রীও আমার 
ন্যায় উত্তর দিলেন। 


৪০ বুখারী শরীফ 


৮ ৩১৮০৪ ৮৪৮ SS ৮৭ এ ভা ৬ ১০৮ ৮৮৮ ৬০ 
be Boss 2 BOG নি 
[৪৮৮৫] ‘উমর ইবৃন হাফ্‌স (র)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ পুর 
আমাদের ইখতিয়ার দিলে আমরা আল্লাহ ও তার রাসূলকেই গ্রহণ করলাম । আর এতে আমাদের 
প্রতি তালাক সাব্যস্ত হয়নি । 


12 3৮৮৯32৬6525 এ ৩০১০০ ৩৮1৮৬ 


2024, #0 


En 0 EE ৩১৬ GH a ৩৮৮ 1 - 039 5৮৭ 6 ৩ 


1০৬ টা 45) রি 


[৪৮৮৬] মুসাদ্দাদ (র)...... মাসরূক রে) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আয়েশা (রা)-কে 
ইখতিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলাম (অর্থাৎ এতে তালাক হবে কিনা) । তিনি উত্তর দিলেন ঃ নবী 
লুক আমাদেরকে ইখতিয়ার দিয়েছিলেন। তাহলে সেটা কি তালাক ছিল? মাসরূক বলেন £ তবে 
সে (স্ত্রী) আমাকে গ্রহণ করার পর আমি তাকে একবার ইখতিয়ার দিই বা শতবার দিই - (তাতে 
কিছু মনে করব না)। 


8 9৬0 এ লে 5 ১ বি sf Xs ১৬৮ 4০, 2৮১৬ ৩৪ 1১! শত ,$*৫০ 
PE 2 Mr বা 217622০1722 Gi 
৮ ১৪>!) ৩৬) « ১৩৯ ৩1০৮ BPI 2) FBP 5 9 ভা 


a Pi) We হি LE 22 EH 9৩৪ ০%% হিরোর চারা ৮৮: 
১০৮১ ABU 553) ৭ rh ডেটা 21 ৮১০ BUSY IU) টনি 

SA VAL UST od এপ চাকু | ০৬ 5 ৮৪৩ CG 
২০৪৫. পরিচ্ছেদ ঃ যে (তার স্ত্রীকে) বলল - “আমি তোমাকে পৃথক করলাম, বা “আমি 
তোমাকে বিদায় দিলাম, বা "তুমি মুক্ত বা বন্ধনহীন' অথবা এমন কোন বাক্য উচ্চারণ 
করল যা দ্বারা তালাক উদ্দেশ্য হয়। তবে তা তার নিয়্যাতের উপর নির্ভর করবে । মহান 
আল্লাহ্র বাণী £ “তাদেরকে সৌজন্যের সাথে বিদায় দাও”, তিনি আরও বলেন - আমি 
তোমাদেরকে সৌজন্যের সাথে বিদায় দিচ্ছি । আরও বলেন - “হয়ত বৈধ পন্থায় ফিরিয়ে 
রাখবে নতুবা উত্তমরূপে ছেড়ে দিবে |" আরও বলেন, তাদেরকে সৌজন্যের সাথে বিচ্ছিন্ন 


করে দাও । আর ‘আয়েশা (রা) বলেন ঃ নবী লুল জানতেন আমার মা-বাপ আমাকে তার 
সাথে সম্পর্কচ্ছেদের আদেশ দিবেন না 


তালাক ৪১ 


সিল ১৯ ০6) ৪ ০ 6) কালে 6 ৯৫ কেও ৩৪ ১৫ ০. ৯৫5 
সর এও ৯ ০ ১৭3০8 SH ৩17 ০5: এ ৩০০৮ ১৬ US Hb 
Jy. LE SH ৬ 06) ৮০ 28650 049 ক os ould ০৫ 9 IY subs 


১০৮ ১ J SY Gk ৬৩ 0৩৩6 ৩ 99) 7k ৬3১ FS ও ৪৩৪ 
৮ ৪৫ Gb ০৬৭ এ A of ১৪ ০ 36৮ ০৪০ % 0 ৬১৬ 


১০০ ৬১) এ ৬ 
২০৪৬. পরিচ্ছেদ ঃ যে ব্যক্তি তার স্ত্রীকে বলল - “তুমি আমার জন্য হারাম ৷” হাসান (র) বলেন, 
তবে তা তার নিয়্যাত অনুযায়ী হবে । 'আলিমগণ বলেন, যদি কেউ আর স্ত্রীকে তিন তালাক দেয়, 
তবে সে স্ত্রী তার জন্য হারাম হয়ে যাবে । তারা এটাকে হারাম আখ্যায়িত করেছেন, যা তালাক বা 
বিচ্ছেদ দ্বারা সম্পন্ন হয়। তবে এ হারাম করাটা তেমন নয়, যেমন কেউ খাদ্যকে হারাম ঘোষণা 
করল; কেননা হালাল খাদ্যকে হারাম বলা যায় না। কিন্তু তালাকপ্রাপ্তাকে হারাম বলা যায় । আবার 
তিন তালাকপ্রাপ্তা সম্বন্ধে বলেছেন, সে (স্ত্রী) অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া 
প্রথম স্বামীর জন্য বৈধ হবে না। লায়স (র) নাফি' থেকে বর্ণনা করেছেন যে, ইবৃন “উমর (রা)-কে 
তিন তালাক প্রদানকারী সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলতেন ঃ যদি তুমি এক বা দুই দিতে! 
কেননা নবী হুর আমাকে এরূপ করার নির্দেশ দিয়েছেন । তাই কেউ স্ত্রীকে তিন তালাক দিলে তার 
জন্য সে হারাম হয়ে যাবে, যতক্ষণ না সে (স্ত্রী) অন্যত্র বিবাহ করে 


S330 ৯ SF LE 0 এ এ ২০০ ৪০ [এ 
=! 2 ০০০ ৮9 মাক এ LIS 30 ৮ ৬) ৮55 Sl মেরি 
জু 354৯১ TEE পে ভি ও 075 2৪2৮ 
৯১2৯ ৯ পে কা BEA He FS ৬১১ E35 
১১ ৬৮ ৮59 LSE &। 07 05 এ2ধ। ৮9০৮6 ৮:5৩ 5 5৫০০ 01 
- 4 Fi 9৮2 LEWIN এ 
মুহাম্মদ রে)...... “আয়েশা রো) থেকে বর্নিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি তার স্ত্রীকে 
তালাক দিলে সে (স্ত্রী) অন্য স্বামীকে বিবাহ করে । পরে সেও তাকে তালাক দেয় । তার লিঙ্গ ছিল 
কাপড়ের কিনারা সদৃশ | সুতরাং মহিলা তার থেকে নিজের মনস্কামনা সিদ্ধ করতে পারল না। দ্বিতীয় 
স্বামী অবিলম্বে তালাক দিলে সে (মহিলা) নবী সুর -এর নিকট. এসে বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! 


উ৬- 


I ৯৬ 


৪২ - বুখারী শরীফ 


আমার স্বামী আমাকে তালাক দিলে আমি অন্য স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হই । এরপর সে 
আমার সাথে সংগত হয়। কিন্তু তার সাথে কাপড়ের কিনারা সদৃশ বৈ কিছুই নেই। তাই সে 
একবারের অধিক আমার নিকটস্থ হল না এবং আপন মনক্কামনা সিদ্ধ করতে সক্ষম হল না। এরূপ 
অবস্থায় আমি আমার প্রথম স্বামীর জন্য বৈধ হব কি? রাসূলুল্লাহ্‌ কুট বললেন ঃ তুমি ততক্ষণ পর্যন্ত 
তোমার প্রথম স্বামীর জন্য হালাল হবে না, যতক্ষণ না দ্বিতীয় স্বামী তোমার কিছু স্বাদ উপভোগ করে, 
আর তুমিও তার কিছু স্বাদ আস্বাদন কর। 

SL 810৮1 5 edd ০৩০৫5 5% 
২০৪৭. পরিচ্ছেদ ঃ (মহান আল্লাহ্‌র বাণী) $ এমন বস্তুকে আপনি কেন হারাম করছেন যা আল্লাহ্‌ 
আপনার জন্য হালাল করে দিয়েছেন? 


৮9৬ ২৬ ৪০ ৩৪85 ৬০ চল ও ০৭ পি LEAMA 
PE MIA ee HA পে ০ Le ০৪ টি ১৪ এ ০ ১ 

ec il ৯৮০১ BL 335 ess ০৪ এরি 
[৪৮৮৮] হাসান ইব্‌ন সাব্বাহ্‌ (র)...... সাঈদ ইব্‌ন যুবায়র রে) থেকে বর্ণিত। তিনি ইব্ন.'আব্বাস 
(রা)-কে বলতে শুনেছেন যে, যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে হারাম বলে ঘোষণা করে তবে তাতে কিছু 


(তালাক) হয় না। তিনি আরও বলেন ঃ নিশ্চয় তোমাদের জন্য রাসূলুল্লাহ্‌ লুপ -এর মধ্যে উত্তম 
আদর্শ রয়েছে। 


5655 92৮ ৯১৮ ৩৬০ 25 Cl gh 25d bt ০০৯ তি হর 
4 ০ 
y 0555০৯৬1০০০ 2০ ভন 8৪০৬৬ 0523 
eSNG: 9 SH ps BUD LENG i 


5584৯190155 ALLL 2০৮5 TS di AVE এ AS di joi 


হাসান ইবৃন মুহাম্মদ ইব্‌ন সাব্বাহ (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী লুল 
যায়নাব বিন্ত জাহাশের নিকট কিছু বিলম্ব করতেন এবং সেখানে তিনি মধু পান করতেন । আমি ও 
হাফসা পরামর্শক্রমে ঠিক করলাম যে, আমাদের মধ্যে যার কাছেই নবী সল্প প্রবেশ করবেন, সেই 


তালাক হিঃ 


যেন বলি - আমি আপনার থেকে মাগাফীর-এর গন্ধ পাচ্ছি। আপনি কি মাগাফীর খেয়েছেন। এরপর 
তিনি তাদের একজনের নিকট প্রবেশ করলে তিনি তাকে অনুরূপ বললেন ৷ তিনি বললেনঃ বরং আমি 
যায়নাব বিন্ত জাহাশের নিকট মধু পান করেছি। আমি পুনঃ এ কাজ করব না । এ প্রসঙ্গেই অবতীর্ণ 
হয় (মহান আল্লাহ্‌র বাণী) £ “হে নবী! এমন বস্তুকে হারাম করছেন কেন, যা আল্লাহ্‌ আপনার জন্য 
হালাল করেছেন...... যদি তোমরা উভয়ে আল্লাহর নিকট তাওবা কর” পর্যন্ত । এখানে “আয়েশা ও 
হাফসা (রা)-কে উদ্দেশ্য করে বলা হয়েছে। আর আল্লাহর বাণী যখন নবী শর তার স্ত্রীদের 
একজনকে গোপনে কিছু বলেছিলেন - “বরং আমি মধু পান. করেছি'-এ কথার প্রেক্ষিতে নাযিল হয়। 


৮ 445৮ ০৫ (০৯ UF DES ৮ এ ৩৬ পচন a 159 ৫০৮ [Aa] 
A ew 
Sa BY ৩১ 85975 দন 2% 80১৮7 ৩৩ LG (5 ঞ। গে ) হো 


পা পাপা 


5 

৭ ৬ be মলে ও ৩৭ 202 ৮৪ ০0 ৩৯ dr সত ৩৬ ০০1 
১৯২ ৪১৭ ES এ পেজ ৪3 এ ০৪ হও পির 
AL ASO 7251 4 
5 ১ নি সা ০০ ৩০ | এ I এ চা জে ৪ 
ও ১২55 ০৯19 4১৮০ ৭১৪ 62573580554 
ভি Jl ৩৮05 ৩ ৭৪৬ 9৮ 2 শেন কে বুর্জ 9০৯০৪ ২ ৩০ 
৮০৪ তি ও ৫ এড তত 0 ০2৯ ৩৪ CG SIU 29৬০ Ci ঝি 4৮ 


পা 


পালালো 


=! ১১০১১ ০এ এ ডে 0১120 ANE ভি 5৪ 5 মী 


# 


১০৩ ৫2 ৩ এন খা» 05৮5 ৪ ০৩ ৮০৮ জ 9১৩, ৯ ০ এ ৪ ভে 


1৮৪৩1 46 ০৩০৮ এ ৯13৮০ 055 JG এ 0 ২৩ 
[৪৮৯০] ফারওয়া ইবন আবুল মাগরা (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সর মধু ও হালুয়া (মিষ্টি) পছন্দ করতেন । আসরের সালাত শেষে তিনি তার সহধর্মিণীদের নিকট 
যেতেন। এরপর তাদের একজনের ঘনিষ্ঠ হতেন । একদা তিনি হাফসা বিন্ত উমরের কাছে গেলেন 
এবং অন্যান্য দিন অপেক্ষা বেশী সময় অতিবাহিত করলেন । এতে আমি ঈর্ষা করলাম । পরে এ 
ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে অবগত হলাম যে, তার হোফসার) গোত্রের জনৈকা মহিলা তাকে এক 
পাত্র মধু হাদিয়া দিয়েছিল। তা থেকেই তিনি নবী হুব কে কিছু পান করিয়েছেন । আমি বললাম £ 


88 বুখারী শরীফ 


আল্লাহর কসম! আমরা এজন্য একটি ফন্দি আটব। এরপর আমি সাওদা বিনত যাম্‌'আকে বললাম, 
তিনি (রাসুলুল্লাহ) স্রহ তো এখনই তোমার কাছে আসছেন, তিনি তোমার নিকটবর্তী হলেই তুমি 
বলবে, আপনি কি মাগাফীর খেয়েছেন? তিনি নিশ্চয়ই তোমাকে বলবেন “না” । তখন তুমি তাকে 
বলবে, তবে আমি কিসের গন্ধ পাচ্ছি? তিনি বলবেন £ হাফসা আমাকে কিছু মধু পান করিয়েছে। 
তুমি তখন বলবে, এর মৌমাছি মনে হয় “উরফুত (এক জাতীয় গাছ) নামক বৃক্ষ থেকে মধু আহরণ 
করেছে । আমিও তাই বলব । সাফিয়্যা! তুমিও তাই বলবে ৷ “আয়েশা (রো) বলেন £ সাওদা (রা) 
পালনে প্রস্তুত হলাম ৷ রাসূলুল্লাহ হুল যখন তার নিকটবর্তী হলেন, তখন সাওদা বললেন, ইয়া 
রাসূলুল্লাহ! আপনি কি মাগাফীর খেয়েছেন? তিনি বললেন $ না। সাওদা বললেন, তবে আপনার কাছ 
থেকে এ কিসের গন্ধ পাচ্ছি? তিনি বললেন £ হাফসা আমাকে কিছু মধু পান করিয়েছে । সাওদা 
বললেন, এর মধু মক্ষিকা 'উরফুত' নামক বৃক্ষের মধু আহরণ করেছে । এরপর তিনি ঘুরে যখন 
আমার কাছে এলেন, তখন আমিও অনুরূপ বললাম । তিনি সাফিয়্যার কাছে গেলে তিনিও এরূপ 
উক্তি করলেন। পরদিন যখন তিনি হাফসার কাছে গেলেন ঃ তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ্‌! 
আপনাকে মধু পান করাব কি? উত্তরে রাসূলুল্লাহ সল্প বললেন ঃ এর আমার কোন প্রয়োজন নেই। 
‘আয়েশা (রা). বর্ণনা করেন, সাওদা বললেন ঃ আল্লাহ্‌র কসম! আমরা তাকে বিরত রেখেছি । আমি 
তাকে বললাম $ চুপ কর। 


HEE Bl A GU: I ও 9) CEI 93 39৬ ৭ SU YEA 


2 পপি ত ew 


AEs 2 SER DST OT ALE 5 jal 


HEME DR EE UE} 
৪ 5. পাপ ৮ তি 2০ » ৫৮০৬০ ০4 8 PAE ৮--৭ EE TEAS NE SE SG 
7 ১ 5 জাতি 2290 FY edt 2 Hen) ৮ ৩৪ ৬১ ভি 358 
৩3 02৯১ UES ১2 ৪৪১ ০০৬ OU LEE ০ dG 22» ৪১ ১৯৮০ 
১১ 9৪) 975) ৮৮০) ৮১৪৪১ ১০০৭) ১১৬) ৩ ৮4১১০ ০ 
১৮ 05 ৩53 Id oh OU) সা oi indy pi IU NS 
953 ঠা ৬০) 0 02০১ ০৯৮০ 

২০৪৮. পরিচ্ছেদ ঃ বিবাহের পূর্বে তালাক নেই। মহান আল্লাহ্‌র বাণী ঃ হে মুমিনগণ! তোমরা 
যখন কোন মু'মিন রমণীকে বিবাহ কর এবং সংগমের পূর্বেই তালাক দাও, তখন তোমাদের জন্য 
তাদেরকে কোন ইদ্দত পালন করতে হবে না। সুতরাং তাদেরকে কিছু সম্মানী দিয়ে সৌজন্যের সাথে 


বিদায় দাও। ইব্‌ন আব্বাস (রা) বলেন £ (এ আয়াতে) আল্লাহ্‌ তা'আলা বিবাহের পরে তালাকের 
কথা উল্লেখ করেছেন । এ ব্যাপারে “আলী (রো) সাঈদ ইব্‌ন মুসায়্যেব রে) উরওয়া ইব্‌ন যুবায়র (র) 


তালাক Be 


‘আতা, ‘আমির ইব্‌ন সা‘দ, জাবির ইব্‌ন যায়েদ, নাফি' ইব্ন জুবায়র, মুহাম্মদ ইব্‌ন কা'ব, 
সুলায়মান ইবৃন ইয়াসার, মুজাহিদ, কাসিম ইব্‌ন ‘আবদুর রহমান, ‘আমর ইবৃন হারিম ও শা'বী রে) 
প্রমুখ থেকেও বর্ণিত আছে যে, বিনা যু তার রিনা 


১০৬৯ EEE D8 0191 ০৬. Y.£৭ 


be) Fd 5G ৬১১০৯ 2১৬ BUS -!! 
২০৪৯. পরিচ্ছেদ £ বিশেষ কারণে স্বীয় স্ত্রীকে যদি কেউ বোন বলে পরিচয় দেয়, তাতে কিছু 
হবেনা । নবী ক্র বলেন £ ইব্রাহীম (আ) (এক সময়) স্বীয় সহধর্মিণী সারাকে লক্ষ্য করে 
বলেছিলেন, এটি আমার বোন । আর তা ছিল দীনী সম্পর্কের সূত্রে 


১403 ৮7559 ১৮৭3 ০০44015০৮39 SEY 3980 ৫০79৭ 
৬০ 70503 Ev / ০৩৬৭ 8 ৫ 054 ০০৮১ 4১১) 39৬01 ৩১ ১৩০) 
১৮799 J be DESY uy এন এ উন: ৬৮৭ ১) ভি 
৯১৩ গে পে Ih ০৪: ১১৫ ৩০ এ এত চা ৬৬ ৩৬) 
৮১৯ ৪ ৩৪৭ ০৫৪৪০ ০৯৪ 59০ 98 ১০0 lh Gi 

৮০৮2 09) ০০ ৬৮১০০ ৬৬ ও এছ LL পথ ৩৪ 
Ben তেও ১১০০১ ০০০ 35৬, ৮৮৩ ০2 ৩৬- ৩৩ ১০4০5 3) ১১৯০৭ 
1655 15 ৩১৬০৩ এ 51: : sibs J, rg ৩১৬ 3৮ 3 26 ও ৪৬ 5৩) 
2 এ জলি 2০৩৪ UB লস হা fr 4৪১ 96 BY YN; 
৮০ 5৮59 ৭৫ ০৯ Oy U6 ০০৪ GAIN ৩৬) se Db তত 5 
EES ৬০০৬ dl ৪ ০৬৬ ৩ এও এডি ০১ UG ৩ ৩৫৪ UN Bb 
এ EN EE 
৮ ৮০ ২১৯০ JO BS ৩১ 4৮০৮৯ ০৪ ৩১৩১ এ আও ৪৪ 

lL তিনি 


৪৬ বুখারী শরীফ 


-1 4 834 4315 950) ১৮১ ১৪ 39৫ : ১৩ 2৩৬) ৯ gs 
৬750৬) SF 0 6 ৬৬ ৪০) 2590266০৬০1: SA 5৬) 
১৪ SIN এপ জো ১৪৪ GE ৩৮ ০১৯০ ১৪ BEF ৪) শা এল লা 

cyst 39৬ ৭! চেক 59৬) 5৪১ 96 935 BEES > পিএ 
২০৫০. পরিচ্ছেদ ঃ বাধ্য হয়ে, মাতাল ও পাগল অবস্থায় তালাক দেওয়া এবং এতদুভয়ের বিধান 
সম্বন্ধে। ভুলবশত $ তালাক দেওয়া এবং শিরক্‌ ইত্যাদি সম্বন্ধে । (এসব নিয়্যাতের উপর 
নির্ভরশীল)। কেননা নবী জলজ বলেছেন ঃ প্রতিটি কাজ নিয়্যাত অনুসারে বিবেচিত হয়। প্রত্যেকে 
তা-ই পায়, যার সে নিয়্যাত করে। শা’বী রে) পাঠ করেন 8 ৮৮৬1 ১৫ ০। ৬১৮% 3 “(হে 
আমাদের প্রতিপালক) আমরা যদি ভুল ভ্রান্তি বশতঃ কোন কাজ করে ফেলি, তবে সে জন্য আপনি 
আমাদেরকে পাকড়াও করবেন না। ওয়াসওয়াসা সম্পন্ন ব্যক্তির স্বীকারোক্তিতে যা দুরস্ত হয় না। 
স্বীয় যিনার কথা স্বীকারকারী জনৈক ব্যক্তিকে নবী ঈ্র্ধ বলেছিলেন ঃ তুমি কি পাগল হয়েছ? “আলী 
(রা) বলেন, হামযা (রো) আমার দুটি উটনীর পার্শদেশ ফেঁড়ে ফেললে, নবী লুজ হামযাকে 
তিরস্কার করতে থাকেন। হঠাৎ ‘দেখা গেল নেশায় হামযার চক্ষুযুগল রক্তিম হয়ে গেছে। এরপর 
হামযা বললেন, তোমরা তো আমার বাবার গোলাম বৈ নও । তখন নবী জল্র্চ বুঝতে পারলেন, তিনি 
নিশাগ্রস্ত হয়েছেন । তিনি সেখান থেকে বেরিয়ে এলেন আমরাও তার সাথে বেরিয়ে এলাম । “উসমান 
(রা) বলেন $ পাগল ও নেশাগ্রস্ত ব্যক্তির তালাক প্রযোজ্য হয় না। ইব্‌ন আব্বাস রো) বলেন, 
নেশাগ্রস্ত ও বাধ্য হয়ে তালাক দানকারীর তালাক জায়েয নয়। 'উক্বা ইব্ন' আমির (রা) বলেন, 
ওয়াসওয়াসা সম্পন্ন (সন্দেহের বাতিকগ্রস্ত) ব্যক্তির তালাক কার্যকর হয় না । “আতা রে) বলেন ঃ 
তালাক শর্ত যুক্ত করে তালাক দিলে শর্ত পাওয়ার পরই তালাক হবে । নাফি' (র) জিজ্ঞেস করলেন, 
ঘর থেকে বের হওয়ার শর্তে স্বীয় স্ত্রীকে জনৈক ব্যক্তি তিন তালাক দিল- (এর হুকুম কি?) ৷ ইব্‌ন 
“উমর রে) বললেন ঃ যদি সে মহিলা ঘর থেকে বের হয়, তাহলে সে তিন তালাকপ্রাপ্তা হবে । আর 
যদি বের না হয়, তাহলে কিছুই হবে না । যুহরী (র) বলেন, যে ব্যক্তি বলল £ যদি অমি এরূপ না 
করি, তবে আমার স্ত্রীর প্রতি তিন তালাক প্রয়োজ্য হবে। তার সম্বন্ধে যুহ্রী (র) বলেন, উক্ত 
ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, শপথ কালে তার ইচ্ছা কি ছিল? যদি সে ইচ্ছাকৃত সময়সীমা নির্ধারণ 
করে থাকে এবং শপথ কালে তার এ ধরনের নিয়্যাত থাকে, তাহলে এ বিষয়কে তার দীন ও 
আমানতের উপর ন্যস্ত করা হবে। ইবরাহীম রে) বলেন, যদি সে বলে, “তোমাকে আমার কোন 
প্রয়েজন নেই”; তবে তার নিয়্যাত অনুসারে কাজ হবে । আর প্রত্যেক সম্প্রদায়ের লোক তাদের 
নিজস্ব ভাষায় তালাক দিতে পারে। কাতাদা (র) বলেন ঃ যদি কেউ বলে তুমি গর্ভবতী হলে, 


১. এ সময় মদ পান করা হারাম হয়নি । 


তালাক ৪৭ 


তোমার প্রতি তিন, তালাক । তাহলে সে প্রত্যেক তুহরে স্ত্রীর সাথে একবার সংগম করবে । যখন গর্ভ 
প্রকাশ পাবে, তৎক্ষণাৎ সে স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে । হাসান রে) বলেন, যদি কেউ বলে, 
“তুমি তোমার পরিবারের কাছে চলে যাও”, তবে তার নিয়্যাত অনুযায়ী কাজ হবে । ইব্‌ন “আব্বাস 
(রা) বলেন £ প্রয়োজনের তাগিদে তালাক দেওয়া যায় । আর দাসমুক্তি আল্লাহ্‌র সন্তষ্টির উদ্দেশ্যে 
থাকলেই করা যায় । যুহরী (র) বলেন, যদি কেউ বলে ঃ তুমি আমার স্ত্রী নও, তবে তালাক হওয়া বা 
না হওয়া নিয়্যাতের উপর নির্ভর করবে । যদি সে তালাকের নিয়্যাত করে থাকে, তবে তাই হবে । 
“আলী (রা) (উমর (রা)-কে সম্বোধন করে) বলেন £ আপনি কি অবগত নন যে, তিন ধরনের লোক 
থেকে কসম তুলে নেয়া হয়েছে। এক, পাগল ব্যক্তি, যতক্ষণ না সে হুশ ফিরে পায়; দুই, শিশু 
যতক্ষণ না সে বালেগ হয়, তিন, ঘুমন্ত ব্যক্তি, যতক্ষণ না সে জাগ্রত হয়। “আলী (রা) আরও) 
বলেন £ পাগল লোক ব্যতীত অন্য সকলের তালাক কার্যকর হয় 
4156 ৬53 8০) IE DE THE জজ তত at ৩০০ 
০৮:৬৫ ক ০৪৩৩ 55 92৬4 ও 0 05 Bl ০ 25 8 ৮১৪ 
: পল চে ৪ 2 Gb সু এ IU করিস 04 
মুসলিম ইব্‌ন ইব্রাহীম (রা)...... আবু হুরায়রা (রা) সূত্রে নবী সু থেকে বর্ণিত। 
তিনি বলেছেন £ আল্লাহ্‌ আমার উম্মতের অন্তরে জাগ্রত ধারণাসমূহ ক্ষমা করে দিয়েছেন, যতক্ষণ 
না সে তা কার্যে পরিণত করে বা ব্যক্ত করে। কাতাদা রে) বলেন ঃ মনে মনে তালাক দিলে 
তাতে কিছুই হবে না। 


১৮২১০ সা GIST IG ৫৪ ১৪ ০৪ ০ ১6 ৯৯১০ এ ভন পভ 
০০৪ ওটি এ ও ০৬ সপন এ 95088 পে শা 0 ১৬০ 3৪৬ 
3১৮৮ 5৪5 055 0৫ এস তে ৮৫ এ নে ১ ও ৫ 
IA এ ৩ 9 Bnd গস এ ladle ET a 9015 0৫০০1 


-০৪৪ 
[৪৮৯২] আসৃবাগ (র)...... জাবির (রা) থেকে বর্ণিত যে, আসলাম গোত্রের জনৈক ব্যক্তি নবী 
মল এর নিকট এলো; তখন তিনি ছিলেন মসজিদে । সে বলল ঃ সে ব্যভিচার করেছে। 
নবী লজ তার থেকে মুখ ঘুরিয়ে নিলেন। নবী শর যেদিকে মুখ ফিরিয়েছিলেন, সেদিকে এসে উক্ত 
ব্যক্তি নিজের সম্পর্কে বারবার (ব্যভিচারের) সাক্ষ্য দিল। তিনি লোকটিকে ডেকে বললেন, তুমি কি 
পাগল হয়েছ? তুমি কি. বিবাহিত? সে বলল হী, তখন রাসূলুল্লাহ্‌ লুই তাকে ঈদগাহে নিয়ে রজম 
করার নির্দেশ দিলেন। প্রস্তরাঘাত যখন তাকে অতিষ্ঠ করে তুলল, তখন সে পালিয়ে গেল। অবশেষে 
তাকে হাররা নামক স্থানে পাকড়াও করা হল এবং হত্যা করা হল। 


৪৮ বুখারী শরীফ 


চলা সি ও আল HAIG GAD 2 শা এন এল ৫০ 
৮225৮015422 53545 


পল, ser se er 


EG SSD OH LYN LS কথ 2৯13৩ 0৫ : 51১3 
+ 6৮3 EH ৩৭ EE ob এ ও ০4  &। 355 0 0 43 ০০৮ sh 


তি পাচ Je, 


২2৮5 পর পু ৩ দল এ এও ০৮৮ YS ৪ 0 এ ০০০০ ভর 


১ ৮১৯১৪5০83৬8 লা মিনি তে 3৫ ১১৮ ৬৬, ৪1 Es ০১4 


ES ০৩ ৮১৩০ ও ২৫ 2 9৬ ০১ GIA IU ৬০৯ ০৪১ ০৮1 
4 ৩ ভে 75 


৮০০০ ৩৫০ 
[৪৮৯৩] আবুল ই Ft GE তিন আসলাম গোত্রের 
এক ব্যক্তি রাসূলুল্লাহ স্ু্্[ -এর কাছে এল, তখন তিনি মসজিদে ছিলেন। লোকটি তাকে ডেকে 
বলল, ইয়া রাসূলাল্লাহ! হতভাগ্য ব্যভিচার করেছে। সে একথা দিয়ে নিজেকে বোঝাতে চাইল। 
রাসূলুল্লাহ্‌ সু তার থেকে মুখ ফিরিয়ে নিলেন তিনি যে দিক ফিরলেন সে সেদিকে গিয়ে আবার 
বলল, ইয়া রাসূলাল্লাহ্‌! হতভাগ্য যিনা করেছে। তিনি মুখ ফিরিয়ে নিলেন। এরপর সেও সে দিকে 
গেল যে দিকে তিনি মুখ ফিরালেন এবং পুনরায় সে কথা বলল । তিনি চতুর্থবার মুখ ফিরিয়ে নিলে 
সেও সেদিকে গেল। যখন সে নিজের সম্পর্কে চারবার সাক্ষী দিল, তখন রাসূলুল্লাহ লু তাকে 
ডেকে বললেন ঃ তুমি কি পাগল হয়েছ? সে বলল, না। নবী জুহু বললেন ঃ তাকে নিয়ে যাও এবং 
রজম কর। (পাথর মেরে হত্যা কর) লোকটি ছিল বিবাহিত। যুহরী রে) বলেন, জাবির ইব্‌ন 
“আবদুল্লাহ্‌ আনসারী (রা) থেকে যিনি শুনেছেন, তিনি আমাকে বলেছেন, রজমকারীদের মধ্যে 
আমিও একজন ছিলাম। আমরা মদীনার মুসল্লায় (ঈদগাহে) তাকে রজম করলাম । পাথর যখন 


তাকে অতিষ্ঠ করে তুললো, সে তখন পালিয়ে গেল ৷ হাররা নামক স্থানে আমরা তাকে ধরলাম এবং 
রজম করলাম । অবশেষে সে মারা গেল । 


রি কলে মার 
1৮১৮ এপ 33 SE 41 95 48 ওঠ UF 0৬০ ৯৫. ১০) 
৩24 989 ওলা ০৬০০ ১১১ ৯৮৬55 35490 এ ৩1৩০ ৬১০৫ 
৯1১০৮ Bl ১৬৬ এ: Ee, ১০৬ 032 | 


I 


৮৬005 29 aly A ৩ (৩ এড ৫ 3 JO rl 
ঘি 55৩৫০০৪১৭05 ৩ ০৭ 


তালাক ৪৯ 


২০৫১. পরিচ্ছেদ £ খোলার বর্ণনা এবং তালাক হওয়ার নিয়ম । মহান আল্লাহ্‌র বাণী £ “তোমরা 
নারীদের যা দিয়েছ তা থেকে কিছু গ্রহণ করা তোমাদের জন্য হালাল হবে না...... অত্যাচারী 
পর্যন্ত ৷" “উমার (রা) কাধীর অনুমতি ছাড়া খুলা'কে বৈধ বলেছেন! “উসমান (রা) মাথার বেনী ছাড়া 
অন্য স্ব কিছুর পরিবর্তে খুলা' করার. অনুমতি দিয়েছেন। তাউস (র) বলেন, যদি তারা উভয় 
আল্লাহ্র সীমা ঠিক না রাখতে পারার আশংকা করে অর্থাৎ সংসার জীবনে তাদের প্রত্যেকের উপর 
যে দায়িত্ব আল্লাহ্‌ অর্পণ করেছেন সে ব্যাপারে তিনি বোকাদের মাঝে একথা বলেন নি যে, খুলা 
ততক্ষণ বৈধ হবে না, যতক্ষণ না মহিলা তাকে সহবাস থেকে বাধা দিবে 


১১৪ ম LF YE ৬ ভে AB এ এত ১৬ ৮7৩৫০ ভতগ 
২৮5 ৮৪ ৩ ৩5৫ ঞ। ০০০ ৫ 9৪ Re নন ৯ ৮৪ 
ELIDA &। J J AY 2 AS এ, > ২১ 1৪ 
545 ৩4৮) Sot ১3 He Ss ০) UT 2০ 
[৪৮৯৪] আযৃহার ইব্‌ন জামীল (র) ...... ইব্‌ন 'আব্বাস রো) থেকে বর্ণিত যে, সাবিত ইব্‌ন কায়স 
এর স্ত্রী নবী হল -এর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ্‌ ফল চারিত্রিক বা ধর্মীয় বিষয়ে সাবিত 
ইব্‌ন কায়সের উপর আমি কোন দোষারোপ করছি না। তবে আমি ইস্লামে থেকে কুফরী করা 
(অর্থাৎ স্বামীর সাথে অমিল) পছন্দ করছি না। রাসূলুল্লাহ হলঃ বললেন ঃ তুমি কি তার বাগানটি 


ফিরিয়ে দেবে? মহিলা উত্তর দিলঃ হা। রাসূলুল্লাহ্‌ ইল বললেন ঃ তুমি বাগানটি নিয়ে তাকে 
(মহিলাকে) তালাক দিয়ে দাও । 


রি ০১১0৫ ১৪৪৭ ৮৬ ১6 ৩ Ei 2 ১৯: ও [AAS £/০ 
৮ 935) এ ও WG ডি ১০ ৩795 এপ 1০৫ 4 
৩:১৮ এ ৮ম পি ১7১06 ৪৯০ ke ৬০৪০৬ ৬ 
ও ৩41 I TOG He ও ১৮০০ ৩1১৪ ১7১4৪ এ ০০৬ ও Hf 0৩5 
৮0 জজ ds I IG এ ও রি) GE 9১৮18 এ হা 

- ০2০09 ৭ 2৫০৩ 
[৪৮৯৫] ইস্হক্‌ ওয়াসিতী র)...... ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায়ের ভগ্নী থেকেও উক্ত হাদীসটি বর্ণিত। 
তাতে রাসুলুল্লাহ হুক বলেছেন ঃ তুমি কি তার বাগানটি ফিরিয়ে দেবে? মহিলা বলল ঃ হা । পরে সে 
_ বাগানটি ফেরত দিল, আর রাসূলুল্লাহ, শ্ল্রপ্র তাকে তালাক দেওয়ার জন্য তার স্বামীকে নির্দেশ 
দিলেন। ইব্রাহীম ইব্‌ন তাহমান খালিদ থেকে, তিনি ইক্রামা থেকে তিনি নবী সশুর থেকে “তাকে 


৭-. 


৫০ বুখারী শরীফ 


তালাক দাও” কথাটিও বর্ণনা করেছেন । অন্য বর্ণনায় ইব্‌ন আবু তামীমা ইক্রামা সূত্রে ইব্‌ন আব্বাস 
(রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন ঃ সাবিত ইব্‌ন কায়স. (রা.)-এর স্ত্রী রাসূলুল্লাহ্‌ সর -এর 
নিকট এসে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ জল সাবিতের দীনদারী ও চরিত্র সম্পর্কে আমি কোন দোষ 
দিচ্ছি না, তবে আমি তার সাথে সংসার জীবন যাপন করতে পারছি না। রাসূলুল্লাহ্‌ ক্র জিজ্ঞাসা 
করলেন, তুমি কি তার বাগানটি ফিরিয়ে দেবে? সে বলল ঃহা। 


> ৩০০ পে ১ ৩০৩ I ও ১৩০) 57 এ ০৩০ ৩: ২৩০০ ৩০ [EAL 


adder পি) তি 


UT নাশ 


১6৩ 


৩693 
মুহাম্মাদ ইব্‌ন “আবদুল্লাহ্‌ ইব্‌ন মুবারক মুখার্রেমী রে)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে 
বর্ণিত। তিনি বলেন, সাবিত ইব্‌ন কায়স ইবৃন শাম্মাস€রো)-এর স্ত্রী নবী হল -এর কাছে এসে বলল ঃ 
ইয়া রাসূলুল্লাহ! আমি সাবিতের ধর্ম ও চরিত্র সম্পর্কে কোন দোষ দিচ্ছি না। তবে আমি কুফরীর 
আশংকা করছি। রাসূলুল্লাহ লুপ তাকে জিজ্ঞাসা করলেন ঃ তুমি কি তার বাগানটি ফেরৎ দিতে 
প্রস্তুত আছ? সে বলর ঃ হা। এরপর সে বাগানটি তাকে। (তার স্বামীকে) ফিরিয়ে দিল। আর 
রাসূলুল্লাহ্‌ হুক তার স্বামীকে নির্দেশ দিলে, 78758 


তি LEY dis fn SG ১৮ তা 55১ (34৩ AL 325 2০ [Aa] 


[৪৮5৭] সুলায়মান (র)...... ইক্রামা (র) থেকে বর্ণিত যে, জামীলা (সাবিতের স্ত্রী) এরপর উক্ত 
হাদীসটি উল্লেখ করেন। 


৮০): এ 18) 52১৮ এ lad 2409) SEEN কও yer 

12৮ 4 ৬ 42206 AG Ce Se 
২০৫২. পরিচ্ছেদ £ স্বামী-স্ত্রীর দ্বন্দ ক্ষতির আশংকায় খুলা’র প্রতি ইঙ্গিত করতে পারে কি? মহান 
আল্লাহ্‌ বাণী £ “যদি তোমরা তাদের উভয়ের মধ্যে বিরোধের আশংকা কর, তবে উভয়ের পরিবারের 
পক্ষ থেকে একজন করে সালিশ নিযুক্ত কর। যদি তারা (স্বামী-স্ত্রী) উভয়ে সংশোধন হতে চায়, 


তবে আল্লাহ তাদের জন্য সে উপায় বের করে দেবেন। নিঃসন্দেহে আল্লাহ্‌ সর্ব বিষয়ে অবহিত এবং 
তিনি সব কিছুর খবর রাখেন।” (8৪ ৪ ৩৫) 


০৮ 77৯5০৫১৮০০৪ ধর ঢা ৮০ ০৩০ এ এ ৩ (৬৭ 


LES 


BBL SIN ১1921 27420 ৪ ৩] ০৪ % পেট ০৮০ 
[৪৮৯৮] আবুল ওয়ালীদ রে)...... মিস্ওয়ার ইবন মাখরামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী লুপ কে বলতে শুনেছি যে, 'বনু মুগীরার লোকেরা তাদের মেয়েকে “আলীর সাথে বিয়ে 
i es EME ডা 


১৬ 251 শি ১9 শু. ৬০ 
২০৫৩. পরিচ্ছেদ ঃ বিক্রয়ের কারণে দাসী তালাক হয় না 


৮৩১৮০ ১১ ৮০০ ৯১৫৩ পতি IG Bi AF Ly 4৭৪০ EASA 
NEG GCN oh 5 UE do, ০৫৮ ৮১৮০৭ SI 
৯৯১ FH oS 21 এ 0৩১ 1৩৮2১ ৪ ০০৯ ৪৮ রা ১৫১ ৬৬ 
FS IG oh le : তে দি 2h ০৮৪ ১ (৯ ০ 7 55509 BS হি) 
JS BL ০৪৮ এ ভি তি এত | 05455 i 04019 ৮৯৮ ৩৪ 


পপ খত 


এ EOE 3 
[৪৮৯৯] ইস্মাঈল ইব্‌ন “আবদুল্লাহ (র)...... নবী সহধর্মিণী ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, বারীরার মাধ্যমে (শরীয়তের) তিনটি বিধান জানা গেছে । এক. তাকে আযাদ করা হলো. 
এরপর তাকে তার স্বামীর সাথে থাকা বা না থাকার ইখতিয়ার দেওয়া হলো। দুই. 
রাসূলুল্লাহ্‌ লুল বলেন, আযাদকারী আযাদকৃত গোলামের পরিত্যক্ত সম্পত্তির মালিক হবে । তিন. 
রাসূলুল্লাহ্‌ সু ঘরে প্রবেশ করলেন, দেখতে পেলেন ডেগে গোশত উলিয়ে উঠছে । তার কাছে 
রুটি ও ঘরের অন্য তরকারী উপস্থিত করা হলো । তখন তিনি বললেন £ গোশৃতের পাত্র দেখছি না 
যে যার ভিতর গোশত ছিল? লোকেরা জবাব দিল, হা, কিন্তু সে গোশৃত বারীরাকে সাদাকা হিসাবে 
দেওয়া হয়েছে। আর আপনি তো সাদাকা খান না? তিনি বললেন ঃ তার জন্য সাদাকা, আর 
আমাদের জন্য এটা হাদিয়া । 


১৩ ০৯ 2৭ ১৩ শত ১০৫ 
্‌ ২০৫৪. পরিচ্ছেদ £ দাসী স্ত্রী আযাদ হওয়ার পরে গোলাম স্বামীর সাথে থাকা বা না থাকার ইখৃতিয়া 

2 পিএ রত ৬ সি টি iE OE LEAD পরতে + ec পরছে ০ 

এ) ৩৩ ১৩ ৩৪ ০৫ সি ১৪ ৯৩ LE 1৩১৪ IE ০ 339) ৮ Gao 


ন চে 
পাড় ৩ 


509 ss 


৬ | বুখারী শরীফ 


আবুল ওয়ালীদ (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি তাকে 
অর্থাৎ বারীরার স্বামীকে ক্রীতদাস অবস্থায় দেখেছি। 


2. . চারার 5০৩৫৩ পি ৩0 ol পুতে ০ ৩৪৬ বা 
এ 01 ৩৮ ৮১১৩৬ ৩৮ 10০৩ শি ০৬ ১৩০ 0 এ ৬৫৩০০ EWEN 
৫ ef eo 2৫ “er 


১৬১৩ ৩৪৪2258৮258 
[৪৯০১] আবদুল আ'লা ইব্‌ন হাম্মাদ (র)...... ইব্‌ন “আব্বাস (রো) থেকে বর্ণিত । তিনি বলেন: 


অমুক গোত্রের গোলাম এই মুগীস অর্থাৎ বারীরার স্বামী; আমি যেন তাকে এখনও মদীনার অলিতে 
গলিতে ক্রন্দনরত অবস্থায় বারীরার পিছু পিছু ঘুরতে দেখতে পাচ্ছি। 


৮০ 2 রি বি ডে রা 


[৪৯০২] কুতায়বা ইবৃন সাঈদ (র)...... জিলা বারীরার 


স্বামী কালো গোলাম ছিল। তার নাম মুগীস ৷ সে অমুক গোত্রের গোলাম ছিল । আমি যেন এখনো 
দেখতে পাচ্ছি সে মদীনার অলিতে গলিতে বারীরার পিছু পিছু ঘুরছে। 


8150) 28 88 GD 24০ ০৫. ১০০ 
২০৫৫, রি বারীরার স্বামীর ব্যাপারে নবী হলত -এর সুপারিশ 


“8 


রা +৫০.৯ (92 
৬৪০৮৮ ৩৮৯১ সিএ ০১০2 ৫.০ ee 


৪৮75৭ 05 SS UL পের 9০০৭০০৯5335 
০ ৪4১১৪ তি ৯১৮১ ৪ এ কি সঙ্গ 133 cb 
মুহাম্মদ (র)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত যে, বারীরার স্বামী ক্রীতদাস ছিল। 
মুগীস বলে তাকে ডাকা হত। আমি যেন এখনও তাকে দেখছি সে বারীরার পিছনে কেঁদে কেঁদে 
ঘুরছে, আর তার দাড়ি বেয়ে অশ্রু ঝরছে । তখন নবী স্বর বললেন $ হে ‘আব্বাস! বারীরার প্রতি 
মুগীসের ভালবাসা এবং মুগীসের প্রতি বারীরার অনাসক্তি দেখে তুমি কি আশ্চর্যান্থিত হওনা? এরপর 
নবী শুর বললেন £ বোরীরা) তুমি যদি তার কাছে আবার ফিরে যেতে! সে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! 


৫৩ 


আপনি কি আমাকে নির্দেশ দিচ্ছেন? তিনি বললেন ঃ আমি সুপারিশ করছি মাত্র । সে বলল £ আমার 
তার কোন প্রয়োজন নেই। 

HL {০ 
. ২০৫৬. পরিচ্ছেদ £ 


৩১০ খা ৩6 ATL 25 ৮৫৯ ০৪ 10185 ES 
1৪ & ০5 SAT 1৮১2০: 2 ৩৯137 sh SPIES 56 ৩5510 LE 
এ ১৮০5৯ এ cpl পর এটি ও ৬৭ সে এ ও) ও 


পপ ০ 
ET EE PT ১58০ 


[৪৯০৪] আবদুল্লাহ্‌ ইবৃন রাজা’ (র)...... আসওয়াদ (র) থেকে বর্ণিত যে, আয়েশা (রা) বারীরাকে 
ক্রয় করতে চাইলেন। কিন্তু তার মালিকগণ ওলী'র (অভিভাবকত্তের অধিকার) শর্ত ছাড়া বিক্রয় 
করতে সম্মত হল না। তিনি বিষয়টি নবী জু -এর কাছে তুলে ধরলে তিনি বললেনঃ তুমি তাকে 
ক্রয় কর এবং আযাদ করে দাও । কেননা, ওলী'র অধিকার আযাদকারীর জন্যই সংরক্ষিত। 
নবী শুক্র -এর নিকট কিছু গোশত আনা হল এবং বলা হল এ গোশৃত বারীরাকে সাদাকা করা 
হয়েছে। তিনি বললেন $ তার জন্য সাদাকা বটে, তবে তা আমাদের জন্য হাদিয়া । 
৮6৮97 06 ০০4 905 এ ০ CE 
আদাম রে) বর্ণনা করেন, শো'বা আমাদের কাছে এ হাদীসটি বর্ণনা করেছেন। তাতে 
আরও বরা হয়ছে, : স্বামীর সাথে থাকা বা না থাকার ব্যাপারে তাকে এখ্তিয়ার দেয়া হয়েছিল। 


bet HF 25% 593 0 ৬৮ ০৩ Plt PSS সু): sw &1 Jj ৮৫ Y cov 
হিতে 
২০৫৭. পরিচ্ছেদ $ মহান আল্লাহ্‌র বাণী £ তোমরা মুশরিক মহিলাদেরকে বিয়ে করো না যে পর্যন্ত 


তারা ঈমান না আনে। নিঃসন্দেহে একজন ঈমানদার দাসী একজন মুশরিক মহিলা অপেক্ষা উত্তম। 
যদি সে তোমাদের কাছে ভালও মনে হয় 


শে bd লা শর শত Ld $ ক তত পা পালি 
ral EE ARO ০৮5 92৫0 ০৪ আঁ এ ৩৫৮ [1৭7] 
te TES এত ৮ পিএ 5০8১০) 6 ৩৬০৮৭ ৮৮ 2 এ JU ০৮2 


ঠা মিন 


- 0১৩৪ 0 ২ 9১ এ ও ৮ Ls 


৫৪ বুখারী শরীফ 


[৪৯০৬] কুতায়বা রে)...... নাফি' (র) থেকে বর্ণিত যে, ইবন’ উমরকে কোন খৃস্টান বা ইয়াহুদী 
নারীর বিবাহ সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন £ ঃ আল্লাহ্‌ তা'আলা মুমিনদের উপর মুশরিক 
নারীদের বিবাহ হারাম করে দিয়েছেন। আর এর চেয়ে মারাত্মক শির্ক কি হতে পারে যে মহিলা 
বলে, আমার প্রভু ঈসা (আ)। অথচ তিনিও আল্লাহ্‌র একজন বান্দাহ্‌। 


০৪১ ০৩৮০১) তে পিএ ১৩5 কথ Y.0A 
২০৫৮. পরি্হেদ ঃ মুশরিক নারী মুসলমান হলে তার বিবাহ ও ইদ্দত 


VE 5 5h els U5 ভ 55৮৩ ও ৩৮ 04291 ৫০ [ভু 
494৮৮ STS ০৮০, i hg me 
1৯ Jaf তে প ০০৩] 5৬) THEY ০৫০ এ ভে ৮০ 5 6 


৪৫০ 


১১-১৬-৮১৮৩ ৬ CEU Ys CA ig EG eT SELLS 
সি gle Cy RE CB এ 97 hs দেও ১ LSS CF 
৮ A ৪ TE ৮০১ ০০০০ Je 2 lt 


৮:৮৯ HS ভি অভ ৮৬১ felis IG ell 5০, 
EI al od ( ৩ ৩৫০ লও LS 4508 ক bs 


El 
৯ ৬প Ed SE 


Ah ১৩৫ 2 di Bs UE GEES Coil ৮৪১৪ ১০৩ 
[৪৯০৭] ইব্রাহীম ইব্‌ন মূসা (র)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী দুর ও 
মুমিনদের বিষয়ে মুশরিকরা দু'টি দলে বিভক্ত ছিল। একদল ছিল হরবী মুশরিক, তিনি তাদের 
বিরুদ্ধে যুদ্ধ করতেন এবং তারাও তার বিরুদ্ধে যুদ্ধ করত । অন্যদল ছিল চুক্তিবদ্ধ মুশরিক । তিনি 
তাদের সাথে লড়তেন না এবং তারাও তার সাথে লড়ত না । হরবীদের কোন মহিলা যদি হিজরত 
করে (মুসলমানদের) কাছে চলে আসত, তাহলে সে ঝতুমতী হয়ে পুনরায় পবিত্র না হওয়া পর্যন্ত 
তার কাছে বিয়ের প্রস্তাব দেওয়া হতো না। পবিত্র হলে পরেই তার সাথে বিবাহ বৈধ হত । তবে যদি 
বিয়ের পূর্বেই তার স্বামী হিজরত করত, তাহলে মহিলাকে তার কাছেই ফিরিয়ে দিতে হত । আর যদি 
তাদের কোন দাস বা দাসী হিজরত করত, তবে তারা মুক্ত হয়ে যেত এবং মুহাজিরদের সমান 
অধিকার লাভ করত। এরপর বর্ণনাকারী (আতা) চুক্তিবদ্ধ মুশরিকদের প্রসঙ্গে মুজাহিদের অনুরূপ 
হাদীস বর্ণনা করেছেন। যদি চুক্তিবদ্ধ মুশরিকদের কোন দাস বা দাসী হিজরত করে আসত, তাহলে 
তাদেরকে পুনরায় পাঠিয়ে দেওয়া হতো না। তবে তাদের মূল্য ফিরিয়ে দেওয়া হতো । ‘আতা’ (র) 
ইব্‌ন “আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, আবু উমাইয়্যার কন্যা কুরায়বা “উমর ইবৃন খাত্তাবের 


তালাক ৫৫ 


বিবাহ বন্ধনে আবদ্ধ ছিল। তিনি তাকে তালাক দিলে মু'আবিয়া ইবৃন আবু সুফিয়ান তাকে বিবাহ 
করেন। আর আবূ সুফিয়ানের কন্যা উম্মুল হাকাম ইয়ায ইব্‌ন গানম ফিহ্রীর বিবাহে আবদ্ধ ছিল। 
তিনি তাকে তালাক দিলে “আবদুল্লাহ্‌ ইব্‌ন “উসমান সাকাফী (রা) তাকে বিয়ে করেন। 


UE 089 Pd 30 Cos 2 3 67১ নি ১. ০৬.৮০৭ 
৩:42) 03 Bad CALL Ab i ০6 285 55 DE i Sy 
40১৮ রগ ০৪ ০৬ 34০ 81 AIG) 6 ৯১১ ০৩১ 4০০ ০০৮ 
১৪ 2৩০ ত ০44০1 এল তে জিত ৬১ লন তি Cdl 
HE BRT: এত bn 08) 25 85201 ৬১ ০০019 2৬ ০৬১ 34০১ 
EE ৮444 5 go tee il GY 
IOS 92 Ge ৬৪১১ PI alii খু 5 se ১7550 028 ৮ 
৯ 2৯৩০ 0৬) Aga al is He লে ৩ I ০৬ ৩ 3 ০৩ 4৩ ৮, 


A 029 ETT SE 
২০৫৯. পরিচ্ছেদ ঃ যিম্মি বা হরবীর কোন মুশরিক বা খৃস্টান স্ত্রী যদি ইসলাম গ্রহণ করে । “আবদুল 
ওয়ারি (র)...... ইব্‌ন ‘আব্বাস রো) থেকে বর্ণনা করেন যে, যদি কোন খৃস্টান নারী তার স্বামীর 
পূর্বে ইসলাম গ্রহণ করে, তবে উক্ত মহিলা তার জন্য হারাম হয়ে যায়। দাউদ (র) ইব্রাহীম সায়েগ 
(র) থেকে বর্ণনা করেন, আতা (র)-কে জিজ্ঞাসা করা হল, চুক্তিবদ্ধ কোন হরবীর স্ত্রী যদি ইসলাম 
গ্রহণ করে এবং ইদ্দতের মধ্যেই তার স্বামীও ইসলাম গ্রহণ করে, তবে কি মহিলা তার স্ত্রী থাকবে? 
তিনি উত্তর দিলেন, না। তবে সে মহিলা যদি নতুনভাবে বিবাহ ও মোহ্‌রে সম্মত হয় । মুজাহিদ 
(র) বলেন, মহিলার ইদ্দতের মধ্যে স্বামী মুসলমান হলে সে তাকে বিবাহ করে নিবে । আল্লাহ্‌ 
তা'আলা বলেছেন ঃ না তারা কাফিরদের জন্য হালাল, আর না কাফিরেরা তাদের জন্য হালাল । অগ্নি 
উপাসক স্বামী-স্ত্রী মুসলমান হলে কাতাদা ও হাসান তাদের সম্বন্ধে বলেন, তাদের পূর্ব বিবাহ বলবৎ 
থাকবে। আর যদি তাদের কেউ আগে ইসলাম কবুল করে, আর অন্যজন অস্বীকৃতি জ্ঞাপন করে, 
তবে মহিলা তার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। স্বামীর জন্য তাকে গ্রহণ করার কোন পথই থাকবে না। 
ইব্‌ন জুরায়জ (র) বলেন, আমি “আতা রে)কে জিজ্ঞাসা করলাম ঃ মুশরিকদের কোন মহিলা যদি 
ইসলাম গ্রহণ করে মুসলমানদের নিকট চলে আসে, তাহলে তার স্বামী কি তার নিকট থেকে বিনিময় 
গ্রহণ করতে পারবে? আল্লাহ্‌ তা'আলা তো বলেছেন ঃ “তারা যা ব্যয় করেছে তোমরা তাদেরকে তা 


৫৬ বুখারী শরীফ 


দিয়ে দাও ৷” তিনি উত্তর দিলেন £ঃ না। এ আদেশ কেবল নবী স্ন ও জিম্মীদের মধ্যে ছিল। 
(মুশরিকদের. বেলায় এটা প্রযোজ্য নয়)। মুজাহিদ (র) বলেন £ এ সব ছিল সে সন্ধির ক্ষেত্রে যা 
নবী (সা) ও কুরায়শদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল 


১1৩ পপ 4৩) ৮৮৬৯ ০৫০৮ 55৮ ৩6 2০ ৬০৩ ISN ও Sa 


al ১৬০১ ale ৩। ০59 IF ৮০০ ০০৩৯ ৩ এও এ৮% ৬১৭৬ ১৯১ ৩ ৬১০০ 
BMI LES BLD এ ১৮৩9 4০0 5৬ UGH Es ee 
IG IN AT এ ০১ ১৮০৩ ০০০৩০ DELI ঠে ০৬৬19 CIALLY: SI 
ELE 4) 0) 543 হাত ০৪22 57006 ৮০2৬ SE 
রি ff 1 ৯ HESSEN ৯ ৮১৮৬: 5:৯4 ee পা 4 
ULE ৮5 আন YN 5 ৩৬ এ ০20 HE এ ০১৮০ ০৬) ০ OP ০৮ ০৩৭৬ 
তি জু ও 80 ও ও 5 সত 2 বা 2 ৬ ০ এ জু »। ০55 
১96 2844 5 তত এপ 2 0৭ BALE সন 
[৪৯০৮] ইব্‌ন বুকায়র রে)...... 'উরওয়া ইবৃন যুবায়র রে) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম-এর সহধর্মিণী আয়েশা (রা) বলেন, ঈমানদার মহিলারা যখন হিজরত করে নবী সুর - 
এর কাছে আসত, তখন তিনি আল্লাহর নির্দেশ- “'হে ঈমানদারগণ! কোন ঈমানদার মহিলা হিজরত 
করে তোমাদের কাছে আসলে তোমরা তাদেরকে যাচাই কর”...... অনুসারে তাদেরকে যাচাই 
করতেন। “আয়েশা (রা) বলেন £ ঈমানদার মহিলাদের মধ্যে যারা (আয়াতে উল্লেখিত) শর্তাবলী 
মেনে নিত, তারা পরীক্ষায় কৃতকার্য হত । তাই যখনই তারা এ ব্যাপারে মৌখিক স্বীকারোক্তি প্রকাশ 
করত তখনই রাসূলুল্লাহ লু তাদেরকে বলতেন যাও, আমি €তামাদের বায়'আত গ্রহণ করেছি। 
আল্লাহ্‌র কসম! কথার মাধ্যমে বায়'আত গ্রহণ ছাড়া রাসূলুল্লাহ্‌ জল -এর হাত কখনো কোন নারীর 
হাত স্পর্শ করেনি । আল্লাহ্‌র শপথ । তিনি শুধুমাত্র সেইসব বিষয়েই বায়'আত গ্রহণ করতেন, যে সব 
বিষয়ে বায়'আত গ্রহণ করার জন্য আল্লাহ্‌ তাকে নির্দেশ দিয়েছেন । বায়'আত গ্রহণ শেষে তিনি 
বলতেন ঃ আমি কথায় তোমাদের বায়'আত গ্রহণ করলাম । 
+ 1 এ] এস ০০৮ eels br OPH OY: আর di IB কত YN 
1৮১15 ০৮ লেপ শপ 
২০৬০. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্‌র বাণী $ “যারা স্বীয় স্ত্রীদের সাথে “সংগত না হওয়ার শপথ" করে, 
তারা চার মাস অপেক্ষা করবে। এরপর যদি তারা প্রত্যাগত হয় তবে আল্লাহ্‌ ক্ষমাশীল, পরম 
দয়ালু। আর যদি তারা তালাক দেওয়ার সংকল্প করে, তবেও আল্লাহ্‌ সব কিছু শুনেন ও জানেন। 
1৬ শব্দের অর্থ ৮৬১ প্রত্যাবর্তন করে (২ £ ২২৬ ও ২২৭) 


তালাক ৫ 


জে 


178 ey ০১০৮ % 1০১ 1) ০১4 DGS 


-3১5/55 ES 05১15 ৩ ঝি ১০১ 61 J ire ৩ 
[৪৯০৯] ইসমাঈল" ইবৃন আবূ উওয়ায়স (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন ঃ রাসূলুল্লাহ্‌ ক্স একবার তার সহধর্মিণীদের থেকে 'ঈলা (কাছে না যাওয়ার প্রতিজ্ঞা' 
করলেন। সে সময় তার পা মচকে গিয়েছিল । তিনি তার কামরার মাচানে উনত্রিশ দিন অবস্থা 
করেন। এরপর সেখান থেকে নেমে আসেন । লোকেরা বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আপনি তো এব 
bt Sa BG aE ULE LDL Ll 


EN EN UE NEWT 
; K Me ছা? ৪ রি LAR 4৫ nf রা পা রে চিত io রি 2 
27 


০০ 4 (63 20 


৩৮৪৩১ রি hE ৩১০ Sb ye ES Ly ৫ ঘি 
- % 3) ০০৬ 2 945 TEP BN EGS 9520 af তত 
কুতায়বা (র)...... নাফি' রে) থেকে বর্ণিত যে, ইব্‌ন ‘উমর রো) যে “ঈলার কথা আল্লা 
উল্লেখ করেছেন সে সম্বন্ধে বলতেন, সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে প্রত্যেকেরই উচিৎ হয় স্ত্রীবে 
সৌজন্যের সাথে গ্রহণ করবে, না হয় তালাক দেওয়ার সিদ্ধান্ত নিবে, যেমনভাবে আল্লাহ্‌ তা'আল 
আদেশ করেছেন। ইসমাঈল আমাকে আরও বলেছেন, মালিক রে) নাফি' এর সূত্রে ইব্‌ন “উমর রো 
থেকে বর্ণনা করেছেন যে, চার মাস অতীত হয়ে গেলে তালাক দেওয়া পর্যন্ত তাকে আটকিয়ে রাখ 
হবে। আর তালাক না দেওয়া পর্যন্ত তালাক প্রযোজ্য হবে না। “উসমান, আলী, আবুদ্দারদা, আয়েশ 
(রা) এবং আরও বার জন সাহাবী থেকেও উক্ত মতামত উল্লেখ করা হয়। 
a GE 91 আস 0০৪ ১7455 মুখ ০ টি কাছ খন 


জল ০৫ 


Hb i ৬৮০০ Ill মু ১৮০০ 2:৪2 না 0৫80 2৪ 
1] ৫১০0) SE ১৬ ১৪ rl 0৪) ১১৯১0) ৮৯১০ 4০4 ৯৬ ly bi 
SY HE UE 0১ 50, ART 

১১৪] &০ LL EELS / al) ১1 


৫৮ বুখারী শরীফ 


২০৬১. পরিচ্ছেদ ঃ নিরুদ্দিষ্ট ব্যক্তির পরিবার ও তার সম্পদের বিধান । ইবৃন মুসাইয়্যাব রে) 
বলেন, যুদ্ধের ব্যুহ থেকে কোন ব্যক্তি নিখোজ হলে এক বছর অপেক্ষা করবে । ইব্‌ন মাসউদ (রা) 
একটি দাসী ক্রয় করে এক বছর পর্যন্ত তার মালিককে খুঁজলেন (মূল্য পরিশোধ করার জন্য)। তিনি 
তাকে পেলেন না, সে নিখোজ হয়ে যায়। অবশেষে তিনি এক দিরহাম, দুই দিরহাম করে দান 
করতেন এবং বলতেন ঃ হে আল্লাহ্‌! এটা অমুকের পক্ষ থেকে দিচ্ছি । যদি মালিক এসে যায়, তবে 
এর সাওয়াব আমি পাব, আর তার টাকা পরিশোধ করার দায়িত্ব হবে আমার । তিনি বলেন ঃ 
হারানো প্রাপ্তির ব্যাপারেও তোমরা এরূপ কাজ করবে। ইবৃন মাসউদ (রা)-ও এরূপ মত ব্যক্ত 
করেছেন। ঠিকানা জানা আছে এরূপ কয়েদী সম্বন্ধে যুহ্রী (র) বলেন ঃ তার স্ত্রী অনত্র বিয়ে বসতে 
পারবে না এবং তার সম্পদও বন্টন করা হবে না। তবে তার খবরাখবর সম্পূর্ণরূপে বন্ধ হয়ে 
গেলে, তীর ব্যাপারে নিখোজ ব্যক্তির বিধান কার্যকর হবে 


১3 ৩৮ এ ১৪ An তি ৩6 UC এ ও ৬০ ৬ ৮ ৩৯০ (৩০০ EEN 
১৬ ০১৮88 0৭ 9৩৫ ক্রি এডি এ IG গজ মে ০6 Yo ‘ol ১ 
২০০১৫ 219 গড Why 055 399 - Ee ০০০৮০ এস pi 2৩ 
1৬753 ৩ ৭১ GH IG ahi ০০047 Wo WE এ এ YE 0 
3 বিএ CB UE IG ১০৪০৭ VSG ৯) GH LL 2৬ ১ আও) 


৮০০ 


৬০930 ৬০৬ 9 518 3১ ০ এ 25507 BE 03 5৮ als 
ভি 


[৪৯১১] “আলী ইবৃন ‘আবদুল্লাহ্‌ র্য te Ts 
বর্ণিত যে, নবী ক্র কে হারানো বকরী সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি বললেন £ ওটাকে ধরে 
নাও । কেননা, ওটা হয় তোমার জন্য, না হয় তোমার (অন্য) ভাইয়ের জন্য অথবা নেকড়ের জন্য । 
তাকে আবার হারানো উট সম্পর্কে জিজ্ঞেস করা হলে তিনি রেগে গেলেন এবং তার উভয় গণ্ডদেশ 
রক্তিম বর্ণ ধারণ করল । এরপর তিনি বললেন ঃ ওকে নিয়ে তোমার ভাবনা কিসের? তার সাথে 
(চলার জন্য) পায়ের তলায় ক্ষুর ও (পানাহারের জন্য) পেটে মশক আছে । সে পানি পান করতে 
থাকবে এবং বৃক্ষ-লতা খেতে থাকবে, আর এর মধ্যে মালিক তার সন্ধান লাভ করবে । তাকে লুকৃতা 
(হারানো প্রাপ্তি) সম্বন্ধে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন ঃ প্রাপ্ত বস্তুর থলে ও মাথার বন্ধনটা চিনে 
নাও এবং এক বছর পর্যন্ত এর ঘোষণা দিতে থাক । যদি এ শনাক্তকারী (মালিক) আসে, তবে ভালো 
কথা, অন্যথায় এটাকে তোমার মালের সাথে মিলিয়ে নাও । সুফিয়ান বলেন £ আমি রাবী'আ ইব্‌ন 
আবূ “আবদুর রহমানের সাথে সাক্ষাৎ করে উল্লিখিত কথাগুলো ছাড়া কিছুই পাইনি । আমি বললাম ঃ 


তালাক ৫৯ 


হারান প্রাণী সম্পর্কে মুনবাইস এর আযাদকৃত গোলাম ইয়াযীদের হাদীসটি কি যায়েদ ইব্‌ন খালিদ 
থেকে বর্ণিত? তিনি বললেন, হাঁ । ইয়াহ্ইয়া বলেন, রাবী'আ বলতেন £ হাদীসটি মুনবাইস-এর 
আযাদকৃত গোলাম ইয়াধীদ-এর সূত্রে যায়েদ ইব্‌ন খালিদ থেকে বর্ণিত । সুফিয়ান বললেন ঃ আমি 
রাবী“আর সাথে সাক্ষাৎ করে এ ব্যাপারে আলোচনা করলাম । 


ee SO bl bys he ecg Gs SK bE OY FE 
) Ld i 0৬) ১178৯ ১ AA teed wu ৩৬ ১৬৮ > 0৪ AA ১৬৮ 
Cb ৮০০৮৬ এ ০ 0 ৪ 291) ৪/স। Cs 2৩) পু ১৬৮ 


৮01 05 ১3901 ০] ৮৬৮ 
২০৬২. পরিচ্ছেদ £ যিহার। (আল্লাহ্‌ বলেছেন) $ “আল্লাহ্‌ শুনতে পেয়েছেন সেই মহিলাটির কথা 
যে, তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বিতর্ক করে থেকে আর যে ব্যক্তি এতে সক্ষম হবে না, সে 
যেন “ষাটজন মিস্কীনকে খাবার দেয়া" পর্যন্ত । (বুখারী (র) বলেন) ঃ ইসমাঈল আমাকে বলেছেন, 
মালিক (র) তার কাছে হাদীস বর্ণনা করেছেন যে, তিনি ইবৃন শিহাবকে গোলামের যিহার সম্পর্কে 
জিজ্ঞাসা করলেন। উত্তরে তিনি বললেন ঃ আযাদ ব্যক্তির অনুরূপ । মালিক (র) বলেন £ গোলাম 
ব্যক্তি দু'মাস রোযা রাখবে । হাসান বলেন $£ আযাদ মহিলা বা বাদীর সাথে আযাদ পুরুষ বা 
গোলামের যিহার একই রকম। ইকরামা বলেন ঃ বাদীর সাথে যিহার করলে কিছু হবে না। যিহার 
তো কেবল আযাদ রমনীর সাথেই হতে পারে 


ঠা £ 2 ০, তে, 1012 ০৩525620121 ৬ € ৫ লি রে ৫ Ed 
1৮574 ও ই গত এ৬ 7০৮ LS JEG SPI SAB ও 5053] AL Yu 
৫ ঘাটি নি © তে 2 পা { +g টিটি te ৯০1 ৬০ 
28 571 Ul LUV চ তিক্ত ৪১০৭ এ] এ lg ৮১৬ ১৩3 Al এ 
1 5 usw cid ১১১০৩) [তি নিত ৪2৪50858151 


৫১০ 


৩৪১৮৫ ০ why LY Cl চি । এ নি নো 


CP Nou & ES TE প্র এল 55৫ 2 LS 


DEE EE ৮১০ 0% od 5৩ 8৩ yf 


1155 0৩১ ৬ & ১৩ 
২০৬৩. পরিচ্ছেদ £ ইশারার মাধ্যমে তালাক ও অন্যান্য কাজ । ইব্‌ন “উমর (রা) বলেন, নবী 
কলর বলেছেন £ আল্লাহ্‌ চোখের পানির জন্য শাস্তি দিবেন না; তবে শাস্তি দিবেন এটার জন্য এই 


৬০ " বুখারী শরীফ 


বলে তিনি মুখের প্রতি ইংগিত করলেন। কা'ব ইব্‌ন মালিক (রা) বলেন, নবী সুর আমার প্রতি 
ইশারা করে বললেন ঃ অর্ধেক লও। আস্মা (রা) বলেন, নবী সুর সূর্যগ্রহণের সালাত আদায় 
করেন। “আয়েশা (রা) সালাত আদায় করছিলেন । এমতাবস্থায় আমি তাকে জিজ্ঞাস করলাম ব্যাপার 
কি? তিনি তীর মাথা দ্বারা সূর্যের প্রতি ইশারা করলেন । আমি বললাম ঃ কোন্‌ নিদর্শন নাকি? তিনি 
মাথা নেড়ে বললেন £ জি হাঁ । আনাস (রা) বলেন, নবী লুক তার হাত দ্বারা আবু বক্র (রা)-এর 
প্রতি ইশারা করে সামনে যেতে বললেন । ইব্‌ন ‘আব্বাস রো) বলেন, নবী সুর হাত ছারা ইশারা 
করে বললেন ঃ কোন দোষ নেই । আবু কাতাদা (রা) নবী ল্র্্র মুহরিম-এর (এহ্রামকারী) শিকার 
সম্বন্ধে বললেন, তোমাদের কেউ কি তাকে (মুহরিমকে) এ কাজে লিপ্ত হবার আদেশ করেছিল বা 
শিকারের প্রতি ইশারা করেছিল? লোকেরা বলল $ না। তিনি বললেন, তবে খাও 


৮০ 5 2 ও কে 2০ এ এ ক 6৭৭ 
LOBE eB SCL 3 


- UA ME) 9 
[৪৯১২] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... জী বর্ণিত। তিনি বলেন. 
রাসূলুল্লাহ্‌ হে তার উটে চড়ে তাওয়াফ করলেন । তিনি যখনই. 'রুকনের' কাছে আসতেন, তখনই এর 
প্রতি ইশারা করতেন এবং “আল্লাহু আকবার” বলতেন । যায়নাব (রা) বলেন, নবী সুপ বলেছেন £ 
“ইয়াজুজ ও মাজ্জ” এদের দরজা এভাবে খুলে গেছে; এই বলে তিনি (তার আঙ্গুলকে) নব্বই এর 
মত করলেন। (অর্থাৎ শাহাদাত আঙ্গুলীর মাথা বৃদ্ধা্লীর গোড়ায় লাগালেন ) 
০৮৮ SL BLE তি খন ০ Joi ৮25 ৫০ ১০০০ ৫৫০ [হট 


0৮ পি জপ ও ০ Kd এ পেও ৮3555 95 পা 
এতে ৮৯3 এ এ এত এ ৪০১ ১৮৩ JG) ম এ ৮০, 4 105 
53 ১৫0৩৯ ৬৮ 2 জল 9 SE Le Do LG ৯1 ০০ AN IU * ৩৫০ 
od US He 3 BI) A ৩ ৩৮ ৩ ৪৪ pl Ss 


৪১১১০ 1৪ ও 3৮০১ ও ৬ AED ৪৩১ We a 
Sly ০০৩৪ এ এ 2 ১১০৪ ০2৯ I ০৩ 4০৪০ মিনি 


৩০০৬০ ৪৪ 8৪ ১৩৬ ১০১৩৪ ৪৪ ও ডি লো 9৮০ এ I 


প্‌ পণ Be 


-১:০৯৮ ০5 ৮০% % dl 4৮০ : 228 


তালাক | ৬১ 


[৪৯১৩] মুসাদ্দাদ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আবুল কাসিম 
লুপ বলেছেন ঃ জুম'আর দিনে এমন একটি মুহূর্ত রয়েছে, যে মুহূর্তে কোন মুসলমান দাড়িয়ে 
সালাত আদায় করে আল্লাহ্‌র কাছে যে কোন কল্যাণ চায় আল্লাহ্‌ অবশ্যই তা মঞ্জুর করে থাকেন। 
তিনি স্বীয় হাত দ্বারা ইশারা করেন এবং তার আঙ্গুলগুলো মধ্যমা ও কনিষ্ঠা আঙ্গুলের পেটে 
রাখেন। আমরা বললামঃ তিনি স্বল্পতা বুঝাতে চাচ্ছেন। উওয়ায়সী রে) বলেন ঃ ইব্রাহীম ইব্‌ন 
সা'দ শু'বা ইবৃন হাজ্জাজ থেকে, তিনি হিশাম ইব্‌ন যায়েদ থেকে, তিনি আনাস ইব্‌ন মালিক (রা) 
থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ লুপ -এর যুগে জনৈক ইয়াহুদী একটি বালিকার উপর 
নির্যাতন করে তার অলংকারাদি ছিনিয়ে নেয় । আর (পাথর দ্বারা) তার মস্তক চূর্ণ করে। সে শেষ 
নিশ্বাস ত্যাগ করার পূর্ব মুহূর্তে তার পরিৰারের লোকেরা তাকে রাসূলুল্লাহ্‌ সুর -এর কাছে নিয়ে 
আসে। তখন সে নিশ্চুপ ছিল। রাসূলুল্লাহ্‌ সপ (একজন নির্দোষ ব্যক্তির নাম উল্লেখপূর্বক) তাকে 
জিজ্ঞাসা করলেন £ তোমাকে কে হত্যা করেছে? অমুক? সে মাথার ইশারায় বলল £ না। তিনি অন্য 
এক নিরপরাধ ব্যক্তির নাম ধরে বললেন, তবে কি অমুক? সে ইশারায় জানাল, না। এবার 
রাসূলুল্লাহ্‌ (সা.) হত্যাকারীর নাম উল্লেখ করে বললেন £ তবে অমুক ব্যক্তি মেরেছে কি? সে মাথা 
নেড়ে বলল ঃ জি-হা। এরপর রাসূলুল্লাহ্‌ জপ -এর আদেশে উক্ত ব্যক্তির মাথা দু'পাথরের 
মাঝখানে রেখে চূর্ণ করা হলো। 


SP ও ১43 ৩১ ০৫ Bh এ জট পরে ৩০ 
[৪৯১৪] কাবীসা (র)...... ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী প্র কে বলতে 
শুনেছি, ফিত্না বিপর্যয়) এদিক থেকে আসবে । তিনি পূর্ব দিকে ইশারা করলেন । 


১৮ GUE ০৬০ ৬৪ স্পা ৯৩ De Cine dt সত পর ৬০৮ [ও 
নর রঃ 25 ৬2 ke Ee রি ডি ০ এ ভাস পু ৫ Fes, £ ৬৩৬ ৬০ 
5.8 ৫ তারিক পানর টি. 28:05 কি হাহ ৮8 5 125৩৬ ef 
৮৬ HG ICL J TMG 42৩৩৮ ০৩ ৬৫৬ CLAN 
(26 50216515026 5৫ Tefal | পাত এ 252: 
2৮৮ ৪ ৩৯৬ ৩৫ ৩৪ ১৩ 020 ৮2511 00৬ 5 ৪০৪০ এ] এ ৩০৮৪৬ এ ১৮০ 
- Sal 

৪৯১৫] ‘আলী ইব্‌ন ‘আবদুল্লাহ (র)...... ‘আবদুল্লাহ ইবন আবৃ আওফা (রা) থেকে বর্ণিত । তিনি 


বলেন, আমরা কোন এক সফরে রাসূলুল্লাহ্‌ শক্ত -এর সাথে ছিলাম সূর্য অস্ত গেলে তিনি এক 
ব্যক্তি (বিলাল)-কে বললেন ঃ নেমে যাও আমার জন্য ছাতু গোল। সে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌। যদি 


৬২ বুখারী শরীফ 


আপনি সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতেন । (তাহলে রোযাটি পূর্ণ হত) ৷ তিনি পুনরায় বললেন £ নেমে 
গিয়ে ছাতু গোল। সে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌ ক্লক ! যদি সন্ধ্যা হতে দিতেন! এখনো তো দিন রয়ে 
গেছে। তিনি আবার বললেন ঃ যাও, গিয়ে ছাতু গুলে আন । তৃতীয়বার আদেশ দেওয়ার পর সে 
নামল এবং তাঁর জন্য ছাতু প্রস্তুত করল । রাসূলুল্লাহ্‌ সু তা পান করলেন। এরপর তিনি পূর্বদিকে 
হাত দিয়ে ইশারা করে বললেন ঃ যখন তোমরা এদিক থেকে রাত নেমে আসতে দেখবে, তখন 
রোযাদার ইফৃতার করবে । 


্ ৮০5৪ fo. eo oz i +03 or aero cs পল CER RE 20 নে 

২৮ শা ৩ al ale ৩৮ 253 ৩ Hp ৩০ ls of এ এ Ba £৭ ৬৯ 

৪ £ র্‌ ০8:55: CHa ED ono, ৮১ ৪ বা নিত আন 9৬৮ o> ৯, ওরা চন ০১ নে 

2১১৩ ৪2৩ পি 1০ ৩ ই ৬৭) ৩৩ ৩ এ dr) ১০৯৮ ০ এ ৯ ৩০ 
রা 7 72-85-5582 5828. ৪৬:৮০ এ 

SESS এ fT ও SAE ৩৯০0 ০২% 4৪ 5৬১৩ ৮ om tp SH এও 


- পপ 
2.02 8 2 


RECN Cg ce £ পপ প “oe ৩:৬০ টপ রা “Lot 

শল = ll ৩১-০৪০৮। ৩৮ ৮১০০ ৩৮ LN ১৩৪ 76৮15 Al ০৮০ 
৪.৫ রী on 88৮58 পর্ন 5০ “203 ৬ te 2 or ৪৮৫০4 
১৪০ #% ক। ৩৮০ 3 5০৯ তা জী FR ০৫ ০৯৯০] টি ৩০৪ Ln) ৩৪ 
2594 5 EX 1 ALPHA i প্‌ ৪০৪, L270 ৩.০ 5 5 ।০৫% 2 জত os AED Le 
৪ bb gh Sl ৫৪১ 00 ৩৮ ১০৩ ০৫ ০৩ gale il) FS ১৪৮) 
ee 2 ও পা পাপ EDEL EAE ৭28 5০ ন্ট 4 ৬ # pl ঞ Le উট 

১20 ১৩৬ এ ৩13 55৮ ৮49 BE উস এলি ০৪৫৯ ভি ৩০৩ NY EE AY 


-48৮ ৩) ৮০ ৪৪ ৩৪৯৩ ৮8 9 ৩৮৮৪০ Sj %৬৪ 
‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মাস্লামা (র)...... “আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ রো) থেকে বর্ণিত । তিনি 
বলেন, রাসূলুল্লাহ্‌ হুট বলেছেন ঃ বিলালের আযান যেন তোমাদের কাউকে সাহ্রী থেকে বিরত না 
রাখে। কেননা, সে আযান দেয়, যাতে তোমাদের রাত্রি জাগরণকারীরা (রাত্রে ইবাদতকারীরা) কিছু 
আরাম করতে পারে। সকাল বা ফজর হয়েছে এমন কিছু বুঝানো তার উদ্দেশ্য নয়। ইয়াধীদ তার 
হাত দু'টি সম্মুখে প্রসারিত করে দু'দিকে ছড়িয়ে দিলেন। (সুবৃহে সাদিক কিভাবে উদ্ভাসিত হয় তা 
দেখানোর জন্য)। লায়স (র) বলেন, জা'ফর ইব্‌ন রাবী'আ, 'আবদুর রহমান ইব্‌ন হুরমুয থেকে 
বর্ণনা করেন যে, তিনি আবু হুরায়রা (রা)-এর কাছে শুনেছেন, রাসূলুল্লাহ্‌ সল্প বলেছেন £ কৃপণ ও 
দাতা ব্যক্তির দৃষ্টান্ত হচ্ছে এমন দু'ব্যক্তির ন্যায়, যাদের পরিধানে বক্ষস্থল থেকে গলার হাড় পর্যন্ত 
লৌহ-নির্মিত পোশাক রয়েছে । দানকারী যখনই কিছু দান করে, তখনই তার শরীরে পোশাকটি বড় 
ও প্রশস্ত হতে থাকে, এমনকি এটা তার আঙ্গুল ও অন্যান্য অঙ্গগুলিকে ঢেকে ফেলে । পক্ষান্তরে, 
কৃপণ যখনই দান করার ইচ্ছা করে, তখনই তার পোশাকের প্রতিটি হলকা চেপে যায় । সে প্রশস্ত 
করার চেষ্টা করলেও সেটা প্রশস্ত হয় না। এ কথা বলে তিনি নিজের আঙ্গুল দ্বারা কণ্ঠনালীর প্রতি 
ইশারা করলেন (অর্থাৎ দাতা ব্যক্তি দান করার ইচ্ছা করলে তার অন্তর প্রশস্ত হয়, সে উদার হস্তে 


দান করতে পারে; কিন্তু কৃপণ দান করতে ইচ্ছা করলেই তার অন্তর সঙ্কুচিত হয়, তার হাত ছোট 
হয়ে আসে, সে দান করতে পারে না। 


তালাক ৬৩ 


দি রা হি ত 2, ১ 52০০ 3 
M4 OSM EIN ORY 0001 5: SW &1 09 ০৩। ৫,১৭৫ 
315১০] Hf HES নিন ০০৯৭ ৪৪ 58 Ia 2 4 | ৯৪০ এ গর 
9১৭ ০০০০৪ 5১58 Sold লে ৩১ REE 5১০ চন 
রঃ এ রঃ রি নি ৯৫ রি 1 AAT ০৫ Le হী রঃ 
ALS ৩৫ পেত ০৮5 15৩ 481 ০১৩৪ এডি dr 5৬) plait pal 0 Jaf a 
১৩ 4১৩৬ 3১০৫ ০০৪ U6 58119 2! BE 06) Eo si 
রি কুকি ০৫ রিতা BI A Ee EOE ্ রহ রি 
* 3১১ ১55 BAB ৩2 পে Fer 59155) 9 EL 59৬ ০1৮৪) 
১১৯০8১০4842 e CIE 2৩5 ২, ০ হট টা ফিগার দারা তা 
৩ 313 0১৩ 21 ১4 390 এড এ এ, HG এ এ এ শপ IG ১৪ 
- 2 রঃ ৬৩ টি i > এটি রাযি রা 45 টি tod 5 হু তত প ৩5৩2 
৩০ 5191 55০ ভাটা ৬১ LEN ৮৪ UMS ডে CUS 589 GHA 
৮৮5 SHEE 191 ৮০৯৭ তে) 0৬) 5১05 Le ০৪ 4696 ৬ ০ 
০৩ ly ০৩ ৬৫ ৮৭9 ০০ ১৩৫০ 0৬) uj 
২০৬৪. পরিচ্ছেদ "ঃ লি“আন (অভিশাপযুক্ত শপথ) । মহান আল্লাহ্‌র বাণী ঃ “যারা তাদের স্ত্রীদের 
উপর অপবাদ আরোপ করবে, আবার নিজেরা ছাড়া অন্য কোন সাক্ষীও থাকবে না... থেকে যদি 
সে সত্যবাদী” পর্যন্ত! যদি কোন বোবা (মৃক) লোক লিখিতভাবে বা ইশারায় কিংবা কোন পরিচিত 
ইঙ্গিতের মাধ্যমে নিজ স্ত্রীকে অপবাদ দেয়, তাহলে তার হুকুম বাকশক্তি সম্পন্ন মানুষের মতই । 
কেননা নবী সু ফরয বিষয়গুলিতে ইশারা করার অনুমতি দিয়েছেন। হিজাজ ও অন্যান্য স্থানের 
কিছু সংখ্যক আলিমেরও এ মত। আল্লাহ্‌ বলেছেন ঃ “সে (মরিয়ম) সন্তানের প্রতি ইশারা করলো, 
লোকেরা বলল, দোলনার শিশুর সাথে আমরা কিভাবে কথোপকথন করবো? যাহ্হাক বলেন ঃ ইঙ্গিত 
এবং ইশারার মাধ্যমে । কিছু লোকের মন্তব্য হলো ঃ ইশারার মাধ্যমে কোন হদ্‌ শৈরয়ী' দন্ড) বা 
লি'আন নেই, আবার তাদেরই মত হলো লিখিতভাবে কিংবা ইশারা ইঙ্গিতে তালাক দেয়া জায়েয 
আছে। অথচ তালাক এবং অপবাদের মধ্যে কোন ব্যবধান নেই। যদি তারা বলে ঃ কথা বলা ছাড়া 
তো অপবাদ দেওয়া সম্ভব নয়। তাহলে তো তালাক দেওয়া, অপবাদ দেওয়া এমনিভাবে গোলাম 
আযাদ করা, কোনটাই ইশারার মাধ্যমে জায়েয হতে পারে না। অথচ আমরা দেখি বধির ব্যক্তিও 
লি'আন করতে পারে। শা'বী ও কাতাদা রে) বলেন ৪ যদি কেউ আঙ্গুল দ্বারা ইশারা করে তার স্ত্রীকে 
বলে, তুমি তালাকপ্রাপ্তা, তাহলে ইশারার দ্বার স্ত্রী স্বামী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে । ইব্রাহীম বলেন ঃ 
বোবা ব্যক্তি স্বহস্তে তালাক পত্র লিপিবদ্ধ করলে অবশ্যই তালাক হবে। হাম্মাদ বলেন ৪ বোবা এবং 
বধির মাথার ইংগিতে বললেও জায়েয হবে 


৬৪ | বুখারী শরীফ 


ces 


4৬০৭ জন পপর ANE 


£ 5 5৫০1 ঠা 2522 


হো TR ঠেলে 


৩০ 5 SE জি 


- > UN ১১১35 ৩১ 
[৪৯১৭] কুতায়বা রে)...... আনাস ইব্‌ন মালিক রো) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ £34 
বলেছেন £ আমি তোমাদের বলব কি, আন্সারদের মধ্যে সর্বোত্তম গোত্র কোন্টি? তারা বললেন £ 
ইয়া রাসূলাল্লাহ ফুল হা বলুন । তিনি বললেন ঃ তারা বনু নাজ্জার ৷ এরপর যারা তাদের নিকটবর্তী, 
বনু আবদুল আশ্হাল, এরপর তাদের নিকটবর্তী যারা বনু হারিস ইব্‌ন খাযরাজ । এরপর তাদের 
সন্নিকটে যারা বনু সাঈদা । এরপর তিনি হাত দ্বারা ইঙ্গিত করলেন । হাতের আঙ্গুলগুলোকে সংকুচিত 
করে পুনরায় তা সম্প্রসারিত করলেন । যেমন কেউ কিছু নিক্ষেপকালে করে থাকে । এরপর বলেন ঃ 
আনসারদের প্রত্যেকটি গোত্রেই কল্যাণ নিহিত আছে। 


22 EANA 
০6517 ; ই ৯) 4৮7১ 03 IH BE &। ৮০০ ৮৮৩ Gl 


- 9552 5০2৬ 
‘আলী ইব্ন' অবাদুল্লাহ (র)...... রাসূলুল্লাহ্‌ হুল -এর সাহাবী সাহ্‌ল ইব্‌ন সা'দ-সাঈদী 
(রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সু্( বলেছেন £ আমার আবির্ভাব এবং কিয়ামতের 
মাঝে দূরত্ব এ আঙ্গুল থেকে এ আঙ্গুলের দূরত্বের ন্যায়। কিংবা তিনি বলেন ঃ এ দু'টির দূরত্বের 
ন্যায়। এই বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল দু'টি মিলিত করলেন। 
ঈ পর ৩৩০০৭০৫৩০৬০ সে খাছ এত ক এড সে ৪ 
৩ 01265915855 MSA JG ০৩৯৫ এ ৭ ১5০ ৩৬১৩ পন 


“ee Zoe ee 


এত ০9৩ ৮ 0 05 
[৪৯১] আদম (র)...... ইব্ন “উমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ফল বলেছেন £ মাস 
এত, এত এবং এত দিনে হয়, অর্থাৎ ত্রিশ দিনে । তিনি আবার বললেন ঃ মাস এত, এত ও এত 


দিনেও হয়। অর্থাৎ উনত্রিশ দিনে । তিনি বলতেন ঃ কখনও ত্রিশ দিনে আবার কখনও উনত্রিশ 
দিনে মাস হয়। 


তালাক ৬৫ 


ঃ 2 0০০ EB 22201 0: ESB LEAK: 


৪৫৫ - 


১৮০ ৯৩ ১০৪) ETE ১5 Jb ১৮৮০ 

২7০59 yo EE ৩ 9১ ৬ 0:49), ০৮) 
[৪৯২০] মুহাম্মদ ইবন মুসান্না (র)...... আবূ মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী জু স্বীয় হাত দ্বারা ইয়ামানের দিকে ইশারা করে দু'বার বললেন ঃ ঈমান ওখানে ৷ জেনে রেখ! 


হৃদয়ের কঠোরতা ও কাঠিন্য উট পালনকারীদের মধ্যে (কৃষকদের মধ্যে) ৷ যে দিকে শয়তানের দু'টি 
57752 


টিভির রাতারাতি OE 


*আমূর ইবৃন যুরারা (র)...... সাহ্‌ল (রো) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ ঈ্্র বলেছেন $ আমি 
ও ইয়াতীমের প্রতিপালনকারী জান্নাতে এরূপ নিকটে থাকব । এই বলে তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল 
দু'টি দ্বারা ইশারা করলেন এবং এ দু'টির মাঝে সামান্য ফাক রাখলেন। 


4914 PB BON. tone 
২০৬৫. পরিচ্ছেদ ঃ ইঙ্গিতে সন্তান অস্বীকার করা 
Le eo 1395. 4 ০৩০০ [ar] 


৪০4০ 


TR ১5 953) BI LIS গে fe 01585 
177 €&০ , ০2০ ৯০৫ 
১ 82 09 € 5১১৫ ৩৪0৯ ৩৩ ০০৮ ৩৩ £ ভোগে 5৫৩ AIG py 


পপ ০ 


৪2215161515 Wea 
[৪৯২২] ইয়াহ্‌ইয়া ইব্‌ন কাযা'আ (র) দি আবু হুরায়রা রো) থেকে বর্ণিত যে, জনৈক ব্যক্তি নবী 
কলই -এর কাছে এসে বলল £ ইয়া রাসূলাল্লাহ! আমার একটি কালো সন্তান জন্মেছে । তিনি 
জিজ্ঞাসা করলেন ঃ তোমার কিছু উট আছে কি? সে উত্তর করল ঃ হা । তিনি বললেন £ সেগুলোর রং 
কেমন? সে বলল ঃ লাল। তিনি বললেন ঃ সেগুলোর মধ্যে কোনটি ছাই বর্ণের আছে কি? সে বললঃ 
হা। তিনি জিজ্ঞাসা করলেন $ তবে সেটিতে এমন বর্ণ কোথেকে এলো? লোকটি বলল ঃ সম্ভবতঃ 
পূর্ববর্তী বংশের কারণে এরূপ হয়েছে। তিনি বললেন ঃ তাহলে হতে পারে, তোমার এ সন্তানও 
বংশগত কারণে এরূপ হয়েছে। 
৪ 


৬৬ বুখারী শরীফ 


৯০ ০৪১৬ কাত YA 
২০৬৬, পরিচ্ছেদ ঃ লি“আনকারীকে শপথ করানো 
৪৭ লি ও সি GA EC ৫১০ এস ৬ পতি ৪৮ EET 


পাঠ পাত 


নিতে 35 08 ভে ০44৮6 এডি OH ১৬ (৫9৬, 
[৪৯২৩] মূসা ইব্‌ন ইসমাঈল (র)...... ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত যে,আনসারদের জনৈক ব্যক্তি 
তার স্ত্রীকে অপবাদ দিল । নবী কুতুব উভয়কে শপথ করালেন এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দিলেন । 


০৮৯৩ ০৪ তু oN. YN 
২০৬৭. পরিচ্ছেদ ঃ পুরুষকে প্রথমে লি“আন করানো হবে 


52 হেত 


kG ও ৩৩৮ ৮ ক ১৪ ভু পি ৩৮ 2৩ bs ৩১০৩ [EAN 


1১5 Dy 255 ০৬৪ ভগ SBS ০৯৯ 9৩৫৪ 2) pl oh ৮ 
SBT EN LEE ces LESION IY 
[৪৯২৪] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত যে, হিলাল ইব্‌ন 
উমাইয়্যা তার স্ত্রীকে (যিনার) অপবাদ দেয় । তিনি এসে সাক্ষ্য দিলেন। নবী ৪ বলতে লাগলেন £ 
আল্লাহ্‌ তা'আলা অবশ্যই জানেন তোমাদের দু'জনের একজন নিঃসন্দেহে মিথ্যাবাদী । অতএব কে 
তাওবা করতে প্রস্তুত আছ? এরপর স্ত্রী দাড়াল এবং সাক্ষ্য দিল (সে দোষমুক্ত) 
০৮) 0 35 9 OU ১৭১৯৪, 
২০৬৮. পরিচ্ছেদ £ লি“আন এবং লি“আনের পর তালাক দেওয়া 
৫৮০ ৩৩ 4০ এ লজ 2১৪ ৬৪০ ৩৬ YU ৪০৭ ৪০ [av] 


CREE (EEL: LE IE ১৬122 ৩০৮৮ 
2 ১৫ ৮৮ 2} টিং 


270 


IE ০০১ 85525 782 
৬০৫ ৬৮ YE FUL ঞ্ ৯৭4০০ FG YS LH +। ০১০০ ৮৩ 


ALE IG ৮: ০০৬ গুন ৩ ৮০ জজ ও ০১ ০৪ ৮৮ ০০০৩ 


05০757505০৮ 57290 ৬ 08 জজ $। 545 ৩695 ৩ 


৬ 4 fe £5 6 পতল 


ডি? 1 5০৪ বাড পথ ৯95 08 SE জে খন 


foes. Abra LDS Sia ECE ES GDS ভিত ERASE FAS EME ০০ 
এ 21 ৮৮ ০৯৪ ১৩১ 21 বু ০১৮০ UIE AO এ) BH এ ৩৮০ ৪ এ 
5০ / 99৯ 


৬৮৮৮ ০ 28৩৩ IHS Hs ও ৮০০ ৩৩ ৫ fd পভ ৮ UE 
Le bP CDH dS Le AE এ 9 ১৪ 0৮০ 03 5 ৪ 9১ 
১০০15555555 48658 IT BLL CUE EC Ik 46 
LEE বণ LISS OU 28 UG He BI, 
[৪৯২৫] ইস্মাঈল (র)...... সাহ্‌্ল ইব্‌ন সা'দ সাঈদী (রা) থেকে বর্ণিত যে, উওয়াইমার আজলানী 
(রা) “আসিম ইবৃন ‘আদী আনসারী (রা)-এর কাছে এসে বললেন £ হে 'আসিম! কি বল, যদি কোন 
ব্যক্তি তার স্ত্রীর সাথে অপর ব্যক্তিকে (ব্যভিচার-রত অবস্থায়) পায়, তবে সে কি তাকে হত্যা করবে? 
আর এতে তোমরাও কি তাকে হত্যা করবে? (যদি সে হত্যা না করে) তাহলে কি করবে? হে 
'আসিম! তুমি আমার এ বিষয়টি রাসূলুল্লাহ্‌ কলন কে জিজ্ঞাসা কর। এরপর 'আসিম (রা) এ 
ব্যাপারে রাসূলুল্লাহ্‌ লুক কে জিজ্ঞাসা করলেন । রাসূলুল্লাহ্‌ লুল এ ধরনের জিজ্ঞাসাকে অপছন্দ 
করলেন এবং অশোভনীয় মনে করলেন । এমন কি রাসূলুল্লাহ সুপ থেকে 'আসিম (রা) যা শুনলেন, 
তাতে তার খুব খারাপ লাগল। “আসিম (রা) গৃহে প্রত্যাবর্তন করলে উওয়াইমির এসে জিজ্ঞাসা 
করলঃ হে 'আসিম? রাসূলুল্লাহ শু তোমাকে কি উত্তর দিলেন। 'আসিম (রা) উওয়াইমিরকে 
বললেন ঃ তুমি আমার কাছে কোন ভাল কাজ নিয়ে আসনি। রাসূলুল্লাহ্‌ পু এ ধরনের জিজ্ঞাসাকে 
অপছন্দ করেছেন, সে সম্বন্ধে আমি তাকে জিজ্ঞাসা করেছি। উওয়াইমির (রা) বল্লেন আল্লাহ্‌র শপথ 
তাকে এ বিষয়ে জিজ্ঞাসা না করে ক্ষ্যান্ত হব না। এরপর উওয়াইমির (রা) রাসূলুল্লাহ = -এর 
কাছে এসে তাকে লোকদের মাঝে পেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! কী 
বলেন, কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে অপর ব্যক্তিকে (ব্যভিচার-রত) দেখতে পায়, সে কি তাকে 
হত্যা করবে? আর আপনারাও কি তাকে হত্যার বদলে হত্যা করবেন? অন্যথায় সে কি করবে? 
রাসূলুল্লাহ লজ বললেন ঃ তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে আয়াত অবতীর্ণ হয়েছে, যাও তাকে 
নিয়ে এসো ৷ সাহ্‌্ল (রা) বলেন, তারা উভয়ে লি'আন করল । সে সময় আমি লোকদের সাথে 
রাসূলুল্লাহ্‌ কল -এর নিকটে ছিলাম । উভয়ে লি'আন করা সমাপ্ত করলে উওয়াইমির বললো ঃ ইয়া 
রাসূলাল্লাহ! যদি আমি তাকে স্ত্রী হিসাবে) রাখি, তবে অমি তার উপর মিথ্যারোপ করেছি বলে 
প্রমাণিত হবে। এরপর রাসূলুল্লাহ্‌ শ্লললক্প তাকে নির্দেশ দেওয়ার পূর্বেই তিনি স্ত্রীকে তিন তালাক 
দিলেন। ইবৃন শিহাব (র) বলেন ঃ উভয়কে পৃথক করে দেওয়াই পরবর্তীতে লি“আনকারীদয়ের হুকুম 
হিসাবে পরিগণিত হলো । 
এ ৪ MSU. YA 
২০৬৯. পরিচ্ছেদ £ মস্জিদে লি'আন করা | 


৬৮ বুখারী শরীফ 


০৮৯৬৬ ৮০৯১৩ ক ৮ ৮৮৮ এ UT তে ৪০০ [ral 
৩০ ০৫ ১৬০ ১৯৩০ লী মা 9 ১৮ ৮৮ ৮৪ এও ঘা) ০৪৪ BEY 
254১23৯5525 05407) 25 
তে SEA A CARE 


EAA 


5৩5৯ ক 8105008905৫ এন এস 05 ৫ 212 


১:০৪ পেস ১০৬ ০৮১ YS ০5 9০৮ ১ 0৬ 6 (0) 5 ৩০০৩৬ ১৪৯৩ 
ভি 4) ০৩) ১৬৬ ৰ, SEE ৩৪ SAM CA NEG ৮৫ 
ih IGT dh ০৮০ LG ০০ এ পা আগে Elo 3৩ SY 
০৭৮ ৩১৩৬ পা OSS GF FL ১০৯ Je ৩৪ কল ৯৮ ০৪ 
Sls ৩ লজ 92 le ও ৫ আখ! ৭০38 ৮৮১ HE Vai ৮৮ 

20১25850642 ELLE DS ২1931965515 0৮ 
[৪৯২৬] ইয়াহইয়া (র)...... ইব্‌ন জুরাইজ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইব্‌ন শিহাব 
(র) লি'আন ও তার হুকুম সম্বন্ধে সা'দ গোত্রের সাহ্‌ল ইব্‌ন সা'দ (রা)থেকে হাদীস বর্ণনা করেন যে, 
আনসারদের জনৈক ব্যক্তি রাসূলুল্লাহ সু -এর কাছে এসে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি 
বলেন, যদি কোন ব্যক্তি তার স্ত্রীর সাথে অপর ব্যক্তিকে দেখতে পায়, তবে কি সে তাকে হত্যা 
করবে? অথবা কি করবে? এর পর আল্লাহ্‌ তা'আলা তার ব্যাপারে কুরাআনে উল্লেখিত লি'আনের 
রিধান অবতীর্ণ করেন । তখন নবী হরর বললেন ঃ আল্লাহ্‌ তোমার ও তোমার স্ত্রীর ব্যাপারে ফয়সালা 
দিয়েছেন। রাবী বলেন £ আমি উপস্থিত থাকতেই তারা উভয়ে মসজিদে লি“আন করল । উভয়ের 
লি'আন কাজ সমাধা হলে সে ব্যক্তি বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! যদি আমি তাকে স্ত্রী হিসাবে রেখে 
দেই: তবে তার উপর মিথ্যারোপ করেছি বলে সাব্যস্ত হবে । এরপর রাসূলুল্লাহ্‌ স্ক্রু তাকে আদেশ 
দেয়ার পূর্বেই সে তার স্ত্রীকে তিন তালাক দিল। রাসূলুল্লাহ্‌ হুর -এর সামনেই তারা পৃথক হয়ে 
গেল। তিনি বললেন £ এই সম্পর্কোচ্ছেদই লি'আনকারীদ্বয়ের জন্য বিধান । ইব্‌ন জুরাইজ বলেন, 
ইব্‌ন শিহাব (র) বলেছেন $ তাদের পর লি'আনকারীদ্য়ের মধ্যে পৃথক করার হুকুম প্রবর্তিত হয়। 
উপরোক্ত মহিলা ছিল সন্তান সম্ভবা। তার বাচ্চাকে মায়ের পরিচয়ে ডাকা হত। বর্ণনাকারী বলেন ঃ 
এরপর উত্তরাধিকারের ব্যাপারেও হুকুম প্রবর্তিত হল যে, মহিলা সন্তানের উত্তরাধিকারী হবে এবং 
সন্তানও তার উত্তারাধিকারী হবে, যতটুকু আল্লাহ্‌ তা'আলা নির্ধারণ করেছেন। “হাদীসে ইব্‌ন 


তালাক ৬৯ 


জুরাইজ, ইব্‌ন শিহাবের সূত্রে সাহ্‌্ল ইব্‌ন সা'দ সাঈদী থেকে বলেন, নবী শুল্ক বলেছেন ঃ যদি এ 
মহিলা ওহ্‌রার (এক প্রকার ছোট প্রাণী) এর মতো লাল ও বেঁটে সন্তান প্রসব করে, তবে বুঝবো 
মহিলাই সত্য বলেছে, আর সেই তার উপর মিথ্যা অপবাদ দিয়েছে । আর যদি সে কালো চক্ষু বিশিষ্ট 


বড় নিতম্বযুক্ত সন্তান প্রসব করে, তবে বুঝবো, সে ব্যক্তি সত্যই বলেছে । পরে মহিলাটি কালো 
সন্তানই প্রসব করেছিল। 


5 ০ ০০০ CS 9 dl 05 ও সপ. YN. 
২০৭০. পরিচ্ছেদ £ নবী জু - উক্তি ঃ আমি যদি প্রমাণ ছাড়া রজম করতাম 


১১৮৯০ AG UF আল oS ll AS ৩৩ ০ ৩ এ Ul EAYV 
৮০৮৩ ০৬৪ Hd 35 ৮৯৯৩ 2৫১ ০৩ ০:০০ ১০৮০ Sr ও 
১৬ Sf ৫০৩) এ বস এ পা be ০৮০ UG ০০ YG CUS ও 2 
+ 2০০ 99 Sh Pb BB এ) 4 55 08 9৮ এই ৩৫৮৩ I 
2৬) ধাঁ এত ৯০ জে 5৫০ AS পিএ ১৯002 05৮ ২০১ ০৩০ অরে 


পা 


৮ SR দে ০০ CF COO BE oh JS pil ১ 74 সে ১০ এন 
0 1 2 ৯ ৪৮৫১০২১৪০০৩ কে জগ ৩১ ৬১ ক ও 
এ১৮ ৮ 5৫ পে ৩ ও 04 5০ তে) দু ০৩০ ০১৮১% 718 এ 


৬ se 


2s ৮০৯ ৩ ও এ lo 9 ey LY 
[৪৯২৭] সা'ঈদ ইব্‌ন 'উফায়র (র)...... ইবৃন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী ঈ্র -এর কাছে 
লি'আন করার প্রসঙ্গ আলোচিত হল । "আসিম ইবৃন 'আদী রো) এ ব্যাপারে একটি কথা জিজ্ঞাসা 
করে চলে গেলেন। এরপর তার গোত্রের জনৈক ব্যক্তি তার কাছে এসে অভিযোগ করল যে, সে তার 
স্ত্রীর সাথে অপর এক ব্যক্তিকে পেয়েছে । 'আসিম (রা) বললেন ঃ অযথা জিজ্ঞাসার কারণেই আমি 
এধরনের বিপদে পড়লাম। এরপর তিনি লোকটিকে নিয়ে নবী হুল -এর কাছে গেলেন এবং 
অভিযোগকারীর বিষয়টি তাকে অবহিত করলেন। লোকটি ছিল হলদে-হাল্কা দেহ ও সোজা চুল 
বিশিষ্ট । আর এ লোকটি যাকে তার স্ত্রীর কাছে পেয়েছে বলে সে অভিযুক্ত করে সে ছিল প্রায় কালো, 
মোটা ধরনের, স্থূল দেহের অধিকারী । নবী গু বলেন £ হে আল্লাহ্‌! সমস্যাটি সমাধান করে দিন। 
এরপর মহিলা এ লোকটির আকৃতি বিশিষ্ট সন্তান প্রসব করল, যাকে তার স্বামী তার কাছে পেয়েছে 
বলে উল্লেখ করেছিল। নবী হল তাদের (স্বামী-স্ত্রী) উভয়কে লি'আন করালেন । এক ব্যক্তি ইবন 
"আববাস রো) কে সে বৈঠকেই জিজ্ঞাসা করল £ এ মহিলা সম্বন্ধেই কি রাসূলুল্লাহ্‌ (সা) বলেছিলেন? 


৭০ 2 বুখারী শরীফ 


“আমি যদি কাউকে বিনা প্রমাণে রজম করতাম, তবে একেই রজম করতাম ।” ইবৃন “আব্বাস রো.) 
বললেন ঃ না, সে ছিল (অন্য এক) মহিলা, যে মুসলিম সমাজে প্রকাশ্যে ব্যভিচারে লিগ থাকত। 


EA Sis তা ২৬৭ 
টি টি বাজার রড 


৪০6০৩ 


মেপে ১5৫ ৪৮54 I Lt GN 
৫2:06 5 251 Sf AN ঞ। 0৩5 4 ৮ ৫৮ ০১৩ 11 
আপ 3৩ ০৫2 355 00 তর ০408 ৬ চপ 9 8 05 05 Ei 
৩৪০৪০১৯৩৩৭০ GS এ০ ১ ৩৪ id ৪৬ ১৩১৬: ১৮ 2৩০ 

- ১৫ বাঁ % ৬ তং ১] Me ০৬০০ 0৩ ৩৩ ভিড ০৪০৬৭ 


[৪৯২৮] ‘আম্র ইবৃন যুরারা (র)...... সা'ঈদ ইব্‌ন জুবায়র (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
ইব্‌ন “উমরকে জিজ্ঞাসা করলাম, এক ব্যক্তি তার স্ত্রীকে অপবাদ দিল- (তার বিধান কি?) তিনি 
বললেন, নবী সল্ট বনু আজলানের স্বামী-স্ত্রীর দু'জনকে পৃথক করে দিয়েছিলেন এবং তিনি 
বলেছিলেন £ আল্লাহ্‌ তা'আলা অবহিত আছেন তোমাদের একজন অবশ্যই মিথ্যাবাদী । সুতরাং 
তোমাদের কেউ তাওবা করতে রাযী আছ কি? তারা দু'জনেই অস্বীকার করল । তিনি পুনরায় 
বললেনঃ আল্লাহ্‌ তা'আলা অবহিত আছেন তোমাদের একজন অবশ্যই মিথ্যাবাদী, সুতরাং কেউ 
তাওবা করতে প্রস্তুত আছ কি? তারা আবারও অস্বীকার করল । এরপর তিনি তাদেরকে পৃথক করে 
দেন। আইয়ুব বলেন £ঃ আমাকে আমূর ইব্ন দীনার (র) বললেন, এ হাদীসে আরও কিছু কথা আছে, 
তোমাকে তা বর্ণনা করতে দেখছি না কেন? তিনি বলেন, লোকটি বলল £ আমার (দেওয়া) মালের 
(মোহর) কি হবে? তাকে বলা হল, তোমার মাল ফিরে পাবে না। যদি তুমি সত্যবাদী হও, (তবুও 


পাবে না)। (কেননা) তুমি তার সাথে সহবাস করেছ। আর যদি তুমি মিথ্যাবাদী হও, তবে তা 
পাওয়ার কোন প্রশ্নই ওঠে না। 


UN ০৫৪ ৬১৫ ৮৫০৮৪! 6540 6০ JH ৮৮,১৬৫ 
২০৭২. পরিচ্ছেদ £ লি“আনকারীদ্বয়কে ইমামের একথা বলা যে, নিশ্চয় তোমাদের কোন একজন 
মিথ্যাবাদী, তাই তোমাদের কোড তাওবা করতে সরু আছ কিঃ 


০6৩৩ ie ০ ২০2০৪ U6 ১৩০ ৬ dit AF 2 এ So ৩০৮ [cara] 
BE ৩৫০9 পাত এ 09৫0) চে 06 0 547 of SS 


০614 
তি রি ea টে 203 রি কির 5 ৩: এ 


পা 


44 09 পালন তর ক্জ/5 3% রি ০ নে ১৩২ 
75775551555 LIEB 

255 
“আলী ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (র)...... সাঈদ ইব্‌ন জুবায়র (র) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি লি“আনকারীদ্বয় সম্পর্কে ইব্‌ন “উমরকে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন £ নবী শু 
লি'আনকারীছ্বয়কে লক্ষ্য করে বলেছিলেন £ তোমাদের হিসাব গ্রহণের দায়িত্ব আল্লাহুরই । তোমাদের 
একজন অবশ্যই মিথ্যাবাদী ৷ তার (স্ত্রীর) উপর তোমার কোন অধিকার নেই । লোকটি বলল £ তবে 
আমার. মাল (মোহ্‌র হিসেবে প্রদত্ত)? তিনি বললেন £ তুমি কোন মাল পাবে না। যদি তুমি সত্যবাদী 
হও তাহলে এর বিনিময়ে তুমি তার লজ্জাস্থানকে হালাল করে নিয়েছিলে । আর যদি তার উপর 
মিথ্যারোপ করে থাক, তবে তো মাল চাওয়ার কোন প্রশ্রই আসে না । সুফিয়ান বলেন £ আমি এ 
হাদীস ‘আমর (রা)-এর কাছ থেকে মুখস্থ করেছি। আইয়্যুব বলেন, আমি সাঈদ ইবৃন জুবায়র-এর 
কাছে শুনেছি, তিনি বলেন, আমি ইবৃন “উমর (রা) কে জিজ্ঞাসা করলাম £ এক ব্যক্তি তার স্ত্রীর সাথে 
লি'আন করল (এখন তাদের বিধান কি? তিনি তার দু'আঙ্গুল দ্বারা ইশারা করে বললেন, সুফিয়ান 
তার তর্জনী ও মধ্যমা আঙ্গুল ফাক করলেন নবী হুই বন আজলানের এক দম্পতির বৈবাহিক সম্পর্ক 
এভাবে ছিন্ন করে দেন এবং বলেন $ আল্লাহ্‌ তা'আলা অবহিত আছেন যে, তোমাদের একজন 
অবশ্যই মিথ্যাবাদী । সুতরাং কেউ তাওবা করতে প্রস্তুত আছ কি? এভাবে তিনি তিনবার বললেন। 
সুফিয়ান বলেন £ আমি তোমাকে যেভাবে হাদীসটি শুনাচিছ এভাবেই আমি আমর ও আইম্যুব (রা) 
থেকে মুখস্থ করেছি। 


HENAN 05 BAI তত ১৬৭ 

২০৭৩. রিনি নজর ররর 
PE MSU ৮ dl ২৬ ১৪১০৬ ৩ ৮ ৫৬ ৫০ ৩ লন 
- 48৮0 ৬৩ ৮০23৮7025০৯ ও ০ ৩০০5 di ভে 


[৪৯5০] ইব্রাহীম ইব্‌ন মুন্ধির রে)...... ইবৃন “উমর (রা) থেকে বর্ণিত যে, নবী ছু জনৈক 
পুরুষ তার স্ত্রীকে অপবাদ দিলে, তিনি উভয়কে শপথ করান এরপর পৃথক করে দেন। 


৭২ বুখারী শরীফ 


SDI এ৩ LE FONG EE তে 
-৩৫ 3%) Nal তে মন) ১৮০ OY 
[৪৯৩১] মুসাদ্দাদ রে) ১ রা 7 
তার স্ত্রীকে লি'আন করান এবং তাদেরকে বিচ্ছিন্ন করে দেন। 
2০9৩ Sy (পণ শত ১১৮৫ 
২০৭৪. পরিচ্ছেদ ঃ লি'আনকারিণীকে সন্তান অর্পণ করা হবে 


2 5 ১৮:৮১ ০৪ পি নি ০ 9৩ ৬৫০ ৩৬ AS ৩ পে ৪০০ [av 


221৬ 49 Godly কে 555 ৩০) 0৫ SEL 953 ৮১০৫৩) 
[৪১৩২] ইয়াহইয়া ইবন বুকায়র রে)...... ইব্‌ন “উমর (রা) থেকে বর্ণিত যে, নবী লু এক ব্যক্তি 
ও তার স্ত্রীকে লি'আন করালেন এবং সন্তানের পৈতৃক সম্পর্ক ছিন্ন করে উভয়কে পৃথক করে 
দিলেন । আর সন্তান মহিলাকে দিয়ে দিলেন। 
দি ১৬০ 
২০৭৫. পরিচ্ছেদ £ ইমামের উক্তি £ হে আল্লাহ্‌! সত্য প্রকাশ করে দিন of 


“ee roe or 


১০:০০ 3৩ ০৫০৩ ৩ 6 ০৯৫ ৩ OL লে ৩৩ ০০০৪০ £AYY 
55915 SS ১০৬ 8 EA চি পে 2৮ পে ৬১ > 
48 445 005) ME 4০০ 7 YG BS ও ৪৩ TAG IG B ও 
১7551 x ৮৯৩ ৪8 9] ৭) এ EU ৫৬ 9৬ ১৬০ চিন ও ৪ 
৮০005822০৯০ ৩ ET গর পট ৪ অত ৯৪ #% 4। 
% 41 ৮.১ ৩৪ « Bb এ সে সর ২০ সে এন এ এ) জি SE ০ 
% এ। ৯০১ LER ০৩০৬ আও বা ৪৮9) FS ৪৫০৮৮ ০০ ০৮ ৩৫ 
৩০০ % 4। ১৮০১ ০৩ ভর তে ৮ ৪১৭৫ ১ 4৮0৬৭ ০০ 
- XY SL lt ৩ লে এ SY AE LIES ৫ এট ভর 2 
[65৩৩] ইসমাঈল (র)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, লি'আনকারী দম্পতি 


সম্পর্কে রাসূলুল্লাহ্‌ ক্র -এর সম্মুখে আলোচনা হচ্ছিল । ইতিমধ্যে ‘আসিম ইব্‌ন “আদী (রা) এ 
ব্যাপারে কিছু জিজ্ঞাসাবাদ করে চলে গেলেন। এরপর স্বগোত্রীয় এক ব্যক্তি তার কাছে এসে জানাল 


৭৩ 


যে, সে তার স্ত্রীর সাথে এক ব্যক্তিকে পেয়েছে । “আসিম বললেন, অযথা জিজ্ঞাসাবাদের দরুনই 
আমি এ বিপদে পতিত হলাম । এরপর তিনি তাকে নিয়ে রাসূলুল্লাহ্‌ জ্£ এর কাছে গেলেন এবং যে 
লোকটিকে সে তার স্ত্রীর সাথে পেয়েছে, তার সম্পর্কে নবী সুরঃ কে অবহিত করলেন। 
অভিযোগকারী ছিলেন হল্দে, হালকা দেহ ও সোজা চুলের অধিকারী । আর তার স্ত্রীর কাছে পাওয়া 
লোকটি ছিল মোটা ধরনের স্থূলকায় ও খুব কৌক্ড়ানো চুলের অধিকারী । তখন 
রাসূলুল্লাহ্‌ করনত বললেন £ হে আল্লাহ্‌! আপনি সত্য প্রকাশ করে দিন । এরপর মহিলা এ লোকটির 
আকৃতি বিশিষ্ট একটি সন্তান প্রসব করে, যাকে তার স্বামী তার সাথে পেয়েছে বলে উল্লেখ 
করেছিলেন । রাসূলুল্লাহ্‌ ঈলুক্ঃ উভয়কেই লি'আন করালেন । এক ব্যক্তি ইব্‌ন "আব্বাস (রা) কে সেই 
বৈঠকে জিজ্ঞাসা করল,এ মহিলা সম্বন্ধেই কি রাসূলুল্লাহ্‌ ঈল্র বলেছিলেন £ আমি যদি বিনা প্রমাণে 
কাউকে রজম করতাম তাহলে একে রজম করতাম? ইব্‌ন আব্বাস (রা) বলেন £ না, সে ছিল অন্য 
এক মহিলা যে ইসলামে কুখ্যাত ব্যতিচারিণী ছিল । 


পরি পণ ও 


Gui ৭8০৯ 53) ভা এ ০20 তি ON GAL 9 PU ৫১৬৭ 


২০৭৬. পরিচ্ছেদ £ যদি মহিলাকে তিন তালাক দেয় এবং ইদ্দত শেষে সে অন্য স্বামীর কাছে বিয়ে 
বলে৷ জেড তার হার তানিন হারে থাকে 


Pe 


০ দঘএ৩০০ চা (পি 03 1৩ ৬ 


১৯ এ ৮৩ ০৮০ ০৩০৬1 ঠা এ 


491 5০০ ৪ LAE ০০ এ LE Gp ০6 গড ৬ বে লতি ১৩৬ ৩ ওঠ 


LETS % 0 ০ ০৮৩ lb ও মলে E3F bh ৪ SU 


কী 


১০৫০৫ 352 রত BE ৮ ৭ Ju (5০৫ ২] এ OSH, 5) 
[৪৯৩৪] ‘আমর ইব্‌ন “আলী (র)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি নবী লু থেকে বর্ণনা 
করেন । (হাদীসটি নিম্নোক্ত হাদীসের অনুরূপ)। 

4 1৮০ এও ০৮ এ ০৮ 0৩৯ ০6 EX ওত বে পে ডি SUE এপ [ars 
ধাঁ 25558 ৪১০ AT ০৮2৪ তে 7 রে E35 জেলী ভিড KU 


2557 এক ১ এ এ Jus HX PALSY, 1৫2 
[৪৯৩৫] “উসমান ইব্‌ন আবু শায়বা রে)...... “আয়েশা রো)থেকে বর্ণিত যে, রিফা'আ কুরাধী এক 
মহিলাকে বিয়ে করে পরে তালাক দেয় । এরপর মহিলা অন্য স্বামী গ্রহণ করে । পরে সে নবী লু - 
এর কাছে এসে তাকে অবহিত করলো যে, সে (স্বামী) তার কাছে আসে না, আর তার কাছে 
কাপড়ের কিনারা সদৃশ বৈ কিছুই নেই। তিনি বললেন ঃ তা হবে না. যতক্ষণ পর্যন্ত তুমি তার কিছু 


১০. 


৭৪ বুখারী শরীফ 


স্বাদ আস্বাদন না করবে, আর সেও তোমার কিঞ্চিত স্বাদ আস্বাদন না করবে (ততক্ষণ প্রথম স্বামীর 
কাছে যাওয়া যাবে না)। 


ও ৩1:৬০ ০৬ ৮৪ ৩14০5 0 ১৬ 0 তো 3 তত 
LN bad aod ol SAN ০০৯৭ ০৪ ০ 9900 ০১ 5৮ উন 


৮৯ 
সি 


২০৭৭. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্‌র বাণী £ তোমাদের স্ত্রীদের মধ্যে যাদের হায়েয বন্ধ হয়ে 
গেছে......মদি তোমাদের সন্দেহ দেখা দেয় তাদের ইদ্দত তিন মাস এবং তাদেরও, যাদের 
এখনও হায়েয আসা আরম্ভ হয়নি। মুজাহিদ বলেন $ঃ যদিও তোমরা না জান যে, তাদের 
হায়ে- হবে কিনা । যাদের খতুন্বাব বন্ধ হয়ে গেছে এবং যাদের এখনোও আরম্ভ হয়নি, 
তাদের "ইদ্দত তিন মাস 


ক, Ln BG AE BAIT 7 ০৬৫ ARE ia রি 
০৫১৮ ০৮ ০1 ell JUS ১39 PUY VA 
২০৭৮. পরিচ্ছেদ ঃ গর্ভবতী মহিলাদের “ইদ্দতের সময়সীমা সন্তান প্রসব করা পর্যন্ত 


Je 2 erie ee or eS 
lo SECS ১ চপ ০৯ ১৮ ৮ ৩০ কর ও ৩ Eo 


AD ৫ 45০ ০৬61 


তি ০ 8০০৮ মদ fT of, 2717 5121 0৩054 
LE BN EEL DY বি HS তে ০ নি 
১০০5 00 ASE ০ টি USS ৮৫০ পা (এ এড কেও 
১০০ 8 পে be IS 2৮60৮ UF ও জুস 2 ১ SIS এ এরি 


[৪৯৩৬] ইয়াহ্‌ইয়া ইবৃন বুকায়র রে)...... নানা রতন 
আস্লাম গোত্রের সুবায়'আ নানী এক মহিলাকে তার স্বামী গর্ভাবস্থায় রেখে মারা যায় । এরপর আবু 
সানাবিল ইব্‌ন বাকাক (রা) তাকে বিয়ে করার প্রস্তাব দেয় । কিন্তু মহিলা তার সাথে বিয়ে বস্তে 
অস্বীকার করে। সে (আবু সানাবিল) বলল £ আল্লাহ্র শপথ! দু'টি মেয়াদের মধ্যে দীর্ঘতয় মেয়াদ 
অনুসারে “ইদ্দত পালন না করা পর্যন্ত তোমার জন্য অন্যত্র বিয়ে বসা দুরস্ত হবে না। এর প্রায় দশ 


দিনের মধ্যেই সে সন্তান প্রসব করে। এরপর সে নবী লই -এর কাছে আসলে তিনি বললেন ঃ 
এখন তুমি বিয়ে করতে পার। 


তালাক ৭৫ 


5) 5 ১ 2 ৮০৩৪ 52 ৩ 4306 এ ০৪ এ *৫ রা 
রত i তা অর ক এ 


-৪৩ ৩1 2 131 19৩ ৩ 
[655৭] ইয়াহইয়া ইব্‌ন বুকায়র (র) ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত যে, তিনি ইব্‌ন আরকামের 
নিকট (এই মর্মে) একটি পত্র লিখলেন যে, তুমি সুবায়'আ আস্লামীয়াকে জিজ্ঞাস কর, 
নবী ল্ন্প তাকে কি প্রকারের ফতোয়া দিয়েছিলেন? সে উত্তরে বললঃ তিনি আমাকে সন্তান প্রসব 
করার পর বিয়ে করার ফতোয়া দিয়েছেন। 


০2৮১ সর ১৯৮৮: ০৩৯ ৬ ৬5 এত হিট ৬ os ৬ [AYA 
১১35৯ 58525585555 

| EG ৩ ৩১৪ SS 
ইয়াহ্ইয়া ইব্‌ন কাযা'আ (র)...... মিস্ওয়ার ইব্ন মাখ্রামা (রা) থেকে বর্ণিত যে, 
সুবায়আ আস্লামীয়া তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করে। এরপর সে 


নবী ললল্প -এর কাছে এসে বিয়ে করার অনুমতি প্রার্থনা করলে, তিনি তাকে অনুমতি দেন । তখন 
সে অন্যত্র বিয়ে করে। 


০৮ 8)-%১/8 দ Fed al ০৪০০): Sw &1 08 oN. ১৭ 
5995390০৫১০ CS ৪৬ ০০০৬ Bh এ 2১5 ০৯ (৮5 
বাজরা ০০9১) SS ৬১৯ 5৬) না 


2, ৩৮৫০ ১ 3 ০08 a> ও El পনি fl ৮৮5 0৪) 

5514 হিডেন 
২০৭৯. পরিচ্ছেদ ঃ মহান আল্লাহ্‌র বাণী ঃ তালাকপ্রাপ্তা মহিলারা তিন কুরু (হায়েয) পর্যন্ত অপেক্ষা 
করবে । ইব্রাহীম বলেছেন ঃযে ব্যক্তি “ইদ্দতের মধ্যে বিয়ে করে, এরপর মহিলা তার কাছে তিন 
হায়েয পর্যন্ত অবস্থান করার পর দ্বিতীয় স্বামীও যদি তাকে তালাক দেয়, তবে সে প্রথম স্বামী থেকে 
সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। উক্ত তিন হায়েয তৃতীয় স্বামীর গ্রহণের জন্য যথেষ্ট হবে না। (বরং তার 
জন্য নতুনভাবে “ইদ্দত পালন করতে হবে ।) কিন্তু যুহ্রী বলেছেন ঃ যথেষ্ট হবে । সুফিয়ানও যুহ্রীর 
মত গ্রহণ করেছেন। মামার বলেন, মহিলা কুরু যুক্ত হয়েছে তখনি বলা হয়, যখন তার হায়েয বা 


রে 
15 Lb 


৭৬. . বুখারী শরীফ 


তুহুর আসে । 3 ৪০ ৩1% ৬ “তখন বলা হয়, যখন মহিলা গর্ভে কোন সন্তান ধারণ না করে।” 
(অর্থাৎ 'কুরু' অর্থ ME AE TS) 


8 bs ৩৯৮3 ৩১ ১ ১০০৯০ রি 
১০ Te SD 


725 


| 

২০৮০. পরিচ্ছেদ £ ফাতিমা বিন্ত কায়েসের ঘটনা এবং মহান আল্লাহ্র বাণী £ঃ আর তোমাদের 
প্রতিপালক আল্লাহ্‌কে ভয় কর, তোমরা তাদের বাসগৃহ থেকে বহিষ্কার করো না এবং তারাও যেন 
বের না হয়, যদি না তারা স্পষ্ট অশ্লীলতায় জড়িয়ে পড়ে, এসব আল্লাহ্র বিধান; যে আল্লাহ্‌র বিধান 
লংঘন করে, সে নিজেরই উপর অত্যাচার করে। তুমি জাননা, হয়ত আল্লাহ্‌ এরপর উপায় করে 


দেবেন...... আর তোমরা নিজেদের সামর্থ অনুযায়ী যে স্থানে বাস কর, তাদেরকে সে স্থানে বাস 
করতে দাও...... আল্লাহ্‌ কষ্টের পর শান্তি দিবেন। (সূরা তালাক ঃ ১-৭) 


2° SS. 2 ৬ পর - eo চা পরি ০ এন পভ ৩ - 


পপ ঠা 


AS a ছে 
128 ১৯৪ 58)৮ 


পা ৬ 


ESTA ELL TIT ৭৩) 
[৪৯৩৯] ইসমাঈল (র)...... কাসিম ইব্‌ন মুহাম্মদ ও সুলায়মান ইবৃন ইয়াসার (র) থেকে বর্ণিত যে, 
ইয়াহইয়া ইব্‌ন সাঈদ ইবন আস (র) ‘আবদুর রহমান ইব্‌ন হাকাম এর কন্যাকে তালাক দিলে 
‘আবদুর রহমান তাকে উম্মুল মু'মিনীন ‘আয়েশা (রা)-এর কাছে নিয়ে গেলে, তিনি মদীনার 
শাসনকর্তা মারওয়ানের কাছে বলে পাঠালেন ঃ আল্লাহকে ভয় কর, আর তাকে তার ঘরে ফিরিয়ে 
দাও। মারওয়ান বলেন, সুলায়মানের বর্ণনায় ‘আবদুর রহমান আমাকে যুক্তিতে পরাজিত করেছে। 
কাসিম ইবৃন মুহাম্মদের বর্ণনায় তিনি বলেন, ফাতিমা বিন্ত কায়েসের ঘটনা কি আপনার কাছে 
পৌছেনি? তিনি বললেন £ ফাতিমা বিন্ত কায়েসের ঘটনা স্মরণ না রাখলে তোমার কোন ক্ষতি 


তালাক ৭৭ 


হবেনা । মারওয়ান বললেন £ যদি মনে করেন ফাতিমাকে বের করার পিছনে তার দুর্ব্যবহার কাজ 
করেছে, তবে বলব, 54787 


পতি ০ 2৩9৪৪ 2০প১ তে 


৮০৮৮৩) ১7 ০১৮০৮ ০৫০০6 হি ৩৩০ ৬ এ ০ ও ২5০৮ ৩০ At. 


দি % 9 54 এ ভা 315৮৩ LLG yf x Lp af 
[৪৯৪০] মুহাম্মদ ইবৃন বাশৃশার (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ ফাতিমার কি 
হল? সে কেন আল্লাহ্‌কে ভয় করছেনা অর্থাৎ তার এ কথায় যে, তালাকপ্রাপ্তা নারী (তার স্বামীর 
ES VOL PL NY 
tL ০৪8০৫ dF সি 
ELS 4 এ ৩ এও IG লি পিপি 29৩ উকি ও তেজ ক উস, 


er 


fe LG ১৪ ০৩৯ ১৪১৪০ পা 0৫১) Sod Sh SSG 


% ED sf DY EU এডি ০৮৯৭ ১১৮১ IEC GUN ৮৮৩ 55 
[৪৯৪১] ‘আমর ইব্‌ন ‘আব্বাস রে)...... কাসিম রে) থেকে বর্ণিত । উরওয়া ইবন্‌ যুবায়র (রর) 
“আয়েশা রো)কে জিজ্ঞাস করল ঃ আপনি কি জানেন না, হাকামের কন্যা অমুককে তার স্বামী তিন 
তালাক দিলে, সে (তার পিতার ঘরে) চলে গিয়েছিল। তিনি বললেন ঃ সে মন্দ কাজ করেছে। 
উরওয়া বলল £ আপনি কি তার কথা শুনেন নি? তিনি বললেন ঃ এ হাদীস বর্ণনায় তার কোন 
কল্যাণ নেই। ইব্‌ন আবুয্যিনাদ হিশাম সূত্রে তার (হিশামের) পিতা থেকে আরও বর্ণনা করেন যে, 
‘আয়েশা (রা) এ কথাকে অত্যন্ত দোষণীয় মনে করেন। তিনি আরও বলেন, ফাতিমা একটা 


ভীতিকর স্থানে থাকত, তার উপর আংশকা থাকায় নবী কইল তাকে (স্থান পরিবর্তনের) অনুমতি 
প্রদান করেন। 


১ 9 MER লি 8১০০ ৬৩ তে না ক. YA) 


2১৮৬ ৬৯৬৬ 
২০৮১. পরিচ্ছেদ £ স্বামীর গৃহে অবস্থান করায় যদি তালাকপ্রাপ্তা নারী তার স্বামীর পরিবারের 
লোকজনদের গালমন্দ দেয়ার বা তার ঘরে চোর প্রবেশ করা ইত্যাদির আশংকা করে 


22৮ 312৯ ৬৯ লে ০৮ হেলে সে চপ & ২০ ৪ oe TT 


- 22৮৬ ৬০ WS ৩৫ 1 


৭৮ বুখারী শরীফ 


[৪৯৪২] হিব্বান রে)...... ‘উরওয়া (রা) থেকে বর্ণিত যে, “আয়েশা (রা) ফাতিমার কথাকে 

প্রত্যাখ্যান করেছেন। 

Le 6০৮১5 di GE 52480 ES Jed যু: এত BIH OL YAY 
১৭1) Ja? এগ || 

২০৮২. পরিচ্ছেদ ঃ মহান আল্লাহ্র বাণী £ তাদের জন্য গোপন করা বৈধ হবে না যা আল্লাহ্‌ তাদের 

জরায়ুতে সৃষ্টি করেছেন, হায়েয হোক বা গর্ভ সঞ্চার হোক 


্ +০2৫ ৮০৪ ০৮ ত! ১৬ পে ৫ . ৮৪? ০5 ৪ 
০০১4৬ ০০ ৯0 LF EEL ০০ A ৩০৩ ৮৮৮ ০ ০৬৪০ ৩০৩ AY 
Ed 2 টি ৮2. বু BE ‘ Kk চি টি তর ৩৫5 82 নি পরত TE প্‌ 
৬৮৮ PU ৬৩ io BLAS OB এ ০১৮০ ১১ ৩৩ EG GS এ ৬০০ ৮৮৬ 
i ই. 2০ UC ৪:25. 7৬০ ৪.2 ৮৮০ 27 ০০2০ গ ৬০ কে 4.4 
৩5 ৭ IG Colley ১০৮ ASN 23০৮০ ৮০ ভে EAE ৮৪) IU LS 


-1১. 0৪৪৬ 
[৪৯৪৩] সুলায়মান ইব্‌ন হারব (র)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, (হজ্জ শেষে) 
রাসূলুল্লাহ্‌ সঃ যখন রওয়ানা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়্যা (রা) বিষণ্ন অবস্থায় স্বীয় তাবুর 
দরজায় দাড়িয়ে গেলেন । তিনি তাকে বললেন ঃ মহা সমস্যা তো, তুমি তো আমাদের আটকিয়ে রাখবে। 
আচ্ছা তুমি কি তাওয়াফে যিয়ারত করেছ? বললেন ঃ হা । তিনি বললেন ঃ তা হলে এখন চলো । 
১৮1) GAD by Alt aay LSS Balt ও 0৯১০ FLAY OUT AY 
২০৮৩. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্র বাণী £ তালাকপ্রাপ্তাদের স্বামীরা (ইদ্দতের মধ্যে) তাদের ফিরিয়ে 
আনার অগ্রাধিকার রাখে এবং এক বা দু'তালাকের পর স্ত্রীকে ফিরিয়ে আনার পদ্ধতি সম্পর্কে 


21৩ বা লি পন হি ও ১ ভিন 5০1০৫ coe Gas so Lr 

Et 21০21 
[৪৯৪৪] মুহাম্মদ (র)...... হাসান রে) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ মা'কাল তার বোনকে বিয়ে 
দিলে, তার স্বামী তাকে এক তালাক প্রদান করে । 


৮০ ৫3০ BG 2 তল ভিত এস এ (৮ এ 01১০০ 89০ 
5828-25-৮6 EE NS EO 1525 SE 
75 ভা এ কি এস পি les 9৯০ উস AN ১৮ ০৫ ১ ০1 


০৯০ ৯৮০৪৩ 


EE AE EEE SOE তত, পি EA 1155 4৭ ৭৬৫০ 
এল Jos brs ৬6 ১ 2৯১ তত এজ ও CUS ০৫ ০৩০ > ০9০৮ 


৮: 


তালাক ৭৯ 


#2002 ০. 


LBS তে 2 ALAS (৫ AD bh lb 9১ : &। 979 কে) 
- dl ০১৯ ১৫3 ৮ 6 LE 3 HS ০৮০ 


[৪৯৪৫] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... . হাসান (র) থেকে বর্ণিত যে, মা'কাল ইব্‌ন ইয়াসারের বোন 
এক ব্যক্তির বিবাহাধীন ছিল। সে তাকে তালাক দিল। পুনরায় ফিরিয়ে আনলোনা, এভাবে তার 
ইদ্দত শেষ হয়ে গেলে সে আবার তার কাছে বিবাহের প্রস্তাব দেয় । মা'কাল (রা) ক্রোধান্িত হলেন, 
তিনি বললেন, সময় সুযোগ থাকতে ফিরিয়ে নিল না, এখন আবার প্রস্তাব দিচ্ছে । তিনি তাদের মাঝে 
(পুনর্বিবাহে) প্রতিবন্ধক হয়ে দীড়ালেন। এরপর আল্লাহ্‌ তা'আলা এ আয়াতটি অবতীর্ণ করেন ঃ 
“তোমরা যখন স্ত্রীদেরকে তালাক দাও এবং তারা তাদের ইদ্দত-কাল পূর্ণ করে, তখন তারা 
নিজেদের স্বামীদেরকে বিবাহ করতে চাইলে তোমরা বাধা দিও না...... (বাকারা £ ২৩২) । এরপর 
রাসূলুল্লাহ ঈলু তাকে ডাকলেন এবং তার সামনে আয়াতটি পাঠ করলেন। তিনি তার জিদ 
পরিত্যাগ করে আল্লাহ্‌র আদেশের অনুসরণ করেন। 


১৫০ ৩ পন AS ৩ ৯95৬ ২৫৪ এ ক এপ জম 
এ ৬০0 কর UB Sn 05০ el 84155810০0০ ০4 এ 
CAN NOG Ga te A ৩৮ এর EE Sas এ সর 


eb Gt Of পেল a 45 ৬4৩95 ty ৮৫ ০৮ ৩ 


ed ar ঙ 


12258555256, | ৮৯০৮৭ UU ২০১১০ 087 &। ০৬৬9 
8:0৪ 22 


55৮ CA % ০৪৩ এও ও দিত ll ০৮ ০৪ এ 409০ 2 OST ও 


৬০০৫ 


12৬ GAH OU ০০০, 
[৪৯৪৬] কুতায়বা (র)...... নাফি' (র) থেকে বর্ণিত যে, ইব্‌ন ‘উমর (রা) তীর স্ত্রীকে ঝতৃমতী 
অবস্থায় এক তালাক দেন। রাসূলুল্লাহ শুর তাকে আদেশ দিলেন, তিনি যেন তার স্ত্রীকে ফিরিয়ে 
আনেন এবং মহিলা পবিত্র হয়ে পুনরায় খতুমতী হয়ে পরবর্তী পবিত্রাবস্থা আসা পর্যন্ত তাকে 
নিজের কাছে রাখেন। পবিভ্রাবস্থায় যদি তাকে তালাক দিতে চায় তবে দিতে পারে; কিন্তু তা 
সংগমের পূর্বে হতে হবে । এটাই ইদ্দত, যে সময় তালাক দেয়ার জন্য আল্লাহ্‌ আদেশ দিয়েছেন। 
'আবদুল্লাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি তাদের বলেন ঃ তুমি যদি তাকে তিন তালাক 
দিয়ে দাও, তবে মহিলা অন্য স্বামী গ্রহণ না করা পর্যন্ত তোমার জন্য হালাল হবে না। অন্য বর্ণনায় 
ইব্‌ন “উমর (রা) বলতেন, "তুমি যদি এক বা দু" তালাক দিতে, কেননা, নবী লজ আমাকে 
এরূপই আদেশ দিয়েছেন। 


৮০ বুখারী শরীফ 


পাতা 


| alibi 20105 OU. Yet 
২০৮৪. পরিচ্ছেদ £ খতুমতীকে ফিরিয়ে আনা 
৩ পরি এ তা EDU TESCO TY 
০0৯৯ bt ০6 IOS Cas ns লে ০৪ ৬ ৮ ০৬ ০০ AY Al ৮ 
Gly Fk LCS, LU 805৩515০8৫৮ 38৮ HE Gs 
[৪৯৪৭] হাজ্জাজ (র)...... ইউনুস ইব্‌ন জুবায়র রে.) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইব্‌ন 
'উমরকে (হায়েয অবস্থায় তালাক দেওয়া সম্পর্কে) জিজ্ঞাস করলাম । তিনি বললেন ঃ ইব্ন “উমর 
(রা) তার স্ত্রীকে হায়েয অবস্থায় তালাক দিলে, “উমর (রা) নবী প্রহর কে এ বিষয়ে জিজ্ঞাসা করেন । 
তিনি স্ত্রীকে ফিরিয়ে আনার জন্য তাকে আদেশ দেন । এরপর বলেন £ ইদ্দতের সময় আস্লে সে 
তালাক দিতে পারে। রাবী বলেন, আমি বললাম, এ তালাক কি হিসাবে ধরা হবে? ইব্‌ন “উমর 
বললেন £ তবে কি মনে করছ, বরন জন্ম হন বেড়ান ক্রে। হেহিলে দায় কে 


+7" Ed 


৩/১ sy JU, 175 ০৪ wi Gs ৬৫ ৪ £ 4০ ৩৩. 5/২০ 


8:20 ৫০০ oh bi GE Sl বিএ) ৮০৮ ০ 
২০৮৫. পরিচ্ছেদ £ বিধবা নারী চার মাস দশ দিন শোক পালন করবে। যুহ্রী (র) বলেন, বিধবা 


কিশোরীর জন্য খোশবু ব্যবহার করা উচিত হবে না । কেননা, তাকেও ইদ্দত পালন করতে হবে 

. ০2০ ৮% ৮৫ (পভ SAF ০6 WIC ০৮ Gy ৮ de ৪০ [5৪৮ EAEA 

02 

১৬৮ সজল পুতি ৩৯ জ কট 0 লট এ ৯১ ত০ ০০৯৪ 
26 SANS 

টি ও ঘুজ ও ৫ IE fT ৪৮০ 28 te CGS = 


ডি 


SILA 81১০০ ০৮০ Be ৮৮9৬95৯০০57 Whe 


0১ EVILS ৬৯৫ ৩৯ pr bd fy খা ey 2৬ ey 7০৯, ১৭ 


০১০ ০১৭ BY ০৮ ১৯৪ পল ০৪৫ ও 9 এ অন 
এ জ্জ ১৮ ৩০ এড সাও ৬ সত 58 sb রি 


503 2 22 ০০৭ 


১! JS ০১৩ % ৯৪ ০ উড কউ সরে এও এ 


চর 


তালাক ৮১ 


৮৮5 ৩০৬ IHL ৩ জট ৩০৯5১ পন অব 220 ৩৪ 
FESS কে CSL, (৮১) এড BY Af BIL ৪ ও জু »। 4775 
3% dr I IGS IE OS YS EH SG জর এ ০৮০৩ 
IS dd ৮ এড ১৬ এটি BoE ৪৪ 053৩1 ভ 5১ ৮১৪১ sf জি 
SH সর্ত CL ৩ এ ৮০ এড A এ ৩১ ৪৪9 ০ ৮৯ 


G 
8:28. 5 


অভি ও ESM ও লুঠ এ ১ ৪5 Ue ৪ 


2 


টি, হল Ter eget En en Beit ৮৮7 227 
৯৮ SAS তপন লে ০৩ Nl তি এ lS & রি 52252222 


SOS 0 ৫ A 5 ৫৩ ০৫০ টি 3১৮ ও গড 5 এন ৩৮0 ৬০ 

১65 
[৪৯৪৮] আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... যায়নাব বিন্ত আবূ সালামা রো) থেকে বর্ণিত । তিনি 
বলেনঃ নবী সল্র্ধ -এর সহধর্মীণী উম্মে হাবীবার পিতা আবু সুফিয়ান ইবৃন হারব (রো) মৃত্যুবরণ 
করলে আমি তার কাছে উপস্থিত হই । উম্মে হাবীবা (রা) যা'ফরান ইত্যাদি মিশ্রিত হলদে রং এর 
খোশবু নিয়ে আসতে বললেন । তিনি এক বালিকাকে এ থেকে কিছু মাখালেন। এরপর তার নিজের 
চেহারার উভয় পার্শ্বে কিছু মাখলেন। এরপর বললেন £ আল্লাহ্‌র কসম! খোশবু ব্যবহার করার কোন 
প্রয়োজন আমার নেই। তবে আমি রাসূলুল্লাহ্‌ লক কে বলতে শুনেছি, আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী 
কোন মহিলার জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা বৈধ হবে না। কিন্তু স্বামীর 
মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করবে । যায়নাব (রা) বলেন ঃ যয়নব ব্নিত জাহ্‌শের ভাই 
মৃত্যুবরণ করলে আমি তার (যায়নাবের) নিকট গেলাম ৷ তিনিও খোশৃবু আনায়ে কিছু ব্যবহার 
করলেন। এরপর বললেন ঃ আল্লাহ্‌র কসম! খোশবু ব্যবহার করার কোন প্রয়োজন আমার নেই। 
তবে আমি রাসূলুল্লাহ্‌ ঈ্ধ কে মিম্বরের উপর বলতে শুনেছিঃ আল্লাহ্‌ পরকালে বিশ্বাসী কোন 
মহিলার জন্য কারো মৃত্যুতে তিন দিনের বেশী শোক পালন করা বৈধ হবে না তবে তার স্বামীর 
মৃত্যুতে চারমাস দশ দিন শোক পালন করতে পারবে । যায়নাব (রা) বলেন £ আমি উম্মে সালামাকে 
বলতে শুনেছি £ এক মহিলা রাসূলুল্লাহ জর -এর কাছে এসে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমার 
মেয়ের স্বামী মারা গেছে। তার চোখে অসুখ । তার চোখে কি সুরমা লাগাতে পারবে? তখন 
রাসূলুল্লাহ্‌ লুক দু-তিন বার বললেন, না। তিনি আরও বললেন ঃ এতো মাত্র চার মাস দশদিনের 
ব্যাপার । অথচ বর্বরতার যুগে এক এক মহিলা এক বছরের মাথায় বিষ্ঠা নিক্ষেপ করত । হুমায়দ্‌ 
বলেন, আমি যায়নাবকে জিজ্ঞাসা করলাম, এক বছরের মাথায় বিষ্ঠা নিক্ষেপ করার অর্থ কি? তিনি 
বলেন, সে যুগে কোন মহিলার স্বামী মারা গেলে সে অতিক্ষুদ্র একটি কোঠায় প্রবেশ করতো এবং 
১১- 


৮২ বুখারী শরীফ 


নিকৃষ্ট কাপড় পরিধান করত, কোন খোশবু ব্যবহার করতে পারত না। এভাবে এক বছর অতিক্রান্ত 
হলে তার কাছে চুতুষ্পদ জন্তু যথা - গাধা, বকরী অথবা পাখী আনা হতো । আর সে তার গায়ে হাত 
বুলাতো। হাত বুলাতে বুলাতে অনেক সময় সেটা মারাও যেত। এরপর সে (মহিলা) বেরিয়ে 
আস্তো। তাকে বিষ্ঠা দেয়া হতো এবং তা তাকে নিক্ষেপ করতে হতো । এরপর ইচ্ছা করলে সে 
খোশ্বু ইত্যাদি ব্যবহার করতে পারতো । মালিক (র)কে =: শব্দের অর্থ জিজ্ঞাসা করা হলে তিনি 
বলেনঃ “মহিলা এ প্রাণীর চামড়ায় হাত বুলাতো ৷” 


৪১৬০১ JS ০০৫ Ye A 
২০৮৩৬. পরিচ্ছেদ ঃ শোক পালনকারিণীর জন্য সুরমা ব্যবহার করা 


Cl fT ১৪ ৪৪৬ IS এত বি ৩০ ৫ পরডসে ৪৮ হে 
১৪০৭৮ 4॥ ০১ 7১19 6452 
রর টে 


নিযে ১০7 ৪225০ 


টে 2১3. 3458 4০৯, ৮4৭35 hes fis Ls Lk 


0 AM Uns de ILE G8 ও জে 
[৪৯৪৯] আদাম ইব্‌ন আবূ ইয়াস (র)...... উম্মে সালামা (রা) থেকে বর্ণিত আছে যে, জনৈক 
মহিলার স্বামী মৃত্যুবরণ করলে তার পরিবারের লোকেরা তার আখিযুগল নষ্ট হয়ে যাওয়ার আশং 
করল । তারা রাসূলুল্লাহ্‌ শর্ত -এর কাছে এসে তার সুরমা ব্যবহারের অনুমতি প্রার্থনা করল । তিনি 
বললেন ঃ সুরমা ব্যবহার করতে পারবে না । তোমাদের অনেকেই (জাহেলী যুগে) তার নিকৃষ্ট কাপড় 
বা নিকৃষ্ট ঘরে. অবস্থান করত । যখন এক বছর অতিক্রান্ত হত, আর কোন কুকুর সে দিকে যেত, 
তখন সে বিষ্ঠা নিক্ষেপ করত । কাজেই চারমাস দশ দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত সুরমা ব্যবহার 
করতে পারবে না (বর্ণনাকারী বলেন) আমি যায়নাবকে উম্মে হাবীবা (রা) থেকে বর্ণনা করতে শুনেছি 
যে, নবী শুর বলেছেন ঃ আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী কোন মহিলার জন্য কারো মৃত্যুতে তিন 
দিনের বেশী শোক পালন করা বৈধ নয় । তবে স্বামীর মৃত্যুতে চারমাস দশদিন শোক পালন করবে । 


££, রস Cee ৪৩ PEE EM AES 9:০8 ০2০25 ৫০০ ৪2০ ৪ পুত 
১29 ৪ His Hg 


[৪৯৫০] মুসাদ্দাদ (র)...... মুহাম্মদ ইব্‌ন সীরীন (র) থেকে বর্ণিত যে, উম্মে ‘আতিয়্যা (রা) 
নিষেধ করা হয়েছে। 


fi এ DU; 52 ৬০, Y «AV 


২০৮৭. পরিচ্ছেদ £ তুহুর (পবিত্রতা)- এর সময় শোক পালনকারিণীর জন্য কুস্ত (চন্দন কাঠ) 
খোশবু ব্যবহার করা 


2১২০৮ ১৪ পপ উম DEUS ও লও সত ও ৫০ পলি ৩৭ 
EE PE 2 ০ 

odd CE EOE 
[653] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘আবদুল ওহ্‌হাব (র)...... উম্মে 'আতিয়্যা রো) থেকে বর্ণিত। তিনি 
বলেন, আমাদেরকে নিষেধ করা হত, আমরা যেন কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক পালন না 
করি। তবে স্বামীর মৃত্যুতে চার মাস দশ দিন শোক পালন করতে হবে এবং আমরা যেন সুরমা 
খোশ্বু ব্যবহার না করি আর রঙীন কাপড় যেন পরিধান না করি তবে হাল্কা রঙের হলে দোষ নেই । 
আমাদেরকে অনুমতি দেওয়া হয়েছে, আমাদের কেউ যখন হায়েয শেষে গোসল করে পবিত্র হয়, 
তখন সে (দুর্গন্ধ দূরীকরনার্থে) আযফার নামক স্থানের কুস্ত (সুগন্ধি) ব্যবহার করতে পারে । তাছাড়া 
আমাদেরকে জানাযার পিছে পিছে যেতে নিষেধ করা হতো । 

ai OY Edi ৮5 OU. Y «AA 

২০৮৮. পরিচ্ছেদ £ শোক পালনকারিণী রং-করা সুতার কাপড় ব্যবহার করতে পারে 
be ০৫-32-4812 ৬০ পা ০০ ৬০ ৬ 2 ৬6০ টিপি উর. SLOSS 259, ০ ” 
১] ০১ PELE TET 
২ 2৯3০৯ ৮০ ৩ Bi FLY TI ৩৮৮ de 


3০৮৩ 9) 0৮ TY স্পটে ও Rb পিসি শত Ce ps 


-)এ৪9ি Ls ৩৫ BY ০০০ 
[৪৯৫২] ফায্ল ইব্‌ন দুকায়ন (র)...... উম্মে 'আতিয়্যা রো) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সর 
বলেছেন ঃ আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী কোন মহিলার জন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক শোক 
পালন করা বৈধ হবে না। তবে স্বামীর ব্যাপার ভিন্ন । আবার সুরমা ও রংগিন কাপড়ও ব্যবহার 
করতে পারবে না। তবে সৃতাগুলো একত্রে বেধে হালকা রং লাগিয়ে পরে তা দিয়ে কাপড় বুনলে তা 
ব্যবহার করা যাবে। আনসারী (র)...... উম্মে “আতিয়্যা (রা) থেকে বর্ণিত । নবী ব্রন্প নিষেধ 
করেছেন শোক পালনকারিণী যেন সুগন্ধি ব্যবহার না করে । তবে হায়েয থেকে পবিত্র হওয়া কালে 
(দুর্গন্ধ দূরীকরণার্থে) 'কুস্ত' ও 'আযফার' সুগন্ধি ব্যবহার করতে পারে। 


৮৪ বুখারী শরীফ 


এস ON 2 IB এ! 213) ০3১৭4) তত 5592 02209 SU. TY AA 
২০৮৯. পরিচ্ছেদ ঃ (মহান আল্লাহ্‌র বাণী) $ তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মৃত্যুমুখে পতিত হয়, 
তাদের স্ত্রীরা চার মাস দশ দিন প্রতীক্ষায় থাকবে । যখন তারা তাদের ইদ্দতকাল পূর্ণ করবে, তখন 


যথাবিধি নিজেদের জন্য যা করবে তাতে তোমাদের কোন অপরাধ নাই । তোমরা যা কর সে সম্বন্ধে 
আল্লাহ্‌ সবিশেষ অবহিত 


শেল গো ০ ০০০০ ৩৫০ BOE 50 UA Lal Ls SE ৮০০ [হা 
) পি লিট ৬ ভে 0৩ 503093১2416 95552 0509 2৯৬০ ০ 
০৩৩24 ty CD D0  2৮০ 82181 UIE ৩৮2 ৫৮১১ 
১০ ০১১০ te iY ঠা ৮৫০ CEN ০৯০৮ OB 0০ ০ J 
৮০০০৪০১১৬৯0 ভোর 
৭০৩৯০ ০৯৮ OY pO: এ MIG 2৯১ ০৮০৮ ও গজ এ 


০০55 


৬০২৯ LAS 2৩6 ৩ 5৮৬5 93১ ০৬৬ ৬6 ৬১৫ এড oly ও শি 


পতি 


SFE slat JG pL: SE ও 0৯9 ০০ ৪৩৬ > এ Yl এড Ue | 


CE ৯৬ এ ০১8 ০৯০৮ ০ রি ৩1) 2৮519 ০) hal 05 isis ৪ 


“ee 


এ এ) 520 আদ এ জে ELS ০ এজ 0 ০৬০ JU 0 CS SK 

-$ 
[৪৯৫৩] ইসহাক ইব্‌ন মানসূর (র)...... মুজাহিদ (র) থেকে বর্ণিত। মহান আল্লাহ্‌র বাণী ঃ 
“তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যায়” - তিনি এ আয়াতের ব্যাখ্যায় বলেন, স্বামীর বাড়ীতে 
অবস্থান করে এ ইদ্দত পালন করা মহিলার জন্য ওয়াজিব ছিল । পরে মহান আল্লাহ্‌ নাযিল করেন ঃ 
তোমাদের মধ্য সপক্রীক অবস্থায় যাদের মৃত্যু আসন্ন তারা যেন তাদের স্ত্রীদেরকে গৃহ থেকে বহিষ্কার 
না করে তাদের এক বছরের ভরণ-পোষণের ওসিয়্যত করে। কিন্ত যদি তারা বের হয়ে যায়, তবে 
বিধিমত নিজেদের জন্য তারা যা করবে তাতে তোমাদের কোন পাপ নেই। (আল্লাহ্‌ পরাক্রাস্ত ও 
প্রজ্ঞাময়) ৷ মুজাহিদ বলেন ঃ আল্লাহ্‌ তা'আলা সাত মাস বিশ দিনকে তার জন্য পূর্ণ বছর সাব্যস্ত 
করেছেন। মহিলা ইচ্ছা করলে ওসিয়্যত অনুসারে থাকতে পারে, আবার চাইলে চলেও যেতে পারে। 
একথাই আল্লাহ্‌ তা'আলা বলেছেন £ “বহিষ্কার না করে, তবে যদি স্বেচ্ছায় বের হয়ে যায় তবে তাতে 
তোমাদের কোন পাপ নেই” তাই মহিলার উপর ইদ্দত পালন করা যথারীতি ওয়াজিবই আছে। আবু 


তালাক ৮৫ 


নাজীহ্‌ এ কথাগুলো মুজাহিদ থেকে বর্ণনা করেছেন । “আতা বলেন, ইব্‌ন “আব্বাস (রা) বলেছেন ঃ 
অত্র আয়াতটি স্বামীর বাড়ীতে ইদ্দত পালন করার হুকুমকে রহিত করে দিয়েছে । অতএব, সে 
যেখানে ইচ্ছা ইদ্দত পালন করতে পারে । “আতা বলেন ঃ ইচ্ছা হলে ওসিয়্যত অনুযায়ী সে স্বামীর 
পরিবারে অবস্থান করতে পারে। আবার ইচ্ছা হলে অন্যত্রও ইদ্দত পালন করতে পারে । কেননা, 
মহান আল্লাহ্‌ বলেছেন ঃ “তারা নিজেদের জন্য বিধিমত যা করবে, তাতে তোমাদের কোন পাপ 
নেই।” ‘আতা বলেন' এরপর মিরাসের আয়াত নাযিল হলে “বাসস্থান দেওয়ার' হুকুমও রহিত হয়ে 
যায়। এখন সে যেখানে মনে চায় ইদ্দত পালন করতে পারে, তাকে বাসস্থান দেওয়া জরুরী নয় । 


LE ০ ১৮৪৯ FS of ও এ ৩ ৩০০ উদ BE ০ ৩৩ 5৪ 
এ পরি 3০ 

১58 পে ৩ তত সা 0৫ ol 95 539 ০১ LS লু 
টির সানি ৮৯,১৭3 
[৪৯৫৪] মুহাম্মদ ইব্‌ন কাসীর (র)...... উম্মে হাবীবা বিন্ত আবু সুফিয়ান (রা) থেকে বর্ণিত । যখন 
5 পৌছালো, তখন তিনি সুগন্ধি আনায়ে তার উভয় হাতে লাগালেন 
এবং বললেন ঃ সুগন্ধি লাগানোর কোন প্রয়োজন আমার নেই । কিন্তু যেহেতু আমি নবী নুর কে 


বলতে শুনেছি £ আল্লাহ্‌ ও পরকালে বিশ্বাসী কোন মহিলার জন্য কারো মৃত্যুতে তিন দিনের অধিক 
শোক পালন করা বৈধ হবে না। তবে স্বামীর মৃত্যুতে চারমাস দশদিন শোক পালন করতে হবে। 


১১১১৮ CIF: ০৯ 9৬) এ (ও ALE PU. YA 
৬০০ ৬ ৫0645 ny ০৬৮ UY ৪ 3 ss 
২০৯০. পরিচ্ছেদ £ বেশ্যার উপার্জন ও অবৈধ বিবাহ । হাসান (র) বলেছেন, যদি কেউ অজান্তে 


কোন মুহাররাম মহিলাকে বিয়ে করে ফেলে, তবে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে । মহিলা 
নির্দিষ্ট মোহ্‌র ছাড়া অন্য কিছু পাবে না । তিনি পরবর্তীতে বলেছেন, সে মোহ্‌রে মিসাল পাবে 


৩ 

০ 
ও 
0° 


৪০2৬ 


১১১৯৮ এ ১ পে ১ GA ok OE ভিত dt এ ৩ 9৮ এপ 
০২৬০৩ ৫ PR ৯৫? EI 2 2 270 ৬০ od ৮ i sto eo 
- ভা ০৮3 AS ০১৮3 ASS FH DE এ LE do) A ভা 
‘আলী ইবৃন আবদুল্লাহ্‌ (র)...... আবূ মাসউদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী হর 
কুকুরের মূল্য, গণকের পারিশ্রমিক এবং বেশ্যার উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন। 


বুখারী শরীফ 


০১ GH ৮০৪১ আর) ০৭ ৬6 9 45৮9 UIT মাও শা? 
৮2১) 
আদাম...... আবূ জুহায়ফা (রা)-এর পিতা থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন উক্তি অংকনকারিণী, উন্তি গ্রহণকারিণী, সুদ গ্রহিতা ও 
সুদ দাতাকে। তিনি কুকুরের মূল্য ও বেশ্যার উপার্জন ভোগ করতে নিষেধ করেছেন। 
চিত্রকরদেরকেও তিনি অভিসম্পাত করেছেন । 
৮56৬ লি LF ৮৬৮ of LDL ১6 বড ০০৮ সিন ০ ০০ ৩০০ এ 
৪৩ AS ৪88 ভা ৬৫ ৮০: 
[৪৯৫৭] “আলী ইব্‌ন জা'দ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। অবৈধ পন্থার মাধ্যমে দাসীর 
উপার্জিত অর্থ ভোগ করতে নবী ক্লু নিষেধ করেছেন। 
০013 0৮ 0 ৬ 4 ০৮৯ ৫ 855 BE ০৮১০ ১০৮ PU. YAN 
২০৯১. পরিচ্ছেদ ঃ নির্জনবাসের পরে মোহ্রের পরিমাণ, অথবা নির্জনবাস ও স্পর্শ করার পূর্বে 
27571757777 
২১৪ রি এ “৬ পরও ১4৪০০ রা 
1 ০০৫ 24291 fel 0 ও Gt bY dos ০291 ১ 


পাঠ পণ 


5019 2 ৯৬ 3 ৩33৮2558530 ৩০ এ SE Ea 
৬ ৫ ১13 ৬৬ ০৮১১৪ ৪১৩ জজ ০৩৩৬ 0 "205 0৮5 0787 


৬ চা 


- ৩০৩ ০১৭ 34১ 
[৪৯৫৮] ‘আমর ইবৃন যুরারা রো)...... সাঈদ ইবৃন জুবায়র রে) থেকে বর্নিত। তিনি বলেন, আমি 
ইব্‌ন উমরকে জিজ্ঞাসা করলামঃ যদি কেউ তার স্ত্রীকে অপবাদ দেয়? তিনি বললেন, 
নবী জ্রক্( আজলান গোত্রের এক দম্পতির বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে দেন । নবী সুর বলেন £ 
আল্লাহ জানে তোমাদের দু'জনের একজন অবশ্যই মিথ্যাবাদী । সুতরাং তোমাদের মধ্যে কেউ কি 
তাওবা করতে রাযী আছ? তারা উভয়ে অস্বীকার করল । তিনি পুনরায় বললেন ঃ আল্লাহ্‌ অবহিত 
আছেন তোমাদের একজন অবশ্যই মিথ্যাবাদী । কাজেই তোমাদের মধ্যে কে তাওবা করতে রাষী 


তালাক ৮৭ 


আছ? তারা কেউ রাবী হল না। এরপর তিনি তাদেরকে পৃথক করে দেন । আইয্যুব বলেনঃ “আমর 
ইব্‌ন দীনার আমাকে বললেন, এই হাদীসে আরো কিছু কথা আছে, আমি তা তোমাকে বর্ণনা করতে 
দেখছি না। রাবী বলেন, লোকটি তখন বলল, আমার মাল (স্ত্রীকে প্রদত্ত মোহর) ফিরে পাব না? 
তিনি বললেন ঃ তুমি কোন মাল পাবে না। যদি তুমি সত্যবাদী হও, তবুওতো তুমি তার সাথে সংগম 
করেছ । আর যদি মিথ্যাবাদী হও, তাহলে তো কোন প্রশ্রই আসে না। 


শি তিন রী ৬ ৮৬ পিঠ 5 6 রশি ০৯৪৪৪ রা 5০৪৫ + Pl 
৮০21 ৮০৩ ০ ৮5 তেও: IW IA PA SDA. YAY 
3A EL SUL, 15 Goal OS Cs 910 এ| ০১১০০ ৮5 
৮১৬৪ DN SU OBS SUS af SS dt 0৫ ৩৫ ০02০ ৬৬ ৬৮ 
iY Es 2B ঢ 2 PES Fd 
৬৬৮১১ ০৬ rr ৪ 2৪১৬] 
২০৯২. পরিচ্ছেদ £ তালাকপ্রাপ্তা নারীর যদি মোহ্‌র নির্ণিত না হয় তাহলে সে মুত“আ পাবে । কারণ 
মহান আল্লাহ্‌ বলেছেন £ তোমরা নিজেদের স্ত্রীদেরকে স্পর্শ করা কিংবা তাদের জন্য মোহ্র ধার্য 
করার পূর্বে তালাক দিলে তোমাদের কোন পাপ নেই। তোমরা তাদের সংস্থানের ব্যবস্থা করো। 
বিত্তবান তার সাধ্যমত এবং বিত্তহীন তার সামর্থ্যানুযায়ী...... তোমরা যা কর আল্লাহ্‌ সে সব 
দেখেন। আল্লাহ্‌ আরও বলেছেন ঃ তালাকপ্রাপ্তা নারীদেরকে প্রথামত কিছু দেওয়া মুত্তাকীদের 


কর্তব্য । আর লি'আনকারিণীকে তার স্বামী তালাক দেওয়ার সময় নবী সহ তার জন্য মুত 'আর 
কিছু দিয়ে দেওয়ার কথা উল্লেখ করেন নি 


৮০০ ৩০6 চে ০ ৮৪০ ৬৮ ১৮৮১৮ ০৪০ ও ৮৮ LB ৩০ [aol 
০ প্‌ EY ae Hn - ০১ এ পা ৮৪ Hg Se 24 
০৮১ 2৩ ৩1 LLYN USI BM এক ০৯ ০১৪১৩৪ IU HB দি 
এ CE ০ 0৮96 le ডি আর্ত 9৩০ ICY IG ৪5 & 41 ০০০৪ 

৫5 ৩৮ এ) এআ এ wl আর ভিড এ ৭৬ 
[৪৯৫৯] কুতায়বা ইব্‌ন সাঈদ (র)...... ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্নিত আছে যে, নবী 
সুর লি'আনকারী স্থামী-স্ত্রীকে বলেছিলেন, আল্লাহই তোমাদের হিসাব গ্রহণ করবেন । তোমাদের 
একজন মিথ্যুক । তার (মহিলার) ওপর তোমার কোন অধিকার নেই । সে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! 
আমার মাল? তিনি বললেন ঃ তোমার কোন মাল নাই । তুমি যদি সত্যই বলে থাক, তাহলে এ মাল 
তার লজ্জাঙ্থানকে হালাল করার বিনিময়ে হবে । আর যদি মিথ্যা বলে থাক, তবে এটা চাওয়া তোমার 


জন্য একান্ত অনুচিত । 


০৫5 
ভরণ-পোষণ অধ্যায় 


০৫৫1৫2- 
ভরণ-পোষণ অধ্যায় 


<n 9এ। ১০৭ 090 290 Gi ৪ 0 লি 0) 
পরিবার-পরিজনের জন্য খরচ করার ফযীলত । (মহান আল্লাহ্‌র বাণী) £ লোকেরা তোমাকে 
জিজ্ঞাসা করে তারা কি খরচ করবে? বল ঃ প্রয়োজনের অতিরিক্ত...... পৃথিবী ও পরকালে । হাসান 
(র) বলেন, ৭। অর্থ অতিরিক্ত । 
019) 3৩ ০৮০ 0৩ ৯89 ৪৮ ৮ ০ ৩৫০ ১৪ প্রতি সে এ 
HIGH Lk IB জগ ০০8 ০৩০৩ ১৮ লি SAAN সঃ 
Le TUN WLS %) EVE 8 0 2 
আদাম ইব্‌ন আবূ ইয়াস (র)...... আবূ মাসউদ রো) থেকে বর্ণিত। রাবী বলেন, আমি 


তাকে জিজ্ঞাসা করলাম £ এ কি নবীঞ্ঞ্জ্ণ থেকে? তিনি বললেন, (হা) নবী হর থেকে বর্ণিত। 


তিনি বলেছেন ঃ সাওয়াবের আশায় কোন মুসলমান যখন তার পরিববার-পরিজনের জন্য খরচ করে, 
তা তার সাদাকায় পরিগণিত হয়। 


পপ Les ৬ 7৬০ ce লে ed fe ৪ ৪:৪৫ 11৫78 ee হে 2 
তা ce টা ৯ পতি 5৮ 4৮ 
-০৩ Ef সা 2 0 গলা ঝি JG IG HE ক ৭১০১ of LE SH 


ইস্মাঈল (র)...... আবৃ হুরায়রা (রা) থেকে বর্নিত যে, রাসূলুল্লাহ্‌ লু বলেছেন £ মহান 
আল্লাহ্‌ বলেন, তুমি খরচ কর, হে, আদম সন্তান! আমিও খরচ করবো তোমার প্রতি । 


৯২ বুখারী শরীফ 


৮০ পা ৬ সানা শা 96 এ) ৮:১৮ ৮০ ৬১০ ০ ৬ লে ৪১ [any 
30 এ নিত "9 ০১৩০৩ হি ০১1 ০০ ০০৩১ সু ll JG 09 
- Gd ৮5০ 
[৪৯৬২] ইয়াহইয়া ইব্‌ন কাযা'আ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
সল্প বলেছেন £ বিধবা ও মিসকীন-এর জন্য (খাদ্য যোগাতে) সচেষ্ট ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় 
মুজাহিদের ন্যায় অথবা রাত জেগে ইবাদতকারী ও দিনভর সিয়াম পালনকারীর মত । 
৪৯:০০ BB RAL AC LF ১০০ ও পর 55 এপ 
৪ রে ৬1225568528 SGU IDSA 22 5৯855 4 ১88 
950৩ 2 019 aS a2 UNH ভা ৬ JG LE এ। ৪৮১ ৮৬০ 
CELE 512 CL 13 ৫ 54৪৬ Ll 9 এও ORG Ll SY IG AS IC, 
9 ভা ১ el 3 ০৩0 NAST BE LP এ LE পল USS 
৪ রা | Bde. Bn FEO hs পি রত ৪৪425 , Ra EY Ee EE 
PI ৮০৪১৭০৪০৫০৪ dp Byles DIL ৬ ৭০ 
মুহাম্মদ ইবৃন কাসীর (র)...... সা'দ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ঃ আমি মক্কায় 
রোগগ্রস্ত হলে রাসূলুল্লাহ্‌ লু আমার পরিচর্যার জন্য আস্তেন। আমি বললাম, আমার তো মাল 
আছে। সেগুলো সব আমি ওসিয়্যত করে যাই? তিনি বললেন ঃ না । আমি বললাম $ তাহলে অর্ধেক? 
তিনি বললেন £ না। আমি বললাম ঃ তবে এক-তৃতীয়াংশ? তিনি বললেন $ এক-তৃতীয়াংশ করতে 
পার। এক-তৃতীয়াংশই বেশী । মানুষের কাছে হাত পেতে ফিরবে ওয়ারিসদেরকে এরূপ ফকীর 
অবস্থায় ছেড়ে যাওয়ার তুলনায় তাদেরকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম । আর যা-ই তুমি খরচ 
করবে, তা-ই তোমার জন্য সাদকা হবে । এমনকি যে লোকমাটি তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিবে, 
তাও। আল্লাহ্‌ তোমাকে দীর্ঘজীবী করবেন এই আশা । তোমার দ্বারা অনেক লোক উপকৃত হবে, 
আবার অন্যেরা (কাফির সম্প্রদায়) ক্ষতিগ্রস্তও হবে । 
০৩৪) ৯৭ ৬৬ 28521 ৮3 শত, ৭ ৭ 
২০৯৩. পরিচ্ছেদ £ পরিবার-পরিজনের উপর ব্যয় করা ওয়াজিব 
৬ 03 0০ পর এ 0 ডা পি ভিড ০৮ ৪ ৫৮ [AR 
পি ০০ Pee SEE PE ’ EIR টি ee 5? ৮2. হা 5৪০ ঞ ক “es 
০9108 ০ ৩০৭ ১৯13 ৬৮ ৩০ ৬ BLD ৬ BH ভা 5৩ এ আআ ৬০১ ৪৮০১ 


4 ০১৪ ও সি এ) গত HE শন ১৪ I ৩ এ) ৬৬৪ 


ভরণ-পোষণ ৯৩ 


UL 171৩ «1505 ০০ এ! ভা ০ 42524) ৮৮ 


+ 549১ (লা ১5 ০৬ ও 38 ও। 4১ 5৫1০৬ 
[উড] উর ইব্‌ন হাফ্স রে)... . আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী লৰ বলেছেন $ Sn HE SEO REGO SAE রাকে রড 
হাত নীচের হাতের চাইতে শ্রেষ্ঠ । যাদের ভরণ-পোষণ তোমার যিম্মায় তাদের আগে দাও । (কেননা) 
স্ত্রী বলবে, হয় আমাকে খাবার দাও, নতুবা তালাক দাও । গোলাম বলবে, খাবার দাও এবং কাজ 
করাও । ছেলে বলবে, আমাকে খাবার দাও, আমাকে তুমি কার কাছে রেখে যাচ্ছ? লোকেরা জিজ্ঞাসা 
করলঃ হে আবু হুরায়রা আপনি কি এ হাদীস রাসূলুল্লাহ্‌ ই থেকে শুনেছেন? তিনি উত্তরে বললেন 
এটি আবূ হুরায়রা জামবিলের নয় (বরং হুযুর প্র থেকে) ॥ 


bl) 


৩7 ৬ ১০৯৮০ এ ০ ০৩ ৬৫০ এ ৩৩ ০৪৮0 4০ ৪০০ [ও 


৪ তু 


9০ 9০ IU NE A ০6 ৮৬৪ rl of Bn 


In টি ভিউ bb ০2 ৩৬ ও 
[৪৯৬৫] সাঈদ ইব্‌ন “উফায়র (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ সর 
বলেছেন £ উত্তম দান তা-ই, যা দিয়ে মানুষ অভাবমুক্ত থাকে । যাদের ভরণ-পোষণ তোমার দায়িত্ব 
তাদের থেকে আরম্ভ কর। 


J ০এএ ০৮৪9 Al ৬ 2০৩ Oj AY ০ UY 


২০৯৪. পরিচ্ছেদ ঃ পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখা এবং তাদের জন্য খরচ 
97 


i Lee ot 
১ LE do 2১৮ ৮৮০ DL LE SAI ক Lin ০০ ০৮৫৫ 


পা 


রি ৩ BY ৮৯ AINE ই প্র 


১. কারো কারো মতে সব -এর সম্পর্ক পূর্বের উক্তির সাথে । পূর্ণ হাদীস হুযূর দুল থেকে শ্রুত নয়, বরং শেষ 
অংশ আবু হুরায়রা (রা)-এর নিজস্ব ব্যাখ্যা । 


৯৪ বুখারী শরীফ 


মুহাম্মদ ইব্‌ন সালাম রে)...... মামার (র) থেকে বর্ণিত। তিনি বলেন, সাওরী (র) 
আমাকে জিজ্ঞাসা করলেন ঃ কোন ব্যক্তি তার পরিবারের জন্য বছরের বা বছরের কিছু অংশের খাদ্য 
সঞ্চয় করে রাখা সম্পর্কে আপনি কোন হাদীস শুনেছেন কি? মা'মার বলেন £ তখন আমার কোন. 
হাদীস স্মরণ হলো না। পরে একটি হাদীসের কথা আমার মনে পড়ল, যা ইব্‌ন শিহাব যুহ্রী (র) 


মালিক ইব্‌ন আওসের সুত্রে “উমর (রা) থেকে বর্ণনা করেছেন যে, নবী লুল বনু নাধীরের খেজুর 
বিক্রি করে ফেলতেন এবং পরিবারের জন্য এক বছরের খাদ্য সঞ্চয় করে রাখতেন 


J পে 95৪ 48 পি 55 JG tly রে 

৮৮৩ 24428 ৬ ৫০১৪০৪০৪৪৬৫ পল 
১ +স ES il ৩৫৩ ৩৩ ডে of ss LAL 4০ 1535 ৬০ - 5050৩ 4০০ 
১২-১2-71৮9 ৯ 85৩০ ৪৩533 ও ৩ আগ এ 
J BG 2০919491733 0৩ ৭ ১১৩ ৭ কা oy 
I Ce IE Cl ES ৩০৭৪ ৬৪ কন UG ৬১ pr ৬ ১১০৪ 
০৯৯ fC ৫০2 ০০৬ ১5 3 ০০৯ CS EF সস LP গণ ৪ ০ 
(5৮ SH ২৬ LS Veh: RJ, ০৮৩ ৮ ০৪০৬ 0০45 ০০৪ 
১০7 NA ৪৩০ তত ৩৬০৪ ৭ 05 i 3০ 0050০ ০৮40১ 
এ CFU এও A ১6 ০৪ ৪ YG ৭৩৯ ১৪ ও ১১৮৪ Cr BS 
HS SG GE ৮৪০৩, 20১ JG 23 JG ৭০১১ JG উ ২) ৮45 3১০ 
জে 1১৩ ০০৫ US SS es ০০ ৯ GB Ty ০৮ ৩৬ ৯২ এ এখ। 
4388 ৯। ১ LTE 2৬ ও 55 4 017 ০2:44) এড 4 ০৮ 
এ GE ও কি এ ৬৬৭ এ পুত জে HEY ক ৩০৩ 
টি ০৮035 be ree ৪৪ গুন এড (উজ ৯05০) DEG ০৩) 
TLD SS Be SU এজ জজ 05৩08 0 ৭৪ yo aw tog 
% 50৬) ৬ SELES ১৩ ০১১ SLL jo ৯৬ 5১৩৮৩) এ ৩৩ এঠও 


Hd 4৮.) ৫৪ এ 40৮৮ ৩০ UF PS SACS WS MG এ সি ৩৩ 


প্‌ 


ভরণ-পোষণ | ৯৫ 


Pe 24 ১ 20, 


দিত dy ary tis A Of DEE 42০ ৫০ ০৪ ৭১ চি Cf, 3 
পরি Ht 1 TES এ ও ও SF GAD gt ta NS 
০৪০ Gb RY 3% 51 ০৮১ ৮ এ ৫১ 4৭ ০০ ৩৯ 
1৮ ৪5 তি ২০৪৪ ৩৫ ৩৯০ পা জি হজ USA Bo 
৩4৬ ৩৮ ০০০9 পুর ৪59৩) Hd ০১০) «৯৮ ৩ ৩৪ 
৩১০১ 4৩ ১55৩1 ০৩ 229৬ Mh Ew | ৬১০48 ৩১ GO YL 
5০95 ৮৯১ ৮৮ ৩০১৯ 35। ১০৭3৩ ৩০৪ Lg) 
৮ 2১৮ 509 ২০১১7০০০৪১০ 005 ০ ১৪ ০৭, 1০৫৩ ৩2১১ 


পাল 


০০১৩ ৫৫ ৩ ১8 ৩০ LE উ৮ ৩০১ 2 5৩৩ এ তল এ ৫০ এ 

- ৩০৫০৫ ৪$ 
সাঈদ ইব্‌ন “উফায়র (র)...... মালিক ইব্‌ন আওস ইব্‌ন হাদাসান রো) থেকে বর্ণিত। 
তিনি বলেন £ আমি “উমর (রা)-এর কাছে উপস্থিত হলাম; এমন সময় তার দারোয়ান ইয়ারফা এসে 
বলল, উসমান আবদুর রহমান, যুবায়র ও সা'দ ভেতরে প্রবেশ করার অনুমতি চাইছেন । আপনার 
অনুমতি আছে কি? তিনি তাদের অনুমতি দিলেন। মালিক (র) বলেন ঃ তারা প্রবেশ করলেন এবং 
সালাম করে বসলেন। এর কিছুক্ষণ পর ইয়ারফা এসে বলল ঃ “আলী ও “আব্বাস (রা) অনুমতি 
চাইছেন; আপনার অনুমতি আছে কি? তিনি হা বলে এদের উভয়কেও অনুমতি দিলেন । তাঁরা প্রবেশ 
করে সালাম দিয়ে বসলেন। তারপর ‘আব্বাস (রা.) বললেন £ হে আমীরুল মু'মিনীন! আমার ও 
'আলীর মধ্যে ফয়সালা করে দিন। উপস্থিত “উসমান ও তার সঙ্গীরাও বললেন £ হে আমীরুল 
মু'মিনীন! এদের উভয়ের মধ্যে ফয়সালা করে দিন এবং একজন থেকে অপর জনকে শাস্তি দিন। 
“উমর (রা) বললেন £ থাম! আমি তোমাদেরকে সেই আল্লাহ্‌র কসম দিয়ে জিজ্ঞাসা করছি, যার 
আদেশে আসমান ও যমীন ঠিকে আছে। তোমারা কি জান যে, রাসূলুল্লাহ্‌ শুক্ল্$ বলেছেনঃ 
আমাদের কেউ ওয়ারিস হয় না । আমরা যা রেখে যাই তা সাদকা।' এ কথা দ্বারা রাসূলুল্লাহ হরর 
নিজেকে (এবং অন্যান্য নবীগণকে) বুঝাতে চেয়েছেন। সে দলের লোকেরা বললেন ঃ নিশ্চয়ই 
রাসূলুল্লাহ্‌ ফল তা বলেছেন । তারপর “উমর রো) “আলী ও “আব্বাস (রা)-কে লক্ষ্য করে বললেন ঃ 
আল্লাহ্‌র কসম দিয়ে জিজ্ঞাসা করছি, তোমরা দু'জন কি জান যে, রাসূলুল্লাহ্‌ সই এ কথা বলেছেন। 
তারা বললেন ৪ অবশ্যই তা বলেছেন। ‘উমর (রা) বললেন, এ ব্যাপারে আমার বক্তব্য হলো ঃ এ 


৯৬ বুখারী শরীফ 


মালে আল্লাহ্‌ তার রাসূলকে একটি বিশেষ অধিকার দিয়েছেন, যা তিনি ছাড়া আর কাউকে দেননি । 
আল্লাহ্‌ বলেছেন. $ আল্লাহ্‌ ইয়াহুদীদের নিকট থেকে তার রাসূলকে যে ফায় (বিনাযুদ্ধে প্রাপ্ত সম্পদ) 
দিয়েছেন...... সর্বশক্তিমান পর্যন্ত । (হাশর £ ৬) একমাত্র রাসূলুল্লাহ্‌ সর -এর জন্য নির্ধারিত ছিল। 
আল্লাহ্র কসম! তিনি তোমাদের বাদ দিয়ে একাকী ভোগ করেন নি এবং কাউকে তোমাদের উপর 
প্রাধান্য দেননি । এ থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং কিছু তোমাদের মধ্যে বিতরণ করেছেন। 
শেষ পর্যন্ত এ মালটুকু অবশিষ্ট থেকে যায়। এ মাল থেকেই রাসূলুল্লাহ্‌ করল তার পরিবারের সারা 
বছরের খরচ দিতেন । আর যা উদ্বৃত্ত থাকত, তা আল্লাহ্‌র রাস্তায় ব্যবহার্য মালের সাথে ব্যয় করতেন । 
রাসূলুল্লাহ ঈল্ক্জ জীবনভর এরূপই করেছেন। আল্লাহর কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি, 
তোমরা কি এ বিষয় জান? তারা বললেন ঃ হা । এরপর তিনি আলী ও ‘আব্বাস (রা)-কে লক্ষ্য করে 
বললেন £ আমি আল্লাহ্র কসম দিয়ে তোমাদের জিজ্ঞাসা করছি, তোমরা কি এ বিষয় জান? তারা 
উভয়ে বললেন $ হা । এরপর আল্লাহ্‌ তার নবীকে ওফাত দিলেন । তখন আবু বক্র রো) বললেন ঃ 
আমি রাসূলুল্লাহ্‌ লজ -এর স্থলাভিষিক্ত । আবূ বক্র এ মাল নিজ কবজায় রাখলেন এবং এ মাল 
খরচের ব্যাপারে রাসূলুল্লাহ্‌ হস -এর অনুসৃত নীতিই অবলম্বন করলেন । “আলী ও "আব্বাসের দিকে 
ফিরে ‘উমর (রা) বললেন £$ তোমরা তখন মনে করতে আবূ বক্র এমন, এমন । অথচ আল্লাহ্‌ 
জানেন এ ব্যাপারে তিনি সত্য কল্যাণকামী, সঠিক নীতির অনুসারী । আল্লাহ্‌ আবূ বক্‌্রকে ওফাত 
দিলেন। আমি বললামঃ আমি রাসূলুল্লাহ ঈর ও আবূ বক্র (রা)-এর স্থলাভিষিক্ত এর পর আমি 
দু'বছর এ মাল নিজ কবৃজায় রাখি। আমি এ ব্যাপারে রাসূলুল্লাহ স্ন ও আবূ বকরের অনুসৃত 
নীতির-ই অনুসরণ করতে থাকি । তারপর তোমরা দু'জন আসলে; তখন তোমরা উভয়ে, এক্যমত 
ছিলে এবং তোমাদের বিষয়ে সমন্বয় ছিল। তুমি আস্লে ভ্রাতুম্পুত্রের সম্পত্তিতে তোমার অংশ 
চাইতে । আর এ আসলো শ্বশুরের সম্পত্তিতে স্ত্রীর অংশ চাইতে । আমি বলেছিলাম £ তোমরা যদি 
চাও, তবে আমি এ শর্তে তোমাদেরকে তা দিয়ে দিতে পারি, তোমরা আল্লাহ্‌র সহিত ওয়াদা ও 
অংগীকারবদ্ধ থাকবে যে, এ ব্যাপরে রাসূলুল্লাহ লুক আবু বক্র এবং এর কর্তৃতৃ হাতে পাওয়ার পর 
আমিও যে নীতির অনুসরণ করে এসেছি, সে নীতিরই তোমরা অনুসরণ করবে । অন্যথায় এ ব্যাপারে 
আমার সাথে কোন কথা বলবে না। তখন তোমরা বলেছিলে £ এ শর্ত সাপেক্ষেই আমাদের কাছে 
দিয়ে দিন। তাই আমি এ শর্তেই তোমাদের তা দিয়েছিলাম । তিনি বললেন £ আমি তোমাদের 
সকলকে আল্লাহ্র কসম দিয়ে জিজ্ঞাসা করছি, অমি কি এ শর্তে এটি তাদের কাছে দেইনি? তারা 
বললেন ঃ হা । তারপর তিনি “আলী ও “আব্বাস রো)-কে লক্ষ্য করে বললেন ঃ আল্লাহ্‌র কসম দিয়ে 
তোমাদের জিজ্ঞাসা করছি, আমি কি এ শর্তেই এটি তোমাদের কাছে দেইনি? তারা বললেন ঃহা। 
তিনি বললেন ঃ তবে এখন কি তোমরা আমার কাছে এ ছাড়া অন্য কোন ফয়সালা চাইছ? সেই সত্তার 
কসম! যার আদেশে আসমান-যমীন টিকে আছে, আমি কিয়ামত পর্যন্ত এ ছাড়া অন্য কোন ফয়সালা 
দিতে প্রস্তুত নই। তোমরা যদি উল্লেখিত শর্ত পালন করতে অক্ষম হও, তাহলে তা আমার জিম্মায় 
ফিরিয়ে দাও তোমাদের পক্ষ থেকে আমিই এর পরিচালনা করব। 


ভরণপোষণ ৯৭ 


SFL ALS ০০ 2১১9৮৮৮0099 : 0৬ dt 0৬) শত ৫১৭৩ 
বি 10599 4১৮) 0৬) OA ৮4 এ AE 2০০০০ ৮ 
£0% ও 5, sb ৮৬১১ ৮ ৮ ৮০১ GD এস এ ৮০০ ৮৩ 51) 
১৬১) 2509 8913 ১৩4 Of bn SE GA ০০ LS 08) 1০ ০ ০০৫ 
০১৬ ৪০ tn এ 9১9 LE 3850 পক ম এন ৩৯১ amp CLS ৪ 08 
Op ১৩ ০8 ১৮0 dy ole do ০ Vad ip সখ 2 এট এ 
১৪ এছ 9 কও তে 9 ৩ ০ এ! ও 1০0৮ ০৮৮ MLS 49 
46 CE 9$ ১৩49 Ute ০০7 56 JUGS 9009৬ 52000 ১01 Ld wb 

45৬5 Bad ১১৩0 ০৫৩ olf 26 ৬০১ OST Sf 
২০৯৫. পরিচেছদ £ মহান আল্লাহ্‌র বাণী £ মায়েরা যেন তাদের সন্তানদের পূর্ণ দু'বছর দুধ পান 
করায়, সেই পিতার জন্য যে পূর্ণ সময়কাল পর্যন্ত দুধ পান করাতে চায়)...... তোমরা যা কর আল্লাহ্‌ 
তা দেখেন। তিনি আরো ইরশাদ করেন ঃ তাকে গর্ভে ধারণ ও দুধ ছাড়ানোর সময় তিরিশ মাস। 
তিনি আরও বলেন £ যদি তোমরা অসুবিধা বোধ কর, তাহলে অপর কোন মহিলা তাকে দুধ পান 
করাতে পারে। সচ্ছল ব্যক্তি স্বীয় সাধ্য অনুসারে খরচ করবে...... প্রাচুর্য দান করবেন। ইউনুস, 
যুহ্রী থেকে বর্ণনা করেন যে আল্লাহ্‌ নিষেধ করেছেন কোন মাকে তার সন্তানের জন্য ক্ষতিগ্রস্ত করা 
হবে না। আর তা হলো এরূপ যে, মাতা একথা,বলে বসলো, আমি একে দুধ পান করাব না । অথচ 
মায়ের দুধ শিশুর জন্য উৎকৃষ্ট খাদ্য এবং অন্যান্য মহিলার তুলনায় মাতা সন্তানের জন্য অধিক 
স্নেহশীলা ও কোমল । কাজেই পিতা যথাসাধ্য নিজের পক্ষে থেকে কিছু দেওয়ার পরও মাতার জন্য 
দুধ পান করাতে অস্বীকার করা উচিত হবে না । এমনিভাবে সন্তানের পিতার জন্যও উচিত নয় সে 
সন্তানের কারণে তার মাতাকে কষ্ট দেওয়া অর্থাৎ কষ্টে ফেলার উদ্দেশ্যে শিশুর মাকে দুধ পান 
করাতে না দিয়ে অন্য মহিলাকে দুধ পান করাতে দেওয়া ৷ হা, মাতাপিতা খুশী হয়ে যদি কাউকে 
ধাত্রী নিযুক্ত করে, তবে তাতে কোন দোষ নেই । তেমনি যদি তারা উভয়ে দুধ ছাড়াতে চায়, তবে 
তাতেও তাদের কোন দোষ নেই, যদি তা পারস্পরিক সম্মতি ও পরামর্শের ভিত্তিতে হয়ে থাকে। 
4৮০ দুধ ছাড়ানো 

১৫025895535 Be ৬19 ৮00 28 LU YAN 
২০৯৬. পরিচ্ছেদ £ স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী ও সন্তানের খরচ 


১৩- 


৯৮ বুখারী শরীফ 


১৪১৮ 15০৮ os ০৮৮ 08 ৩০০9 এ Uf চি ৩৮ US [EAA 
১৮4৫ রি ae ভি “0 শি ঙ পি ০ EA ঞ পে রং প্‌ 
) ৮১০৩৮ এ] ০5৮০ ৫ ৩ খু চু ১৬ গজ CU 5 । ৮৮০ এ 
বানি রিবা বএরারা রা BE তে ১১ 518471518-6.51355- 84৮52 

- SIA LY 9৩ এড ও sg পি এত 96০৬ rs 
[৪৯৬৮] ইব্‌ন মুকাতিল (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, হিন্দা বিন্ত 'উত্বা 


এসে বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আবু সুফিয়ান কঠিন লোক । আমি যদি তার মাল থেকে পরিবারের 
কাউকে কিছু দেই তাহলে আমার গুনাহ হবে কি? তিনি বললেন, না; তবে সঙ্গতভাবে ব্যয় করবে। 


প 
পারত ঠ 


৪ 2০১ 55 পু ০ JU 6৩ 05 ০৭০ 2৮ SUM এ ৩৬৮ ৮৭ ৫০ [EAA 
2 0 ঠা ও ৪ ও ০ ri 522 e 1 “eo J রি Ed পা 30, ৬ 
০০৮০ 49 ০০৭ 28 ৮6 ৫৮50 AS Lg AL al By JURE 0 ০ 45 এ 
[৪৯৬৯] ইয়াহইয়া রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী প্র বলেছেন £ যদি কোন 

মহিলা স্বামীর উপার্জন থেকে বিনা হুকুমে দান করে, তবে সে তার অর্ধেক সাওয়াব পাবে। 

or 4 ঙ ৬ 
৫৮2১ প্র 2১ 2৭ ০৮ পাত ৫ খত 
২০৯৭. পরিচ্ছেদ £ স্বামীর গৃহে স্ত্রীর কাজ কর্ম করা 

পে ৪ 57৪ f ৪ পপ £ শে প্র পপ ৪ ec ter ls 6, পে ৫ 
UD ৪৩ ৬ ৩০০ PEP ৪4৮ এ মুখ ৩০ LT IS ৮৩ ৩০০ (৬০ 
পা পারার ৪... ৮০32 শে 82৯০৪ ARS 2৮178. 
৬৯০০5 ৩৫ 2 AU ASEH লে রগ UE Bro ঘ৮ও ০19 
রি গন ৬০ ০৬ নে 2৫ ৫ 5 ¥ ৪ ০2 রর i ৪৫৫ ৪০৫ ৮72 2 2 
JES ঘর ৭৮ 405 ০১553) BAS AD 5) 5 2৬ ধাঁ ও 
পা পাত তা পা ঞ পর পর পা পাত 2 টানি ৬ পালা পা পা 
MS) ৪ Ed USSG SE 9৬ 0 ৬ ৩ ৩০০৪ ৬০৬ 
৬৯, ০ মা প ৪ or 2 Sd রত ke বারন a” রড বি ao ক চি 
7৮019 IL Ce 2 এড আস 9৭০৪ ভি এত 45 SG ০০৯১ এ 
ততে নি ১৫ পে তে ৫০০৩ EEL LE 2 2555 8 ০ 274 
VAS ০১১৩১ UN I CED) ৮১৩ ৬৯০৪ ৩০০ এ 8১৬৩৬ 
Ed ৬ ৮৮9৮০ জজ রি ei 
সন 08 ৮৮ pn এ ওঠ) 
[৪৯৭০] মুসাদ্দাদ রে)...... আলী (রা) থেকে বর্ণিত যে, একদা ফাতিমা (রা) যাতা ব্যবহারে তার 
হাতে যে কষ্ট পেতেন তার অভিযোগ নিয়ে নবী কলন -এর কাছে আসলেন । তার কাছে নবী জল - 
এর নিকট দাস আসার খবর পৌছেছিল। কিন্তু তিনি হুযূর হলত কে পেলেন না । তখন তিনি তার 


অভিযোগ “আয়েশার কাছে বললেন । হুযুর সুত্র ঘরে আস্লে “আয়েশা (রা) তাকে জানালেন । 
‘আলী (রা) বলেন ঃ রাতে আমরা যখন শুয়ে পড়েছিলাম, তখন তিনি আমাদের কাছে আসলেন। 


ভরণ-পোষণ ৯৯ 


আমরা উঠতে চাইলাম, কিন্তু তিনি বললেন ঃ তোমরা উভয়ে নিজ স্থানে থাক । তিনি এসে আমার ও 
ফাতিমার মাঝখানে বসলেন । এমনকি আমি আমার পেটে তার পায়ের শীতলতা অনুভব করেছিলাম । 
তারপর তিনি বললেন ঃ তোমরা যা চেয়েছ তার চেয়ে কল্যাণকর বিষয় সন্বন্ধে তোমাদের অবহিত 
করব না? তোমরা যখন তোমাদের শয্যাস্থানে যাবে, অথবা বললেন £ তোমরা যখন তোমাদের 
বিছানায় যাবে, তখন তেত্রিশবার 'সুবৃহানাল্লাহ', তেত্রিশবার “আল্‌ হামৃদুলিল্লাহ্ এবং চৌত্রিশবার 
“আল্লাহ্‌ আকবার" পাঠ করবে । খাদেম অপেক্ষা ইহা তোমাদের জন্য অধিক কল্যাণকর । 


520 ০১৬ N.Y. AA 
' ২০৯৮. পরিচ্ছেদ ঃ স্ত্রীর জন্য খাদিম 


৪7৪ পপ পপ ৬ টা ৬০ Heat Le oN EC DR ৪:17: 2 
১৬ তত ৪ al Lal dl AE ৪০৬ ILE SI ৬৮ ০16৭৬) 

2 Lf রা eg Sat ees Es “oe 5 ° 1০০ ডল 
ই) dt ৩৮০ ৮৮৩ NAb জা 9 জি ০6 ০১৬৭ এন জা 9৫ ০৯০ 
রর ৪৮) ৮ 2 পপ পঠ সি ?- ৬.০ Ge. ০ =" ৪7177 20645 ঠা: 
০9১৩১ UW ৬5৩ 3৬ Md এ ০0 ৮ 9১ ৩১৮৯ 3০ LSE 20 


0 ০22 PT ME OEE AN EG NEE NC সি ভি এক পুত 


ERA ৮ 


| - ke AS ২১ IU ০:৮০ SY 5 এ SG US ১৯৯১ 
হুমায়দী (র)...... ‘আলী (রা) থেকে বর্ণিত যে, ফাতিমা (রা) একটি খাদেম চাইতে 
নবী প্র -এর কাছে আস্লেন। তিনি বললেন $ আমি কি তোমাকে এর চাইতে অধিক কল্যাণকর 
বিষয়ে খবর দিব না? তুমি শয়নকালে তেত্রিশবার সুবহানাল্লাহ্‌, তেত্রিশবার আলহামৃদুল্লাহ্‌ এবং 
চৌত্রিশবার আল্লাহু আকবার পাঠ করবে। পরে সুফিয়ান বলেন £ এর মধ্যে যে কোন একটি 
চৌত্রিশবার । “আলী রো) বলেন ঃ এরপর থেকে কখনোও আমি এগুলো ছাড়িনি ৷ জিজ্ঞাসা করা হলো 
সিফ্ফীনের রাতেও না? তিনি বললেন $ সিফ্ফীনের রাতেও না। 

4১8 Jr চি কত তম 

২০৯৯. পরিচ্ছেদ £ নিজ পরিবারে গৃহকর্তার কাজকর্ম 
১০৬৭০ 2১01 25 LEG ০ সন ৩০ AE ৩৬52৮ 2 ১০৯০ ৩৪০০ 
"৮১৩৬ ৩ aH তি টি ৪৮০ হেড ৩৫০ এ৪ ৩ 
-০০৮ SBI BY সে Le 
মুহাম্মদ ইব্‌ন 'আর“আরা (র)...... আসওয়াদ ইব্‌ন ইয়াধীদ (র) থেকে বর্ণিত । তিনি 


বলেন ঃ আমি ‘আয়েশা (রা)কে জিজ্ঞাসা করলাম, নবী হক গৃহে কি কাজ করতেন? তিনি বললেনঃ 
তিনি ঘরের কাজ-কর্মে ব্যস্ত থাকতেন, আর যখন আযান শুনতেন, তখন বেরিয়ে যেতেন। 


১০০ | বুখারী শরীফ 
5549 5 84 5 ৮5 0৪ SU 58758 EY 9 ৮9 502, 

০১১2৩ 
২১০০. পরিচ্ছেদ ঃ স্বামী যদি (ঠিকভাবে) খরচ না করে, তাহলে তার অজান্তে স্ত্রী তার ও সন্তানের 
7558 


Ld 


2৩৯ ১2৩ ১০৮ ৮ 
SH 9 ৫ 51৪4৫ পেত ৯৮ ০৯০ 9৩০ ঘর আও 0০ ৪ ও মুত ও 

- SA BL, 9 ৪৪৫ ৩ ৪৬ ০৬ তে ও 9১ ৬০৬5৭ 
[৪৯৭৩] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র) নিতুর “আয়েশা (রা) থেকে বর্ণিত যে, হিন্দা বিন্ত “উত্বা বললঃ 
ইয়া রাসূলাল্লাহ! আবূ সুফিয়ান একজন কৃপণ লোক । আমাকে এ পরিমাণ খরচ দেননা, যা আমার ও 


আমার সন্তানদের জন্য যথেষ্ট; তবে তার অজান্তে যা আমি (চাই) নিতে পারি । তখন তিনি বললেন ঃ 
তোমার ও তোমার সন্তানের জন্য নিয়মানুসারে যা যথেষ্ট হয় তা তুমি নিতে পার। 

25201) ০4 ০০১ 9 ৩3) হানা hie PU. 3৯১৭ 
২১০১, পরিচ্ছেদ ঃ স্বামীর সম্পদ রক্ষণাবেক্ষণ ও তার জন্য খরচ করা 


০ ND + ) af ১০ এ৩ bh ৫০ ১৩৮ ৫ dr ৯০৮ ০৪ এ [eave 
১. 93 EB 505 081 08০১০ পদ UU MISA [502০৭ 
col ০১ তি টোপ BELT CYS ধা 

88 EF ১০৩৫ ০৫3 LW ০6 চা 
[৪৯৭৪] ‘আলী ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ রে)...... আবূ হুরায়রা রো) থেকে বর্ণিত যে, রাসূল্লাহ্‌ হর 
বলেছেন ঃ উষ্টারোহীণী নারীদের মধ্যে কুরায়শ গোত্রের নারীরা সর্বশ্রেষ্ঠা। অপরজন বলেন £ 


কুরায়শ গোত্রের সৎ নারীগণ, তারা সন্তানের প্রতি শৈশবে খুব স্নেহশীলা এবং স্বামীর প্রতি বড়ই 
ধরি তার সঙ্গালের। জে উাবিরা ও ইনুর জাকের সুনেও টক হাহীনটি সি মাছে! 


০১১5৬ ৮০ 59০5 OU. YY 
২১০২. পরিচ্ছেদ £ মহিলাদের যথাযোগ্য পরিচ্ছদ দান 


se eo পপ 


2 যারা 


ভরণ-পোষণ ১০১ 


হাজ্জাজ ইব্‌ন ম্হাল (র)...... ‘আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ নবী হুল -এর 
কাছে রেশৃমী পোশাক আসল । আমি তা পরিধান করলে তার চেহারা মোবারকে অসন্তরষ্টির চিহ লক্ষ্য 
করলাম। তাই আমি এটাকে খন্ড খন্ড করে আপন মহিলাদের মধ্যে বিতরণ করে দিলাম। 


কি 


8543 2 (9) মতন ০৪ OU. ও * 
২১০৩. পরিচ্ছেদ £ সন্তান লালন-পালনে স্বামীকে সাহায্য করা 
le ঠা. ৬০৬০ ৪৫:88: ৮৫০০ ক ৪ AN 
1 ৮ ৮৮9 MAE ৩ লাজ 26 5০6 26 230 01 সে পি ১০ এ [AVA 
PNT 


০১১৪ I এ মন ০৯8 ০০৩ 55 5 5 ০45 af Bl ০৩ ০ 
3 ১৫59৪ ০৪৩ 20104 IG কন ৪৫ 2৬ En ও 
0১4 252 ঝা 3৩ রী A] ly 00 14৯4 EGE OP PES Tf Le 
fMBL STIG LLL 06 CH Hl ০৯5০ ৮৬৮ ৮৫9 ০৯০৪ 

= Va 
[৪৯৭৬] মুসাদ্দাদ (র)...... জাবির ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত । তিনি বলেন, সাতটি বা 
(বর্ণনাকারীর সন্দেহ) নয়টি মেয়ে রেখে আমার পিতা ইন্তিকাল করেন তারপর আমি এক বিধবা 
মহিলাকে বিয়ে করি। রাসূলুল্লাহ্‌ জল্ু্র আমাকে জিজ্ঞাসা করলেন ঃ জাবির ! তুমি বিয়ে করেছ? 
আমি বললাম ঃ হা। তিনি তারপর জিজ্ঞাসা করলেন ঃ কুমারী বিয়ে করেছ না বিধবা? আমি 
বললাম ঃ বিধবা! তিনি বললেন ঃ কুমারী করলে না কেন? তুমি তার সাথে প্রমোদ করতে, সেও 
তোমার সাথে প্রমোদ করতো । তুমিও তাকে হাসাতে, সেও তোমাকে হাসাতো। জাবির রো) 
বলেন £ আমি তাকে" বললাম £ অনেকগুলো কন্যা সন্তান রেখে আবদুল্লাহ্‌ (তার পিতা) মারা 
গেছেন তাই আমি ওদের-ই মত কুমারী মেয়ে বিয়ে করা পছন্দ করিনি । আমি এমন মেয়েকে বিয়ে 
করলাম, যে তাদের দেখাশোনা করতে পারে। তিনি বললেন ঃ আল্লাহ্‌ তোমাকে বরকত দিন 
অথবা বললেন ঃ কল্যাণ দান করুন। 


dal ৪৬ AIS OU. YN 
২১০৪. পরিচ্ছেদ £ নিজ পরিবারের জন্য অসচ্ছল ব্যক্তির খরচ 


৬ চা oe ur 


০০:০৯ ৬৪ ol 0 ৩০ ৯০ ও AL ০০ ty 0 of Bis Fea 
JG ৭) JG ২০5 38 4৮০৬ (এ 2০১0৮ ০5৯ 


১০২ বুখারী শরীফ 


ডি 
৯3০48 পে এডি এ এও ক ০৪0০6 ০ হও ৩৩ 9৮৪ 


| 04০ UE Ef SF 9৩ এ ও IG 515 Uf ০৩ 05 EEF 


পা Ftd 


০ ৩৮ ই পা ৬৯০০ এও ভিড এপ ও ৩৪ ও এ GY} 

19) ৮9 Ju তা 
[৪৯৭৭] আহ্মাদ ইব্‌ন ইউনুস রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সর - 
এর নিকট এক ব্যক্তি এলো এবং বললো আমি ধৃংস হয়ে গেছি। তিনি বললেন ঃ কেন? সে বললো ঃ 
রামাযান মাসে আমি (দিবসে) স্ত্রী সহবাস করে ফেলেছি । তিনি বললেন £ একটি দাস মুক্ত করে 
দাও। সে বললো ঃ আমার কাছে কিছুই নেই । তিনি বললেন ঃ তাহলে একাধারে দু'মাস রোযা রাখ । 
সে বলল ঃ সে ক্ষমতাও আমার নেই । তিনি বলেন £ তবে ষাটজন মিসকীনকে আহার করাও । সে 
বললো £ সে সামর্থ্যও আমার নেই । এ সময় নবী 2 -এর কাছে এক বস্তা খেজুর এল ৷ তিনি জিজ্ঞাসা 
করলেন ঃ প্রশ্বকারী কোথায়? লোকটি বললো £ আমি এখানে । তিনি বললেন ঃ এগুলি দিয়ে সাদকা 
কর। সে বললো ঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের চেয়ে অভাব্গ্স্তকে দিব? সেই সত্তার শপথ! যিনি 
আপনাকে সত্য দীনসহ পাঠিয়েছেন, মদীনার প্রস্তরময় দু'পার্শ্বের মধ্যে আমাদের চেয়ে অভাব্গ্রস্ত 
কোন পরিবার নেই । তখন নবী জর হাসলেন এমন কি তার চোয়ালের দাত মোবারক পর্যন্ত দেখা 
গিয়েছিল এবং বললেন ঃ তবে তোমাদেরই অনুমতি দেওয়া হল। 


৯1০০ ০১ 2৪5 By অন ৩6 05) 5৪৯ ৩৪ © SET oN Y\.০ 
৮:৪১ ৬০৮ 2 এ এ ৬০৬ ১2১১৬ 
২১০৫. পরিচ্ছেদ ঃ ওয়ারিসের উপরেও অনুরূপ দায়িত্ব আছে। মহিলার উপরেও কি এমন কোন 


দায়িত্ব আছে? আর আল্লাহ্‌ তা'আলা এমন দু'ব্যক্তির দৃষ্টান্ত. দিয়েছেন, যাদের একজন বোবা, কিছুই 
ডে স্র তয়৷ লা তর ভুভিতবিরি রাজার বেরা বধ 


৪ 8০৫০1 ees ef e ces ৰ 
EE RE হত এ ১৮০০৬ ০৯ ৪৮2 
৮. ৬6৬৮৮ রন se FL 
Gl fl চা এ এ চি 0১] 5০5 ০ wl dul 
(৫ al ০৮40৭ IG Cf A OG UG eS এ 


[৪৯৭৮] মূসা ইব্ন ইসমাঈল (র)...... উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
জিজ্ঞাসা করলাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আবু সালামার সন্তানদের জন্য ব্যয় করলে তাতে আমার কোন 


ভরণ-পোষণ ১০৩ 


সাওয়াব হবে কি? আমি তাদের এ (অভাবী) অবস্থায় ত্যাগ করতে পারি না। তারা তো আমারই 
সন্তান । তিনি বললেন ঃ হা, তাদের জন্য খরচ করলে তুমি সাওয়াব পাবে । 


০০ ৫58৩ ৪১৬ 0৯ ১৫ ১৩৬ ৬৩ ০৮৩৮ ৪০০ 
রা ১১ ৪১০৩ 5: দিত 2০১ পপ ১৭ 3. 2 TEL তত CU ” 
২ ১০৬৬ 1950 শেপ 0৯১ ৩৩৪৮ এ ৩] ও 5৮০5 ৫ ১৯ CGE Mo) 
ATA Es Loses z দর eet ৯55 পরুন. জে বা - ০ 
- sb ৩০ INS IF ১৪৯ I ৯৮০৪৩ SIS dU FY SAS ৩ SL ৩ 
[৪৯৭৯] মুহাম্মদ ইব্‌ন ইউসুফ (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, হিন্দা এসে 
বলল £ ইয়া রাসূলাল্লাহ্‌। আবু সুফিয়ান কৃপণ লোক । আমার ও সন্তানের প্রয়োজন মতো আমি যদি 
তার মাল থেকে কিছু গ্রহণ করি, তবে কি আমার গুনাহ হবে? তিনি বললেন ঃ ন্যায়সঙ্গতভাবে নিতে 


পার। নবী কুলক -এর উক্তি £ যে ব্যক্তি (খণ ইত্যাদির) কোন বোঝা অথবা সন্তান সম্ভতি রেখে মারা 
যাবে, তার দায়দায়িত্ব আমার উপর । 
৫২4 2 95 ৬5 ৪ ০৮) EEE SS BIE 
£ e205 এ তি ১২ VS Bj ৪0 রি ১ +s" al STORE ES “eos o£ 
JG Le ৪০ 0৮2৩ ভা ৩৬৬৪ 4১০০ Of LE ও ০১ 2৪০১ গা 
78758157255 
পা 52০০৫ ৬ 2of টিন 9 Co ৯:88 বি 5 2455: - 
C+ 8৮০৯ ei ডি 59১০৩ ও) ৮) CHI এ এআ তেও Lb Se 
-5698 35550543৩09 ও YG 390 
[৪৯৮০] ইয়াহইয়া ইব্‌ন বুকায়র (র)...... আবু হুরায়রা রো) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ ত্র -এর 
কাছে খণগ্রস্ত কোন মৃত ব্যক্তিকে (জানাযার জন্য) আনা হলে, তিনি জিজ্ঞাসা করতেন ঃ সে কি খণ 
পরিশোধ করার মত অতিরিক্ত কিছু রেখে গেছে? যদি বলা হত যে, সে ঝণ পরিশোধ করার মত 
সম্পদ রেখে গেছে, তাহলে তিনি তার জানাযা পড়তেন। অন্যথায় তিনি মুসলমানদের বলতেন £ 
তোমরা তোমাদের সাথীর জানাযা পড়। তারপর আল্লাহ্‌ যখন তার জন্য অসংখ্য বিজয়ের দ্বার খুলে 
দিলেন, তখন তিনি বললেন £ আমি মুমিনদের নিজেদের চেয়েও বেশী ঘনিষ্ঠতর। সুতরাং 
মুমিনদের মধ্যে যে কেউ ঝণ রেখে মারা যাবে, তা পরিশোধ করার দায়িত্ব আমার-ই । আর যে 
ব্যক্তি সম্পদ রেখে যাবে, তা তার উত্তরাধিকারীরা পাবে। 


০৯০১ ০০3৭] 0৫ pd SU YN 
২১০৬. পরিচ্ছেদ £ দাসী ও অন্যান্য মহিলা কর্তৃক দুধ পান করানো 


৮ প্‌ 


MEGA AE SSE 55806565425 


১০৪ বুখারী শরীফ 


55175 টিটি 


১ ৩৫০৬৩ ৫ 9% dn 3৮5 ৫ ৪ ১৭ ৬১ ০৬ তা 2৭ ৩ 
EDR IDG ৩1৭ BLL IS দন প্রতি ৯১ শত 
৮ ০৮53৬ FLL পু) ০৭ 2০০ তে জজ ও গ্রে ৮ ৩৬০৯৮ 


তি 


-৮$/ Hf কর বু BF UG GAD ০৪ CAE 0৩) কস YS LSI 
[৪5৮১] ইয়াহইয়া ইবুন বুকায়র (র)...... নবী দর -এর স্ত্রী উম্মে হাবীবা (রা) থেকে বর্ণিত। 
তিনি বলেন, আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আমার বোন আবু সুফিয়ানের মেয়েকে আপনি বিবাহ 
করুন । তিনি বললেন £ তুমি কি তা পছন্দ কর? আমি বললাম, হা । আমি তো আর আপনার 
সংসারে একা নই। যারা আমার সঙ্গে এই সৌভাগ্যের অংশীদার, আমার বোনও তাদের অন্তর্ভুক্ত 
হোক তাই আমি বেশী পছন্দ করি । তিনি বললেন ঃ কিন্তু সে যে আমার জন্য হালাল হবে না? আমি 
বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ্‌র কসম! আমাদের মধ্যে আলোচনা হচ্ছে, আপনি নাকি উম্মে 
সালামার মেয়ে দুর্রাকে বিয়ে করার ইচ্ছা করেছেন? তিনি বললেন ঃ উম্মে সালামার মেয়েকে? আমি 
বললাম ঃ হা। তিনি বললেন ঃ আল্লাহ্র কসম! সে যদি আমার কোলে পালিত, পূর্ব স্বামীর রসে 
উম্মে সালামার গর্ভজাত সন্তান নাও-হতো, তবু সে আমার জন্য হালাল ছিল না। সে তো আমার 
'দুধ-ভাইয়ের কন্যা । সুওয়ায়বা আমাকে ও আবু সালামাকে দুধ পান করিয়েছে । সুতরাং তোমাদের 
কন্যা ও বোনদের আমার সামনে পেশ করো না। শুয়াইব যুহরি থেকে বর্ণনা করেছেন যে, উরওয়া 
বলেছেন ঃ সুওয়ায়বাকে আবূ লাহাব মুক্ত করে দিয়েছিল। 


2৮8১০ 
আহার সংক্রান্ত অধ্যায় 


4০৬ 
৬ 
Pe li 


A 


আহার সংক্রান্ত অধ্যায় 


FEF DD জা BELG LE fw dn ০৯ 


৮১০ 0 ০৪ 9] ০০৩০ 19৮1) SC 2 114 : 10) 
আল্লাহ্‌ তা'আলার বাণী ঃ আমি যে রিযিক তোমাদের দিয়েছি তা থেকে পবিত্রগুলো আহার কর। 
তিনি আরও বলেন £ তোমাদের উপার্জিত পবিত্র বস্তু থেকে আহার কর । তিনি আরও বলেন ঃ পবিত্র 
বু থেকে আহার কর এব সন কর্মনীর হও তোমরা যা করছ আমি তা জানি। 


ios oe eis, 2 cL 
রা ৭৯৮০১ ৩৩৩৮ LE AAY| 


28717155555 Gh gE Si ০ ভি 

নে 61 ৩০, 0 এ 

[৪3৮২] মুহাম্মদ ইব্‌ন কাসীর (র)......আবূ মূসা আশৃ*আরী (রা) থেকে বর্ণিত যে, নবী দে 

বলেছেন £ তোমরা ক্ষুধার্থকে আহার করাও, রোগীর পরিচর্যা করো এবং বন্দীকে মুক্ত করো। 
সুফিয়ান বলেছেন, “২” অর্থ বন্দী। 

OF G3 পর OF পি OF ৪ এ এল এ ৯ পার এপ [tar 


পঙণ 5 


৪ fo. প 
৮750৬ লে ০৪ ০ ও UI Ul HALES ০03 5:০৯ 


৫ ৪০. Ge. 


১৮৪ dl শপ, ০৫ হা 2 ১৩৯০ ০ টি Cl & ০7৫১০ A> ন 2275 


5. ০৮ ৩ তে 2৩ 


ও ডা 75717725725 ০52১ 006 ৮5 595 
8 ১৩০ ৩০ এ 


st 20 


১০৮ বুখারী শরীফ 


ৰস ৪.৫ EES Ht MNS পপ 2 5.5 ০০৮০5255222 sel err 
০4৮5 ১০০১ sh Syl ৬ 5 ২228 DAS ও ৪৩ ৮ A PS ০০০৪ 
০৯ 21:71 A A CE GD ৩ et LOS চল, 5:০5 
Ie ৩৮৩ ০১ ৩৬১ MIFST, ৪০০ 2৫ ৩৬ SHAS 7৮৮ ৮০ 
04152145০58 ৮ 8 পি এপার ৮76 পন ৬০১০৯ ee LL acs 
ES IS IY By ৮ ৪ এ BY SLOMAN UD By LS 


9৮৮৩৪ 5 ৩৫ fy 3 
[৪৯৮৩] ইউসুফ ইব্‌ন ঈসা রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 
মুহাম্মদ লে -এর পরিবার তার ইন্তিকাল অবধি একাধারে তিন দিন আহার করে পরিতৃপ্ত হন নি। 
আরেকটি বর্ণনায় আবূ হাযিম আবু হুরায়রা রো) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, একদা 
আমি প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় আক্রান্ত হই। তখন উমর ইব্‌ন খাত্বাবের সাথে সাক্ষাৎ করলাম এবং 
মহান আল্লাহ্‌র (কুরআনের) একটি আয়াতের পাঠ তার থেকে শুন্তে চাইলাম । তিনি আয়াতটি পাঠ 
করে নিজ গৃহে প্রবেশ.করলেন। এদিকে আমি কিছু দূর চলার পর ক্ষুধার যন্ত্রণায় উপুড় হয়ে পড়ে 
গেলাম । একটু পরে দেখি রাসূলুল্লাহ্‌ লল্$ আমার মাথার কাছে দাড়ানো । তিনি বললেন £ হে আবু 
হুরায়রা। আমি লাব্বাইকা ইয়া রাসূলাল্লাহ্‌ ওয়া সা'দায়কা' (আমি হাযীর, ইয়া রাসূলাল্লাহ, আপনার 
সমীপে) বলে সাড়া দিলাম ৷ তিনি আমার হাত ধরে তুললেন এবং আমার অবস্থা বুঝতে পারলেন। 
তিনি আমাকে বাড়ীতে নিয়ে গেলেন এবং আমাকে এক পেয়ালা দুধ দেওয়ার জন্য আদেশ করলেন। 
আমি কিছু পান করলাম। তিনি বললেন £ আবু হুরায়রা! আরো পান কর । আবার পান করলাম । 
তিনি পুনরায় বললেন ঃ আরো । আমি পুনর্বার পান করলাম । এমনি কি আমার পেট তীরের মত 
সমান হয়ে গেল। এরপর আমি উমরের সাথে সাক্ষাৎ করে আমার অবস্থার কথা তাকে জানালাম 
এবং বললাম £ হে উমর! আল্লাহ্‌ তা'আলা এমন একজন লোকের মাধ্যমে এর বন্দোবস্ত করেছেন 
যিনি এ ব্যাপারে তোমার চেয়ে বেশী উপযুক্ত। আল্লাহ্‌র কসম! আমি তোমার কাছে আয়াতটির পাঠ 
শুনতে চেয়েছি অথচ আমি তোমার চেয়ে তা ভাল পাঠ করতে পারি । উমর (রা) বললেন ঃ আল্লাহর 
কসম! তোমাকে আপ্যায়ন করা আমার নিকট লাল বর্ণের উটের চেয়েও অধিক প্রিয় । 


১০৯০০ 35819 ual এ তাও ভি 05৬ 

২১০৭. পরিচ্ছেদ £ আহারের পূর্বে বিস্মিল্লাহ্‌ বলা এবং ডান হাত দিয়ে আহার করা 
৯১৩০ এ শিস 28 তা এস ৩৩ ০৩৬০ এপ dr ৮০৮ ৪০ এ [A] 
35) 4৮০৯৮ ৩৬১৩ CS JAKE প্রতি ৮৪৬০৩ 
৬১৬০১ চস ৪ষ্জ Bt I 295 ১০০ Yt 
AES BH (0 0৩ শা ৩৪ এ তে চা ৮ ৬৪) এ এ 


-4450595০06 YU ds 


আহার সংক্রান্ত ১০৯ 


[৪৯৮৪] “আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ (র)...... “উমর ইব্‌ন আবু সালামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেনঃ 
আমি ছোট ছেলে হিসাবে রাসূলুল্লাহ্‌ সুর -এর তত্বাবধানে ছিলাম । খাবার বাসনে আমার হাত 
ছুটাছুটি করতো । রাসূলুল্লাহ্‌ সর্ব আমাকে বললেন ঃ হে বৎস! বিস্মিল্লাহ্‌ বলে ডান হাতে আহার 
কর এবং তোমার কাছের থেকে খাও। এরপর থেকে আমি সব সময় এ পদ্ধতিতেই আহার করতাম ৷ 

যার যার কাছ থেকে আহার করা । আনাস (রা) বলেন, নবী প্লুু্ত বলেছেন £ তোমরা 
বিসমিল্লাহ বলবে এবং প্রত্যেকে তার কাছ থেকে আহার করবে। 


৮০৯৮০ ৪০ পি ১৪ ৯৮ ৪৬ of 


০৮ 35১ যে ০ প্রতি ০ ৩৭ প্র ভি লি ৮০ ৬৪ BM যত pk 
৪172 44০ এ % &। ০০১ ৬০ ৩ Li Y6 4 2 ০১১ ২4০ 0 
[৪৯৮৫] “আবদুল আযীয ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ “উমর ইবৃন আবু সালামা রো) থেকে বর্ণিত । তিনি নবী 
-এর সহধর্মিণী উম্মে সালামার পুত্র ছিলেন । তিনি বলেন ঃ একদিন আমি রাসূলুল্লাহ্‌ নল -এর সঙ্গে 


আহার্য খেলাম । আমি পাত্রের সব দিক থেকে খেতে লাগলাম । রাসূলুল্লাহ্‌ সু আমাকে বললেন ঃ 
নিজের কাছ থেকে খাও। 


45118 (গাঁ ১০ ০: ৮৯০ ৩6 ০৩ US 25০৮ 2 এ ০০1৮ 
৬ ৩০ ৯0৩ হনে ও ৬ 2 ০ % &। ১১০) 
[৪৯৮৬] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... আবূ নু'আয়ম (রা) থেকে বর্ণিত । তিনি বলেনঃ 
রাসূলুল্লাহ্‌ গর -এর কাছে একদা কিছু খাবার আনা হলো, তার সঙ্গে ছিলেন তার পোষ্য “উমর 
ইব্‌ন আবূ সালামা । তিনি বললেন ঃ বিস্মিল্লাহ্‌ বল এবং নিজের কাছ থেকে খাও । 
22517525504 ৮19 ৮৩ ৬ Al | 01/৮ ৫৫:72 0. ৭, 
২১০৮. পরিচ্ছেদ £ সাথীর কাছ থেকে কোন অসন্ত্রষ্টির আলামত না দেখলে সঙ্গের পাত্রের সবদিক 
2 


১4৮৪ DCG তত Holi ৩ SELL LE UU LG লও ৪১০1 


এ হা টিভিতে 1 $ HI Eb 


১551 | 43170 997 টি > ১৫ eb 
[৪৯৮৭] কুতায়বা (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ একবার এক 
দর্জি কিছু খানা পাকিয়ে রাসূলুল্লাহ্‌ শট কে দাওআত করলো। আনাস (রা) বলেন ঃ আমিও 


১১০ বুখারী শরীফ 


রাসূলুল্লাহ্‌ লু -এর সঙ্গে গেলাম । আহারে বসে দেখলাম, তিনি পাত্রের সবদিক থেকে কদূর টুকরা 
খুঁজে খুজে বের করে নিচ্ছেন, সেদিন থেকে আমি কদু পছন্দ করতে থাকি । 


০৮$) 0541 5 053 ০৫৭9 ১৭ 

২১০৯. পরিচ্ছেদ $ আহার ও অন্যান্য কাজ ডান দিক থেকে শুরু করা 
০০৩৮০ i fF এস 96 মু এলে এ Uf ০৩ ৪০০ [EAN 
I) oye BLE ৬০৫ SE ROE 38 (| ৩৫ ০03 ৫ do 2:৮৬ 
AS চা 13৯ 03 hip ও ৬১ ty 


[৪৯৮৮] আবদান রে)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ঞ্লক্স পবিত্রতা অর্জনে, 
জুতা পরিধানে এবং চুল আচড়ানে যথাসাধ্য ডান দিক থেকে শুরু করতেন । 


৮০ ৬৮ 0515 ৫11, 

৮778 | 
উরি ১:০০ 2০ বি 1065 2১৮5 0 ০০ এ 
চকে তি রড ৩ তেরে EL হলি ৬ এড ১৮ ৯ ৭ 
4) 7 এ| (57১2 ০24 58533 ৮ ০১৭ 4০০ 0 ৮৯ 2৯ ৮ ৩ 
তি % &। 0১০০ ০১৬০ a ৯৬ IG 
১১47 5৩ A ৩৪ IG ¢ ks IG বনি 8 ভন্ড পি de) 
২০৭৫ Hf JG Bl এ ০০৮ ৬৮ (গতি ০৪০০১ GIG Vp এ ০৭ % 1 
Hi 144 ৩ Ul 0 এড পেত? ৮৩০৬ ও 4৮০০ Sly 
¥ 81১2 ELE HHI ABLE Sl 935৩ এও 44759 

Ci 46 ৯0 ০১৮ EN «এক LL ATLL জজ BIL IG ০৬৯ ৬ 


1500 ১2৩ ও 81১১০553337 ESE WE হে ৩০ 


৮1৩5 5৭ ৩৩ ০৩ ৪ 0৮০৮ ৮9০৮ ০90 ৮8 ১১০ 554৩৯ 


আহার সংক্রান্ত | ১১১ 


IE SAS So 0 i ০৯ EL ৩4 IG 1১৮৮ 015৯ ৪৮19 

২9৬০ ০৮৩) ASS 14৬ 05৫6 ৮4১১0 
ইস্মাঈল রে)...... আনাস ইবৃন মালিক রো) থেকে বর্ণিত। তিনি বলেন: আবূ তালহা রো) 
উম্মে সুলায়মকে বললেন £ আমি রাসূলুল্লাহ্‌ কুইন -এর দুর্বল কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম তিনি 
ক্ষুধার্ত। তোমার নিকট (খাবার) কিছু আছে কি? তখন উম্মে সুলায়ম কয়েকটি যবের রুটি বের 
করলেন। তারপর তার ওড়না বের করে এর একাংশ দ্বারা রুটিগুলো পেঁচিয়ে আমার কাপড়ের মধ্যে 
গুজে দিলেন এবং অন্য অংশ আমার গায়ে জড়িয়ে দিয়ে আমাকে রাসূলুল্লাহ্‌ সঃ -এর নিকট 
পাঠালেন । আনাস (রা) বলেন £ আমি এগুলো নিয়ে গেলাম এবং রাসূলুল্লাহ্‌ হক্ব -কে মসজিদে 
পেলাম । তার সঙ্গে অনেক লোক । আমি তাদের কাছে গিয়ে দাড়ালাম । রাসূলুল্লাহ্‌ লক আমাকে জিজ্ঞাসা 
করলেন £ আবূ তালহা তোমাকে পাঠিয়েছে? আমি বললাম ঃ হা । তখন তিনি বললেন ঃ খাবার জন্য? 
আমি বললাম হাঁ। রাসূলুল্লাহ্‌ হুর তাঁর সঙ্গীদের বললেন ওঠ । তারপর তিনি চললেন । আমিও 
তাদের আগে আগে চলতে লাগলাম । অবশেষে আবূ তালহার কাছে এসে পৌছলাম । আবূ তালহা 
বললেন £ হে উম্মে সুলায়ম! রাসূলুল্লাহ্‌ ল্্জ তো অনেক লোক নিয়ে এসেছেন। অথচ আমাদের 
কাছে এ পরিমাণ খাবার নাই যা তাদের খাওয়াব। উম্মে সুলায়ম বললেন ঃ আল্লাহ্‌ ও তার রাসূল-ই 
ভাল জানেন। আনাস (রা) বলেন ঃ তারপর আবূ তালহা গিয়ে রাসূলুল্লাহ্‌ সস -এর সঙ্গে সাক্ষাৎ 
করলেন। তারপর আবূ তালহা ও রাসূলুল্লাহ্‌ হরর এসে ঘরে প্রবেশ করলেন। তখন 
রাসূলুল্লাহ্‌ = উম্মে সুলায়মাকে ডেকে বললেনঃ তোমার কাছে যা আছে তা নিয়ে আস ৷ উম্মে 
সুলায়ম এ রুটি নিয়ে আসলেন । তিনি নির্দেশ দিলে তা টুক্রা টুক্রা করা হলো । উম্মে সুলায়ম (ঘি 
বা মধুর) পাত্র নিংড়িয়ে তাকেই ব্যঞ্জন বানালেন । তারপর রাসূলুল্লাহ্‌ লক মাশাআল্লাহ্‌, এতে যা 
পড়ার পড়লেন। এরপর বললেন ঃ দশজনকে আস্তে অনুমতি দাও । তাদের আস্তে বলা হলে তারা পরিতৃপ্ত 
হয়ে আহার করল এবং তারা বেরিয়ে গেল। আবার বললেন £ দশজনকে অনুমতি দাও। তাদের অনুমতি 
দেওয়া হলো। তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল । আবার বললেন $ দশজনকে অনুমতি দাও । 
তাদের অনুমতি দেওয়া হলো। তারা আহার করে পরিতৃপ্ত হলো এবং চলে গেল। এরপর আরো দশজনকে 
57777775777 


LAE SELENE 72 Jb af: En (35৬1 £৭৭১] 
০ y এ "০ ০৮2 ৬৮৮ 

১:১৯ 233 es SS 3 AEE ৮০০১৩৪০ 
১০4০০ ৮০ ৭৬ ৩০৬ ops 0০০ by CS po EE OL SS 5 f 


5559৩ 454 9৩ ¢ ০৩ fs tf 3540 


5 ২1 359 08981 0 ৩ | (9 এ hdl ১০ BS ০ ০১ ৪ 2৪ 


১১২ বুখারী শরীফ 


G3 ০৮৫ 4 এড ৬ OS 9০ 5০৫ এটা Gals ৩৫! 2 

- JG ৩৩ 31501 se 24 । ০১০০ 9 ০৪১ Ey ১৮০৮ 2৮060 ০ 
[৪৯৯০] মূসা রে)...... ‘আবদুর রহমান ইব্‌ন আবু বক্র রো) থেকে বর্ণিত। তিনি বলেন £ একবার 
আমরা একশ’ তিরিশ জন লোক নবী গ্লু -এর সঙ্গে ছিলাম । নবী জলজ বললেন £ তোমাদের 
কারো কাছে কিছু খাবার আছে কি? দেখা গেল, এক ব্যক্তির কাছে প্রায় এক সা’ পরিমাণ খাবার 
আছে।' এগুলো গুলিয়ে খামীর করা হলো। তারপর দীর্ঘ দেহী, দীর্ঘ কেশী এক মুশরিক ব্যক্তি একটি 
বক্রী হাকিয়ে নিয়ে আসলো । নবী গু বললেন £ এটা কি বিক্রির জন্য, না উপটৌকন, অথবা 
তিনি বললেনঃ দানের জন্য? লোকটি বললো £ না, আমি বরং বিক্রি করবো । তিনি তার কাছ থেকে 
সেটি কিনে নিলেন। পরে সেটি যবেহ্‌ করে বানান হলো । নবী লু -এর কলিজা ইত্যাদি ভুনা 
করতে নির্দেশ দিলেন। আল্লাহ্‌র কসম! (আহারের সময়) তিনি একশ" ত্রিশজনের প্রত্যেককেই এক 
টুকরা করে কলিজা ইত্যাদি দিলেন। যারা উপস্থিত ছিল তাদের তো দিলেনই । আর যারা অনুপস্থিত 
ছিল তাদের জন্যও তিনি টুকরাগুলো তুলে রাখলেন। তারপর খাবারগুলো দু'টি পাত্রে রাখলেন। 


আমরা সকলে তৃপ্তিসহ আহার করলাম। এরপরও উভয় পাত্রে খাবার অবশিষ্ট থাকল । আমি তা 
উটের পিঠে তুললাম। কিংবা রাহী যা বলেছেন। 


IF Gb Yr ১৮৫৩ ০৮ 586 চাপাতে 

ৃ - 2) pS ০৫ EL ১ 

[৪৯৯১] মুসলিম র)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত । তিনি বলেন $ নবী সর -এর ইন্তিকাল 
হল। সে সময় আমরা পরিতৃপ্ত হয়ে খেজুর ও পানি খেলাম । 

১58 তন এ এ! তে SHS ৬৪ ৮৪ oN 111৭ 


২১১১. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্র বাণী ঃ অন্ধের জন্য দোষ নেই, খোড়ার জন্য দোষ নেই 
যাতে তোমরা বুঝতে পার 


চা 


পাপা ec এ ও০/4৮০৩ 


5 
CL 9৮ জু 48 41১৮১ ৩৩ 54085012575 35 

»_৫6১ UGS be AEE LEE las Iu 
EL IU 5 CAD ৩ ৩ aay ০০5০০ GS 5 


ও 57228 Se 


আহার সংক্রান্ত ১১৩ 


[৪৯৯২] ‘আলী ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (রা)...... সুওয়ায়দ ইবৃন নু'মান রো) থেকে বর্ণিত । তিনি বলেনঃ 
আমরা রাসূলুল্লাহ্‌ সর্ট -এর সঙ্গে খায়বারের দিকে বের হলাম । আমরা সাহ্বা (খায়বারের এক 
মঞ্জিল দূরে অবস্থিত) নামক স্থানে পৌছলে রাসূলুল্লাহ্‌ ল্রক্সি খাবার আনতে বললেন । কিন্তু ছাতু 
ছাড়া আর কিছুই আনা হলো না। আমরা তা-ই মুখে দিয়ে জিহ্বায় গুলে গিলে ফেললাম । তারপর 
তিনি পানি আন্তে বললেন, তখন (পানি আনা হলে) তিনি কুলি করলেন, আমরাও কুলি করলাম । 
তারপর তিনি আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় করলেন: আর তিনি অযু করলেন না। 
সুফিয়ান বলেন হ আমি ইয়াহ্ইয়া ইব্‌ন সাঈদের কাছে হাদীসটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি। 
57201) Vd ৬৩ KS Bal Sd LU ০১১৭ 
২১১২. পরিচ্ছেদ £ নরম রুটি আহার করা এবং টেবিল ও (চামড়ার) দস্তরখানে আহার করা 
ডিজে Le 05১ ১৪০55 ৩৮ ১৩ ৬০৪ ৩০০ খা 


725 88525 88 501 4 151০ 50৪ 
[৪১৯৩] মুহাম্মদ ইব্‌ন সিনান র)...... কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন $ আমরা আনাস 


(রা)-এর কাছে ছিলাম । তাঁর সঙ্গে তার বাবুর্টিও ছিল । তিনি বললেন ঃ নবী লুক ইন্তিকালের পূর্ব 
পর্যন্ত পাতলা নরম রুটি এবং ভুনা বক্রীর গোশত খান নি, এমনকি তিনি এ অবস্থায়ই আল্লাহ্‌র 
সঙ্গে মিলিত হন। 


El 


4৩ ০৮০৪ পে পি IU eles তা ৯০ এডি ds ts Lae Gis [aad 
০০ 2 (| ০১36 ০৩৩ Le এ ৮৮১১ Ei ৮ ৯৩ ০০৩০৯) > 

প্‌ z 
LE be EE ATE EC 9০ 52০৪ 


i 
[৪৯১৪] 'আলী ইবন 'আবদুল্লাহ্‌ রে) চার আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 


নবী ঈক্ক্জ কখনও 'সুকুরজা" অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করেছেন, তার জন্য কোন সময় নরম 
রুটি তৈরি করা হয়েছে কিংবা তিনি কখনো টেবিলের উপর খাবার খেয়েছেন বলে আমি জানি না। 
কাতাদাকে জিজ্ঞাসা করা হলো, ১5855975055 
দস্তরখানের উপর । 


দি fh I Gad eo ce টি Jere, 3 re ce Ee 2 Ry 

ন ৯ EA LAE { ৪ (2৪ ৮৮ ৮৪7৫ 2.৪ ক 4862 4252 ESE কা 

RE AE CEE al ০৯9১ | নি 5 জে 
1. ৩ ও “2 

- ২৯ ৮০৩৮ % ৬ ও পে ০০১০০ ৩১ ০১) 5319৮ ~~ 


৬৮ 


১১৪ বুখারী শরীফ 


[৪৯৯৫] ইব্‌ন আবূ মারইয়াম (র)...... আনাস রো) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 

লুক সাফিয়্যার সাথে বাসর করার উদ্দেশ্যে অবস্থান করলেন। আমি তার ওলীমার জন্য 
মুসলমানদের দাওয়াত করলাম । তার আদেশে দস্তরখান বিছানো হলো । তারপর তার উপর খেজুর, 
পনির ও ঘি ঢালা হলো। আম্র আনাস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী ্ক্লক্র তার সাথে বাসর 
করলেন এবং চামড়ার দরখানে 'হায়স' বি, খেজুর ইত্যাদি সমন্বয়ে তৈরী খাবার) প্রস্তুত করলেন ৷ 


EXE IS পল প 


6 ৩০৩১৪৯৯১৩৪১ 4১৮1৯ ওঁ LS পা ০ ডি ৬৮ ৭৭৭ 


5৪2০৪ 


৫ (নবি GS bd ob ও ৫ 5 ১ 01 35554 0 ০ ৩৬ 


পর ৯25৬ 52 


is এ ৩ ৩৬ ৩৩৬৮ ৩৫ ০ sp ০৯ chili ৬০০৪০ 
SLL BLOG 6 pT ১০০ ক ১ ০৯৮৫ 38 4। ১) ঘা ৪ 
-৩১৩ ৩৩ %৬ SCE এড এও ৩৪ 058 ০৪৬০৬ ০৮ 
[6555] মুহাম্মদ রে), on ওহাব ইব্‌ন কায়সান রে) থেকে বর্ণিত । তিনি বলেন, সিরিয়াবাসীরা ইব্‌ন 
যুবায়রকে 'ইবৃন যাতান নিতাকায়ন' বলে লজ্জা দিত । আসমা (রা) তাকে বললেন ঃ বৎস! তারা 
তোমাকে 'নিতাকায়ন' দ্বারা লজ্জিত করছে? তুমি কি 'নিতাকায়' (দু‘কোমরবন্দ) সম্বন্ধে কিছু জান? 
আসলে তা ছিল আমারই কোমরবন্দ যা দু'ভাগ করে আমি একভাগ দিয়ে (হিজরতের সময়) 
রাসূলুল্লাহ্‌ হুল -এর খাবারের থলি মুখ বেধে দিয়েছিলাম । আর অপর ভাগকে দস্তরখান বানিয়ে 
দিয়েছিলাম । এরপর থেকে সিরিয়া বাসীরা (অর্থাৎ হাজ্জাজের সৈন্যরা) যখনই তাকে 'নিতাকায়ান' 


বলে লজ্জা দিতে চাইত, তিনি বলতেন ঃ তোমরা সত্যই বলছো । আল্লাহ্‌র শপথ! এটি এমন এক 
78577775777 


5 
লে 


০16 পুন তরি সু ১৩০ ম্‌ 
৩৩০ 05 99 2 ১50৬ Hl চিপ 5:45 ০৫ ০৮০ ie ৬৪ চন 

-%5 ০433 ¥ পে 82৩০ sb i 
[8৯৯৭] আবূ নু'মান (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, তার খালা উম্মে হাফীদ বিন্ত 
হারিস ইব্‌ন হায্ন (রা) নবী সুর কে ঘি, পনির এবং গুইসাপ হাদিয়া দিলেন । তিনি এগুলো তার 
কাছে আন্তে বললেন । তারপর এগুলো তার দস্তরখানে খাওয়া হলো । তিনি অপছন্দনীয় মনে করে 


গুইসাপগুলো খেলেন না। যদি এগুলো হারাম হতো তাহলে নবী হরর -এর দত্তরখানে তা খাওয়া 
হতো না। আর তিনি এগুলো খাওয়ার অনুমতিও দিতেন না । - 


আহার সংক্রাস্ত | ১১৫ 


9501 শত ১১৭ 
ই মিছে ছাতু | 


55575 49 0৩248291895 
০০48 5০৩০ এ এ এ এ ০ ৯. পপ (5 বে ৩৩ ৪৯০ 


7157 122 se 

সুলায়মান ইব্‌ন হারব (র)...... সুওয়ায়দ ইব্‌ন নু'মান (রো) থেকে বর্ণিত যে, তারা একবার 

সক -এর সঙ্গে “সাহ্বা' নামক স্থানে উপস্থিত ছিলেন। সাহ্বা ছিল খায়বার থেকে এক 

মন্যিলের দূরত্বে । সালাতের সময় উপস্থিত হলে তিনি খাবার আনতে বললেন । কিন্তু ছাতু ছাড়া আর 

কিছুই পেলেন না। তিনি তাই মুখে দিয়ে নাড়াচাড়া করলেন, আমরাও তার সঙ্গে সঙ্গে এরূপ 

করলাম । তারপর তিনি পানি আনালেন এবং কুলি করে সালাত আদায় করলেন । আমরাও তার সাথে 
সালাত আদায় করলাম । আর তিনি অযু করলেন না। 


%১ ৩০০৩ এ রে ৬ HUY HIE LoL. NYE 
২১১৪. পরিচ্ছেদ £ যতক্ষণ পর্যন্ত কোন খাবারের নাম বলা না হতো এবং সে খাদ্য কি তা জান্তে 
না পারতেন, ততক্ষণ পর্যন্ত নবী কক আহার করতেন না 


JS GAD ০৪ Uy UT ঝি এ ডি সস 0১০০ ৬৬ 
IG এ৬ 0৮৮09 ০1 রি EL ৮০ 
২09 Se ILL ০ % 210৮১ ০০৮০ ঝা আশ এ এ ও 
Fe ০০০৬৭ ৮৪ TU 2৯৮ ৬৮4 ০০০ ১০৯৮ ৩০ এ IY AG 
0 ৬০৫১ ১৩০৭ ও UBS 2 ULI BILD ৮০ ৯9 
21127 35 ০৮ Gig 89455 এ dL $। 0৮০০ Sb 


ক Hs 


হি YE 1 Lt রর % 51১৮৮১514১4 0 ৮ ১৯ 4১৯৯৩ 
1 নে sb 206 এরি Sy EG 


১১৬ বুখারী শরীফ 


[৪৯৯৯] মুহাম্মদ ইব্‌ন মুকাতিল (র)...... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণিত । তিনি বলেন, খালিদ 
ইব্‌ন ওয়ালীদ (রা) যাকে “সায়ফুল্লাহ্‌' (আল্লাহ্‌র তরবারী) বলা হতো তার কাছে বর্ণনা করেছেন, যে 
তিনি রাসূলুল্লাহ্‌ লু -এর সঙ্গে মায়মূনা (রা)-এর গৃহে প্রবেশ করলেন । মায়মূনা (রা) তার ও ইবন 
আব্বাসের খালা ছিলেন । তিনি তার কাছে একটি ভুনা গুইসাপ দেখতে পেলেন, যা নজ্দ থেকে তার 
(মায়মূনার) বোন হুফায়দা বিন্ত হারিস নিয়ে এসে ছিলেন। মায়মূনা (রা) গুইটি রাসূলুল্লাহ লে 
এর সামনে উপস্থিত করলেন । তার অভ্যাস ছিল, কোন খাদ্যের নাম ও তার বিবরণ বলে না দেয়া 
পর্যন্ত তিনি খুব কমই তার প্রতি হাত বাড়াতেন। তিনি গুঁই এর দিকে হাত বাড়ালে উপস্থিত 
মহিলাদের মধ্য থেকে একজন বললো ঃ তোমরা রাসূলুল্লাহ্‌ দলই -এর সামনে যা পেশ করছো সে 
সম্বন্ধে তাকে অবহিত করো । তারপর সে মহিলাই বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! ওটা গুঁই । একথা শুনে 
রাসূলুল্লাহ্‌ স্রঃ তার হাত তুলে ফেললেন । খালিদ ইব্‌ন ওয়ালীদ . (রা) জিজ্ঞাসা করলেনঃ ইয়া 
রাসূলাল্লাহ্‌! গুঁই খাওয়া কি হারাম? তিনি বললেন ঃ না । কিন্তু যেহেতু এটি আমাদের এলাকায় নেই। 
তাই এটি খাওয়া আমি পছন্দ করি না। খালিদ (রা) বলেন £ আমি সেটি টেনে নিয়ে খেতে 
থাকলাম । আর রাসূলুল্লাহ্‌ লু আমার দিকে তাকিয়ে রইলেন । 


৩:০৯ AS ১০%। Wb ৮৫,৫১০ 
২১১৫. পরিচ্ছেদ £ একজনের খাবার দু'জনের জন্য যথেষ্ট 
ক ১ Jb Ls 6955 80021815125 
-{ ERNE রা রি রোযা BJ EA 
YN ৬১৩ 2১৩) (১৮) AN IS YI 
আবদুল্লাহ্‌ ইবৃন ইউসুফ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসুলুল্লাহ 
ইন জনের খরার তয় জনের ভায়া এচটা এবং তিন জড় খবর চা চয় যাই 


20 ৬ 45৮ এ as ১১৭ 
২১১৬. পরিচ্ছেদ £ TE EE 


০৭১৮৮ BB ৩৮ ফিড ৬ Ma এ is ET ৮ ৬০ এপ [ভদ 
২৩১৮৮ ১৮০ ৩৮৯ YU Rn জো ও ০৫690 LOS ৩৩ 0৫ 
le তি ১৬ AS 


আহার সংক্রান্ত ১১৭ 


মুহাম্মদ ইবৃন বাশৃশার (র) নাফি' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইব্‌ন “উমর (রা) 
ততক্ষণ পর্যন্ত আহার করতেন না যতক্ষণ পর্যন্ত তার সাথে খাওয়ার জন্য একজন মিসকীনকে ডেকে 


না আনা হতো। একদা আমি তার সঙ্গে বসে আহার করার জন্য জনৈক ব্যক্তিকে নিয়ে আস্লাম । 
লোকটি খুব বেশী আহার করলো । তিনি বললেনঃ নাফি'! এ ধরনের লোককে আমার কাছে নিয়ে 


আসবে না! আমি রাসূলুল্লাহ্‌ বর -কে বল্তে শুনেছি, বর এপ অজ হুজি 
ব্যক্তি সাত পেটে খায়। 

এ। ৮০৯১ PE ১৮১৪ 0৩৩৪ BLE ০6 এড এপ সতত 4০৮ পচে 
৬০১১৬ ০ ঠা 2৫0 99 ১০1) এক 60০ ০8 401 ০5165 
১৮১ ১৮ ON ১০ ৬৫৩ ৩৩ 8 2৩৩৩১ el 148৭ ০0৪ ০৪ 


- te HL oF 

1587 বর ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 

রাসূলুল্লাহ্‌ দ্র বলেছেন £ মু'মিন এক পেটে খায় আর কাফির অথবা বলেছেন, মুনাফিক: রাবী 

বলেন, এ দু'টি শব্দের মধ্যে আমার সন্দেহ আছে যে. বর্ণনাকারী কোনটি বলেছেন । ওবায়দুল্লাহ 

বলেনঃ সাত পেটে খায় । ইব্‌ন বুকায়র বলেন, মালিক (র)নাফি'(র)-এর সুত্রে ইব্‌ন “উমর (রা) থেকে 
এবং তিনি নবী সর্প থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


VS pie প ০০০০১০১৬০৩৬ dn tie Sis লশ 


ec 


ও৬ ০৫১৩0 IG cw 3 Yt 9৩৩ ০39 BH BIL LAE £) 109 


- (53 
‘আলী ইবৃন “আবদৃল্লাহ্‌......“আমৃর (র) থেকে বর্ণিত । তিনি বলেন ৪ আবু নাহীক অত্যধিক 
আহারকারী ব্যক্তি ছিলেন। ইব্‌ন “উমর (রা) তাকে বললেন, রাসূলুল্লাহ্‌ পুর্ন বলেছেন £ কাফির 
সাজি গাত পেটে হুর জারু নাহে বললেন? আমি তে জার ও তায় রাসূলের:গতি ইয়ার রানি 


০০১ ০:০১ IE ০০ (751 ০০০৩ "৪ রত 6 লি E> EEE 
"ক (0) ৮ fe 00 IUH ৯ 3৮১35 I SS 


[৫০০৪] ইস্মাঈল রে)......আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সর 
বলেছেন ঃ মু'মিন ব্যক্তি এক পেটে আহার করে আর কাফির সাত পেটে আহার করে। 


চে Fe ৮৬৫৪০ ৰ 5৪ “er ty পে ০ ৬০ ৪৪ ৯১০ cs > 
০৮ ৫১৩৮ Lal ৩6 ১৮20 01 ৮6 তি হে (5৮ Li এ SLL Ue 


১১৮ বুখারী শরীফ 


রি ৮5৩5 25 ১৪ সাক 0০ সভা ক ৯5০ 9 তে 


WL GIT EY, ০12 BFL ৩1 05 
[৫০6৫] সুলায়মান ইব্‌ন হার্ব রর) যা আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি প্রচুর 
পরিমাণে আহার করতো । লোকটি মুসলমান হলে স্বপ্লাহার করতে লাগলো । ব্যাপারটি নবী সুর - 
এর কাছে উল্লেখ করা হলে তিনি বললেন ঃ মু'মিন এক পেটে আহার করে, আর কাফির আহার 
করে সাত পেটে । 
৩ 084) ৫. ৭9৬ 
২১১৭. পরিচ্ছেদ £ হেলান দিয়ে আহার করা | 
JS JA Uns ঘি 2391 2 26০৪ As BS চেনে পা {Gs fo. 
EE HY dS 
[৫০০৬] আবু নু'আয়ম (র)...... আবু জুহায়ফা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী লু বলেছেনঃ 
আমি হেলান দিয়ে আহার করি না। 
Ee) ০ ০৮০০ ০৮ ০০ ৩ মদ পা রর 
- ৩94 ০৬১৮503৩৫0৩ ৪০ 
উসমান ইব্‌ন আবু শায়বা রে)...... আবু জুহায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি 
নবী নুর -এর কাছে ছিলাম। তিনি তার কাছে উপবিষ্ট এক ব্যক্তিকে বললেন £ হেলাল দেওয়া 
অবস্থায় আমি আহার করি না। 
BFS সপ 0৯ od : তা এ পেত YN NA 


২১১৮. পরিচ্ছেদ ঃ ভুনা গোশ্ত সম্বন্ধে । আল্লাহ্‌ তা'আলার ইরশাদঃ Ce 
দিসি 


FTG Ca ১১৩ {6 ah ০ 55758 
০ ক 4055 EE 03 এর ০০ GE 


৮০৫ ০০৫ WL Ju kl HS Ja BE Sel inl 51৪৮ ১০০৫ 


ome 8 
= 2 > ৬) 
ক্ষ ০ 


আহার সংক্রান্ত ১১৯ 


“আলী ইবৃন “আবদুল্লাহ্‌ (র)...... খালিদ ইবৃন ওয়ালীদ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী কল -এর নিকট ভুনা শুঁইসাপ আনা হলে তিনি তা খাওয়ার উদ্দেশ্যে হাত বাড়ালেন । তখন 
তাকে বলা হলো £ এটাতো গুই এতে তিনি হাত গুটিয়ে নিলেন। খালিদ (রা) জিজ্ঞেস করলেন £ 
এটা কি হারাম? তিনি বললেন £ না। যেহেতু এটা আমাদের এলাকায় নেই তাই আমি এটা খাওয়া 
পছন্দ করি না। তারপর খালিদ রো) তা খেতে থাকেন, আর রাসূলুল্লাহ্‌ রর দেখছিলেন । মালিক, 
ইব্‌ন শিহাব সূত্রে “৯১ ৩’ -এর স্থলে *১৯৬ ০" বলেছেন। 

FD ০2 TB PNY AEN 08049810350) LU. YA 
২১১৯. পরিচ্ছেদ £ খাযীরা সম্পর্কে । নযর বলেছেন ঃ খাযীরা ময়দা দিয়ে এবং হারীরা দুধ দিয়ে 
তৈরি করা হয় 
১৯৯০ GEA UU ৮০৫৯ ০:১০ PEF SE AGL 


Ld 


ere প 


০14 এত তে Hd ০৬৯ Lg DE ০০550 ও এ ভেড়া ০০০ 
JG &1 5৩ PSC IG AEE HUE 3 ৮০৪ ab 045 ও ০১১ 


পপ 


৬ 8 £4 LLG 2s 22 - Lex i ৯ tos” 2 ভার 2 ce 
"১ # ৩ ০১ ও lH ৮৪) ০ AS ply % 41 ০১১ WS ৩৬৬ 


be ও dole আল ও পেল ঠা তর পেতে IG 0৮১ Es 
৮৬5০ 25 45 33 ০5 ২৫ 2 ১ ১ 0৩১ 5208 
555 4785 3603 8 25 & 03 ৯ জে? ৬৫ এর 84:38 


প As ৬. ২০৬০ &১ © 1 রা শি RP ৫ Ce 85 ON 245 কু চিনে রর রা পণ ৬ ক 
২১118 জলি এ 3! 43 এও ০ ১০ এ > dl OG JE BLN এ ৮) 
. চক লহ ৮৬ পা নে cee HM st Ed Se Nae 
Ny SU I SUN ১৩৮০ ০ 0০৯০ 5105 Soe 2 ৩ MS 

ECA 


ede ৪০৪০৪ se 
RRS het Set ee PE 0 2 


১২০ বুখারী শরীফ 


[৫০০৯] ইয়াহইয়া ইবন বুকায়র রে) ‘ইতবান ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি ছিলেন 
রাসূলুল্লাহ্‌ হর -এর বদর যুদ্ধে অংশ গ্রহণকারী আনসার সাহাবীদের একজন । একবার তিনি 
রাসূলুল্লাহ্‌ জলন্ত -এর কাছে এসে বলেন ৪ ইয়া রাসূলাল্লাহ! আমার দৃষ্টিশক্তি দুর্বল হয়ে পড়েছে। 
আমি আমার গোত্রের লোকদের নিয়ে সালাত আদায় করি। কিন্তু বৃষ্টি হলে আমার ও তাদের 
মধ্যকার উপত্যকায় পানি প্রবাহিত হয় । তখন আমি তাদের মসজিদে আসতে পারি না যে, তাদের 
নিয়ে সালাত আদায় করব । তাই, ইয়া রাসূলাল্লাহ্‌! আমার আকাজকা, আপনি এসে যদি আমার ঘরে 
সালাত আদায় করতেন, তাহলে আমি সে স্থান সালাতের জন্য নির্ধারণ করে নিতাম ৷ তিনি বললেন ঃ 
ইনশাআল্লাহ আমি অচিরেই তা করবো । 'ইতবান (রা) বলেন ঃ পূরোভাবে সূর্য কিছু উপরে উঠলে 
রাসূলুল্লাহ্‌ লু ও আবূ বক্র (রা) আসলেন । নবী ল্য অনুমতি চাইলেন । আমি তাকে অনুমতি 
দিলাম । তিনি না বসেই তৎক্ষণাৎ ঘরে প্রবেশ করে আমাকে বললেন ঃ তোমার ঘরের কোন স্থানে 
আমার সালাত আদায় করা তোমার পছন্দ? আমি ঘরের এক দিকে ইঙ্গিত করলাম ৷ তিনি সেখানে 
দাড়িয়ে তাকবীর বললেন । আমরা কাতার বাধলাম ৷ তিনি দু' রাক'আত সালাত আদায় করে সালাম 
ফিরালেন। আমরা যে হাযীরা তৈরী করেছিলাম তা খাওয়ার জন্য তাকে বসালাম । তাঁর মহল্লার বহু 
সংখ্যক লোক ঘরে প্রবেশ করতে লাগ্ল। তারপর তারা সমবতে হলে তাদের একজন বললো, 
মালিক ইবন দুখশান কোথায়? অন্য একজন বললো ঃ সে মুনাফিক? অন্য একজন বললো ঃ সে 
মুনাফিক. সে আল্লাহ্‌ ও তার রাসূল ঈ্ই -কে ভালবাসে না। নবী লু বললেন £ এমন কথা 
বলোনা । তুমি কি জান না, সে আল্লাহ্‌র সন্তুষ্টি অর্জনের জন্য "লা-ইলাহা ইল্লাল্লাহ’ পড়েছে? লোকটি 
বললো ঃ আল্লাহ্‌ ও তার রাসূল-ই ভাল জানেন । সে পুনরায় বললো ঃ কিন্তু আমরা যে মুনাফিকদের 
সাথে তার সম্পর্ক ও তাদের প্রতি শুভ কামনা দেখতে পাই? তিনি বললেন £ আল্লাহ্‌ তো 
জাহান্নামকে এ ব্যক্তির জন্য হারাম করে দিয়েছেন যে আল্লাহ্‌র সন্তুষ্টি লাভের আশায় ‘লা-ইলাহা 
ইল্লাল্লাহ’ পাঠ করবে । ইব্‌ন শিহাব বলেনঃ এরপর আমি হুসায়ন ইব্‌ন মুহাম্মদ আনসারী. যিনি 
ছিলেন বান সালিমের একজন নেতৃস্থানীয় লোক, তাকে মাহমুদের এ হাদীসের সম্বন্ধে জিজ্ঞাসা 
করলাম । তিনি এর সত্যতা স্বীকার করলেন । 


Td Ab 24 He লে। ও ৩5 Con এ IE) থা তা 
Lor BH 1৬০০ চা ৩৪ 3০৯6 ভাত ১০৯6 ৩৩১ ০০৪০ ৪১০ 

২১২০. পরিচ্ছেদ ঃ পনির প্রসঙ্গে ৷ হুমায়দ রে) বলেন, আমি আনাস রো)-কে বলতে শুনেছি, নবী 

সর সাফিয়্যার সাথে বাসর যাপন করলেন। তারপর তিনি (দস্তরখানে) খেজুর, পনির এবং ঘি 

রাখলেন। ‘আমর ইব্‌ন আবূ ‘আমর আনাস রো) থেকে বর্ণনা করেন ঃ নবী লজ উক্ত তিন বস্তুর 

সংযোগে) 'হায়স' তৈরী করেন 

৯১৬০৮১৪১৮৯৬ বিড এ a SS ৪ 


আহার সংব্রশত্ত ১২১ 


INL ৬৩ ভে ৬৩০ 9 bs, 5০ % ll ৬ 9০ 02265 
এ 
মুসলিম ইব্‌ন ইব্রাহীম (র)...... ইবৃন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমার খালা 
কয়েকটি গুঁই, কিছু পনির এবং দুধ নবী হুই -কে হাদিয়া দিলেন এবং দস্তরখানে গুইসাপ রাখা হয় । যদি 
তা হারাম হতো তার দস্তরখানে রাখা হতো না । তিনি (শুধু) দুধ পান করলেন এবং পনির খেলেন। 
| 0৯09 GLU. YN 
২১২১. পরিচ্ছেদ £ সিল্ক ও যব প্রসঙ্গে | | 
সাতে 


৪৪০ 


১১ ৬ এএ৯৪। ০1 3১০0৮ ৯ এ ৩০৪ পি CAE SI 
০7240 0 9 এ! ২৪০০ El BL ১০৮ A ০৫০৩৮ 4১০০৪ ৬ 

47555 86 ৯0, ৮ এব এব), এ ও ০) ৬ 0৭ 
[৫০১১] ইয়াহইয়া ইব্‌ন বুকায়র (র)...... সাহ্‌ল ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
জুমু'আর দিন আসলে আমরা অত্যধিক খুশী হতাম । এক বৃদ্ধা আমাদের জন্য সিলক্‌ (মূলা জাতীয় 
এক প্রকার সুস্বাদু সবৃজী)-এর মূল তুলে তা তার ডেগে চড়িয়ে দিতেন। তারপর এতে সামান্য কিছু 
যব' ছেড়ে দিতেন। সালাতের পর আমরা তীব্র সাথে দেখা করতে গেলে তিনি এ খাবার আমাদের 
পরিবেশন করতেন। এ কারণেই জুমু'আর দিন আসলে আমরা খুব খুশী হতাম । আমরা সকালের 


আহার এবং বিশ্রাম গ্রহণ করতাম না জুমু'আর পর ছাড়া । আল্লাহ্‌র কসম! সে খাদ্যে কোন চর্বি বা 
চিকনাই থাকতো না। 


৯০ 555) 8 ০. ও 
২১২২. পরিচ্ছেদ ঃ গোশৃত দাত দিয়ে ছিড়ে এবং তুলে নিয়ে খাওয়া 


টি ৩৯৮ 5155 2390 ১৩ LB ১ ৩০৬ £১ 


EHS Latins 045 ৩৫ 2। ৩০ ৩ 
চিলি 27৮৬ 2 ৬ এ 21 ৩ ৮৬০ uns ১৪ ০ ০6 Ey শা 
- 

[৫০১২] "আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল ওহ্‌হাব (র) ine ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রাসূলুল্লাহ হুব একটি স্কন্ধের গোশৃত দাত দিয়ে ছিড়ে খেলেন। তারপর তিনি উঠে গিয়ে 


১৬- 


১২২ বুখারী শরীফ 


(নতুনভাবে) অযু না করেই সালাত আদায় করলেন। অন্য সনদে আইফ্যুব ও আসিম (র) ইকরামার 
"সূত্রে ইব্‌ন “আব্বাস রো) থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন ঃ নবী লু ডেগ থেকে একটি গোশত 
যুক্ত হাড় বের করে তা খেলেন । তারপর (নতুন) অযু না করেই সালাত আদায় করলেন । 


১22] SA SU ১9৭ 
২১২৩. পরিচ্ছেদ £ বাহুর গোশৃত খাওয়া 


৪ El ০০116 eo পে ০ কত ts ৪25 রি রর 55 1 2০95 হেত 
১ নত ডিক 6 ৩৩৬ ৮৪৬ ১০ LSD ০৩ ভিন ০192০ oN 
5 8 50 ৮০ ৩০০৮ IU এড লও পতি ছা ডি Eis Ge 


৪ ৪5225 ৬৩ পে ০ 


A 1305 06 CIE পর 96 2৪ তা এ ও BELG 80 এ ৩৩০ 
33 ভিউ পে পপ bg JE Ee Le ৬৪ ES YU gf LF ol BS 


112৮2 (১০০ ৮ এ) ১১:১৯ (0) এ এ % এ। এ 
Be fy sy এ 01৮৮১০504৮০ ০৮25 এ ৩৮) 
20777555575 555 26775 
০১:০৩ Eig LEG OTS Cini cc পদ ও উস) 3 95 552 
1৫469 9510 466581525০৩ 58 ০ 3 22০ এ 
১২০35 ৩০১১ 153 জ 81057 00 ০ ০৮০ SILL 
LES) As 01 3010 % 2 নি ৩৮ এও আন LG 


৪৫৬ Ed 


-4 2১৩ প্র ০০০০ ০০৬০০ 
মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ আমরা 
নবী হলৰ -এর সঙ্গে মক্কা অভিমুখে রওয়ানা হলাম । অন্য সনদে ‘আবদুল “আবীয ইবৃন “আবদুল্লাহ্‌ 
(র)...... আবু কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদা আমি মক্কার পথে কোন এক 
মনযিলে নবী লরি -এর কিছু সংখ্যক সাহাবীর সঙ্গে উপবিষ্ট ছিলাম । রাসূলুল্লাহ্‌ শুরু আমাদের 
সামনেই অবস্থান করছিলেন । আমি ছাড়া দলের সকলেই ছিলেন ইহ্রাম অবস্থায় । আমি আমার জুতা 
সেলাই এ ব্যস্ত ছিলাম। এমতাবস্থায় তারা একটি বন্য গাধা দেখতে পেল । কিন্তু আমাকে জানালো 
না। তবে তারা আশা করছিল, যদি আমি ওটা দেখতাম! তারপর আমি চোখ ফেরাতেই ওটা দেখে 
ফেললাম। এরপর আমি ঘোড়ার কাছে গিয়ে তার পিঠে জিন লাগিয়ে তার উপর আরোহণ করলাম। 
কিন্তু চাবুক ও বর্শার কথা ভুলে গেলাম । কাজেই আমি তাদের বললাম, চাবুক ও বর্শাটি আমাকে 


আহার সংক্রান্ত | ১২৩ 


তুলে দাও! তারা বললোঃ না, আল্লাহ্র কসম! এ ব্যাপারে তোমাকে আমরা কিছুই সাহায্য করবো 
না। এতে আমি ক্রুদ্ধ হলাম এবং নীচে নেমে ওদু'টি নিয়ে পুনরায় সাওয়ার হলাম । তারপর আমি 
গাধাটির পেছনে দ্রুত ধাওয়া করে তাকে ঘায়েল করে ফেললাম । তখন সেটি মরে গেল এবং আমি 
তা নিয়ে এলাম । (পাকানোর পর) তারা সকলে এটা খাওয়া শুরু করলো । তারপর ইহ্রাম অবস্থায় 
এটা খাওয়া নিয়ে তারা সন্দেহে পড়লো । আমি সন্ধ্যার দিকে রওনা দিলাম এবং এর একটি বানু 
লুকিয়ে রাখলাম । এরপর রাসূলুল্লাহ্‌ লু -এর কাছে গেলাম এবং তাকে এ বিষয়ে জিজ্ঞাসা 
করলাম। তিনি বললেন £ তোমাদের কাছে এর কিছু আছে? একথা শুনে আমি বাহুটি তার সামনে 
পেশ করলাম । তিনি মুহরিম অবস্থায় তা খেলেন, এমন কি এর হাড়ের সাথে জড়িত গোশৃতোও দাত 
দিয়ে ছিড়ে ছিড়ে খেলেন । ইব্‌ন জাফর বলেছেন ঃ যায়দ ইব্‌ন আস্লাম (র) আতা ইব্‌ন ইয়াসার- 
এর সূত্রে আবু কাতাদা (রা) থেকে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


FEL ৮৯৭০ ০৮ OU. YY 
২১২৪. পরিচ্ছেদ ঃ চাকু দিয়ে গোশৃত কাটা 
0১০০৫ ৬ ৮ গেলা ৩৩ 5৮৯9 ০৮ ৮৮ ৮৮1 পা ৬15 
এ 5 A BE সর্গ ডে Fe BE ah ভর? ক শসা ঘন 9১ olf Of 
কিনা 
[৫০১৪] আবুল ইয়ামান র)...... 'আমূর ইব্‌ন উমাইয়্যা (রা) থেকে বর্ণিত যে, তিনি নবী হল -কে 
(পাকানো) বকরীর কাধের গোশ্ত নিজ হাতে খেতে দেখেছেন । সালাতের জন্য তাকে আহবান করা 
হলে তিনি তা এবং যে চাকু দিয়ে কাটছিলেন সেটিও রেখে দেন। এর পর উঠে গিয়ে সালাত আদায় 
করেন । অথচ তিনি (নতুন করে) অযূ করেন নি। 
| ৩৬৮ Hi ০৬৩ ০৫৭৫০ 
২১২৫. পরিচ্ছেদ $ নবী সারার ধারার মোনা তন 
৪৮৮১ al 0 পা a ১০৪ ০৮ UR ৪9 0১৮০ 3৬ [৩১০] 
6 2৯১6 35 ধূর্ত নিস ৩] % ৩৬০ BD TE 503 
মুহাম্মদ ইব্ন কাসীর (র) রা আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, 


নবী লক কখনো কোন খাবারের দোষ-ক্রটি প্রকাশ করেন নি। ভাল লাগলে তিনি তা খেয়েছেন 
এবং খারাপ লাগলে তা রেখে দিয়েছেন। 


০24৭) 2 801 ৫,1৭৭ 
২১২৬. পরিচ্ছেদ £ যবের আটায় ফুঁক দেওয়া 


১২৪ _ বুখারী শরীফ 


258 PERT 
[৫০১৬] সা'ঈদ ইবন আবু মারইয়াম (র)...... আবু হাযিম রে) থেকে বর্ণিত আছে যে, তিনি সাহ্‌ল 
(রা)-কে জিজ্ঞাসা করলেন £ আপনারা কি নবী লুজ -এর যুগে ময়দা দেখেছেন? তিনি বললেন ঃ 
না। আমি বললাম £ আপনারা কি যবের আটা চালুনিতে চালতেন? তিনি বললেন £ না । বরং আমরা 
তাতে ফুক দিতাম । 

২১২৭. পরিচ্ছেদ ঃ নবী উর সান নে 

SA ৩০ ৪ 1০৮ GAAS ১০৩ ৮৪ মত ৯ Bis ৩ পপ এড [তত 


৮০০২ 
NN 


3 48 IOS ০০৪ ৫9৭ 


ELE UL Uy HDS ০ 5০৯ 9 


০ 8 ৩৪ LT ও 25 ০৫75 ০০০35 ৫০ 9০৫ 


- ৬৪০০৪ 
[৫০১৭] আবূ নু*মান (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন $ নবী জর একদিন 
তার সাহাবীদের মধ্যে কিছু খেজুর ভাগ করে দিলেন । তিনি প্রত্যেককে সাতটি করে খেজুর দিলেন । 
আমাকেও সাতটি খেজুর দিলেন । তার মধ্যে একটি খেজুর ছিল খারাপ । তবে সাতটি খেজুরের মধ্যে 
এটিই আমার কাছে সর্বাধিক প্রিয় ছিল। কারণ, এটি চিবুতে আমার কাছে খুব শক্ত ঠেকছিল। (তাই 
এটি দীর্ঘ সময় আমার মুখে ছিল ।) 


[RE AAAS A) 1০ হু পরত ০ ৬০ ses oe EI Sc. 1190 ৩ ॥ ৬০ তলত 


12 1021 
[৫০১৮] "আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ রে)...... সা"দ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ছিলাম নবী 
ফল -এর সাহাবীদের মধ্যে (যারা ইসলাম গ্রহণ করেছিল) সপ্তম ৷ হুবলা কৌটা যুক্ত গাছ) বা 
হাবলা (এক জাতীয় গাছ) ছাড়া আমাদের খাওয়ার আর কিছুই ছিল না। এমনকি আমাদের কেউ 
কেউ বকরীর ন্যায় মলত্যাগ করতো । এরপরও বনু আসাদ আমাকে ইসলামের ব্যাপারে তিরস্কার 
করছে? তাহলে তো আমি একদম ক্ষতিগ্রস্থ এবং আমার সমস্ত পরিশ্রমই বৃথা। 


আহার সংক্রান্ত ১২৫ 


শি ze 


ee 5 4 1278 
কনা রি ho ৬৪ ৪০৪ 2:৮৫ SETA ps BL ANE BY Ht Br A 4৫০2 
2 
i ৯ ০: ৬:০9 প্‌ ১০ ১2০০ নে 2 A ৪৫০ ০ ee ৬ রর ৬০ I i 8: রত 
৩৩ পন্ড LS LB ৩৩ বি এসি Madi এটা ও ১৩৯৬৩ HHS! 
- 9440 99 গে 5১ ০৬ ৩ ৮55 5 ২ এ LS JU ৫ TAD 26 Lx) 
. [৫০১৯] কুতায়বা ইব্‌ন সা'ঈদ রে)...... আবূ হাযিম রে) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাহ্‌ল 
(রা)-কে জিজ্ঞাসা করলাম $ রাসূলুল্লাহ্‌ শু কি ময়দা খেয়েছেন? সাহল (রা) বললেন ঃ আল্লাহ্‌ 
তা'আলা যখন থেকে রাসূলুল্লাহ্‌ শুই -কে পাঠিয়েছেন তখন থেকে ইন্তিকাল পর্যন্ত তিনি ময়দা 
দেখেন নি। আমি পুনরায় তাকে জিজ্ঞাসা করলাম ঃ রাসূলুল্লাহ্‌ লন -এর যুগে কি আপনাদের 
চালুনি ছিল? তিনি বললেন ঃ আল্লাহ্‌ তা'আলা রাসূলুল্লাহ্‌ লুজ -কে পাঠানোর পর থেকে ইন্তিকাল 
পর্যন্ত তিনি চালুনিও দেখেন নি । আবু হাযিম বলেন, আমি বললাম ঃ তাহলে আপনারা চালা ব্যতীত 
যবের আটা কিভাবে খেতেন? তিনি বললেন £ আমরা যব পিশে তাতে ফুঁক দিতাম, এতে যা উড়ে 
যাওয়ার তা উড়ে যেত, আর যা অবশিষ্ট থাকতো তা মথে নিতাম, এরপর তা খেতাম ৷ 
2 ৩৪ ৮১ পা ১ 132০ ৪৯ 510১ UE 1:৯1 ০৫ ৬০ চারা 


ক তত ৪প 59 


১৬৬ মু ie ial (098 ৮ ও doo BEA পে ৩ Sr 


5 9৯৭ 06 ৮ 0১ CY ৩৪ % ২ 4০১ ০০৮ IU ডে? 
[৫০২০] ইসৃহাক ইব্‌ন ইব্রাহীম (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, তিনি এক দল 
লোকের নিকট দিয়ে যাচ্ছিলেন যাদের সামনে ছিল একটি ভুনা বক্রী । তারা তাকে (খেতে) ডাকল । 


তিনি খেতে অস্বীকার করলেন এবং বললেন ঃ রাসূলুল্লাহ্‌ শর পৃথিবী থেকে বিদায় নিয়েছেন অথচ 
তিনি কোন দিন যবের রুটিও পেট পুরে খান নি। 


০8১৩০ ০ ৩৪ চা 1:42 ১০৫ ৫০৩ ১০9৭৪ ICEL EMERY 


০৭০ 4৮ ১০ ৮০ ১১১ এ ক পে FCN pe ~ 
০৫৫৮ এ 09 ৫ ০৮৫85 এ ৯৩৪ 
[৫০২১] "আবদুল্লাহ্‌ ইব্‌ন আবুল আসওয়াদ (র) পক আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি 


বলেন ঃ রাসূলুল্লাহ্‌ লক কখনো খিওয়ান' (টেবিল জাতীয় উঁচু স্থানে)-এর উপর খাবার রেখে 
আহার করেন নি এবং ছোট ছোট বাটীতেও তিনি আহার করেন নি । আর তার জন্য কখনো পাতলা 


১২৬ বুখারী শরীফ 


রুটি তৈরি করা হয়নি। ইউনুস বলেন, আমি কাতাদাকে জিজ্ঞাসা করলাম £ তা হলে তারা কিসের 
উপর আহার করতেন? তিনি বললেন ঃ দস্তরখানের উপর । 

০ ৩৮০ ২০৩ ১৪ 348 ১৫ ০৯91১ 2৮০০ ৬৮ ৪৮ ৩০ ও এপ [লা 
০ ও EE IT ৬৯ Ub Ly BAIS LHL এ তেজ 5 ও জ 


[৫০২২] কুতায়বা (র) 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী লুল মদীনায় আসার পর 
থেকে ইন্তিকাল পর্যন্ত তার পরিবারের লোকেরা একাধারে তিন রাত গমের রুটি পেটভরে খাননি। 


2901 ৫.৭ 
২১২৮. পরিচ্ছেদ ঃ “তালবীনা' প্রসঙ্গে ৃ 
LG ০৮5১৮ ১৫ ৯০৫৯ ০৪ ০৮ PEG ১৪ Cl ৬ 2 0 এ Bie [তন 
২1০350453৩৭ ০৪৩ এ ৬ Ei ০০০ এত ভা % 2 ০১ 


5 Pcs ৭22 eels 

০ 4 SB ০ এ ০০ ০১ HF Lg Be oA Uo Ub 
. ৪ 9. ৬৩ 

২:১1 28 3157) ০০ তি 4৮ 2৫ 5 


ES 
[৫০২৩] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র (র)...... মু -এর সহধর্মিণী ‘আয়েশা (রা) থেকে বর্ণিত যে, 


তার পরিবারের কোন ব্যক্তি মারা গেলে মহিলারা এসে সমবেত হলো । তারপর তার আত্মীয়রা ও 
বিশেষ ঘনিষ্ঠ মহিলারা ছাড়া বাকী সবাই চলে গেলে, তিনি ডেগে 'তালবীনা" (আটা, মধু ইত্যাদি 
ংযোগে তৈরি খাবার) পাকাতে নির্দেশ দিলেন । তা পাকানো হলো । এরপর 'সারীদ’ ( গোশতের 
মধ্যে রুটি টুকরো করে দিয়ে তৈরী খাবার) প্রস্তুত করা হলো এবং তাতে তালবীনা ঢালা হলো । তিনি 
বললেন ঃ তোমরা এ থেকে খাও । কেননা, আমি রাসূলুল্লাহ্‌ সু -কে বল্তে শুনেছি যে, “তালবীনা' 
রুগ্ন ব্যক্তির চিত্তে প্রশান্তি এনে দেয় এবং শোক দুঃখ কিছুটা লাঘব করে। 
এ৩)এ। ৬.৭ 
২১২৯. পরিচ্ছেদ ৪ “সারীদ' প্রসঙ্গে 
LEA ১ ১6 বড ৫০ ১০৪৫৬ ১৩৪ ৮ ০ এ EEE এ» [৩.৫] 
7) 5 AS ৫ Joie PS ৩৪ 48 501 ০০ GAN ৬৮৮ পতি GOD 
৮ এ ০০৩০০৬১০১৮৯ নল oly ৩০ উই HL WC ৩৩৪ 
-eGb ০৮০ এডি A 0 


আহার সংক্রান্ত ১২৭ 


[৫০২৪] মুহাম্মদ ইব্‌ন বাশ্শার (র)...... আবূ মূসা আশ্‌'আরী রো) থেকে বর্ণিত । নবী সে 
বলেছেন ঃ পুরুষদের মধ্যে অনেকেই কামালিয়াত অর্জন করেছে । কিন্তু স্ত্রীলোকদের মধ্যে ইমরান 
তনয়া মারইয়াম এবং ফিরাউন পড়ী আসিয়া ব্যতীত অন্য কেউ কামালিয়াত অর্জন করতে পারেনি। 
স্ত্রী লোকদের মধ্যে ‘আয়িশার মর্যাদাও তেমন, খাদ্যের মধ্যে সারীদের মর্যাদা যেমন । 

০ ১৪৮৮ পে Lf BAG Ls এজ Bo ৩৩ 2০ Be xd] 


AL ৩ SE ১:50 PAS ld eG ১০ 0৩ জু 
[৫০২৫] 'আম্র ইব্‌ন আওন (র)...... আনাস (রা) থেকে বর্ণিত ৷ নবী প্র বলেছেন ঃ সমস্ত 
স্ত্রীলোকদের মধ্যে ‘আয়েশার মর্যাদা তেমন, খাদ্যের মধ্যে সারীদের মর্যাদা যেমন । 


ET 900 10 ১৪০৪৪ PI Ed ৪ চে নে পঞ্চ পতি Ld ae Ld 6+ 
22 


210 ৮৩ এ স৬ ৩৫ টি le ১0626 &। ৮০১১১ 
2 


৩০০৪ JOS পি জলে 0 ৯০ 0 412৮ 039 ৩০44 ৩১০৪ 
- 5050 ২৯ এ 55 ৩৪ OG Ae 
[৫০২৬] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুনীর (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন $ আমি 


নবী ললেই -এর সঙ্গে টিটি 55577252717 
উপস্থিত করলো এবং নিজের কাজে লিপ্ত হলো । আনাস (রা) বলেন ঃ নবী পুর কদ্‌ বেছে নিতে 
শুরু করলে আমি কদূর টুকরাগুলো বেছে বেছে তার সামনে দিতে লাগলাম এবং এরপর থেকে আমি 
কদূ পছন্দ করতে শুরু করি। 


3 ৯৮3 2৮1৮5 ৪ oN. ২২ 
২১৩০, পরিচ্ছেদ £ ভুনা বক্রী এবং স্কন্ধ ও পার্শবদেশ 


EASE Md 4 


ই ৫ ১০৯৩ ০৮ এ 0৩৯৫০ ৪৮৬ a Gi [5.৬ 
4৬ Gd 3৮৮ UES ভি 8 ad ৮০ PE EE, 

4 ck Le Be ভা 
[৫০২৭] হুদ্বা ইব্‌ন খালিদ (র)...... কাতাদা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা আনাস ইব্‌ন 
মালিকের কাছে গেলাম। তার বাবুর্চি সেখানে দাড়ানো ছিল। তিনি বললেন £ আহার কর! 


নবী হলৰ আল্লাহ্‌র সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত পাত্লা রুটি দেখেছেন বলে আমি জানি না এবং 
তিনি পশম দূরীকৃত ভুনা বকরী কখনও চোখে দেখেন নি। 


১২৮ | বুখারী শরীফ 


নি ETS ১০৪ ট্রায়াল রো রা কারা SUE ৪ 5 ০৫ ৬ oo 
০০ MEE SL ১০ 


পপ লতি 


১০755275772 


[তা মুহাম্মদ ইব্‌ন মুকাতিল রে)...... ডি OR EE 
বর্ণিত । তিনি বলেন, আমি নবী হুন -কে বকরীর স্কন্ধ থেকে গোশৃত কাটতে দেখেছি । তিনি তা 
থেকে আহার করলেন। তারপর যখন সালাতের দিকে আহবান করা হলো, তখন তিনি উঠলেন 
এবং চাকুটি রেখে দিয়ে সালাত আদায় করলেন । অথচ তিনি (নতুন করে) অযূ করেন নি।) 


১০০১৪) ৯৮) 1) cE 05 aL ০5408 ১3৮5 এ । 06 ৩ -১৬,% ৭৭ 
8১5, 055 99 8 00 ৩৬০ 5০0 ৪৪৩ ও) 

২১৩১. পরিচ্ছেদ ঃ পূর্ববর্তী মনীষীগণ তাদের বাড়ীতে ও সফরে গোশ্ত এবং অন্যান্য যেসব 

খাদ্য সঞ্চিত রাখতেন । আবূ বক্র তনয়া ‘আয়েশা ও আস্মা (রা) বলেন £ আমরা নবী সর ও 

যারা যায হিজর সার হারার ও কারে দিয়েছিলাম 

5 Ju 45555 ৮4৩ ৩? ১৯০৪ দিত এ ৯৬ ৩৯2 


মা 


EG YS CER ০১৫39. 1 ৫০ HE 


৮ এ এ চর এপ ও 25505 5 5০ শেখর ও ০9 5৪ ০৩ eb 
ক LSS, 4৪০০০, ০৫৪৪1 3০ ০৯০০০ 
- এক le SD 2 এত ১০০ UA Lt 35 ০৬ ৩৯ ৯ শা ৪৯3 


[7555] খাল্লাদ ইবন ইয়াহইয়া কে) cE 'আবিস (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আয়েশা 
(রা)-কে জিজ্ঞেস করলাম £ নবী লু কি কুরবানীর গোশ্ত তিন দিনের বেশী সময় খেতে 
নিষেধ করেছেন? তিনি বললেন ? সেই বছরেই কেবল নিষেধ করেছিলেন, যেই বছর মানুষ 
অনাহারে আক্রান্ত হয়েছিল । তখন তিনি চেয়েছিলেন যেন ধনীরা গরীবদের খাওয়ায় । আমরা তো 
বক্রীর পায়াগুলো তুলে রাখতাম এবং পনের দিন পর তা খেতাম ৷ তাকে জিজ্ঞাসা করা হলো ঃ 
কি সে আপনাদের এগুলো খেতে বাধ্য করত? তিনি হেসে বললেন ? মুহাম্মদ রঃ আল্লাহ্‌র 
সঙ্গে মিলিত হওয়ার পূর্ব পর্যন্ত তার পরিবার পরিজন একাধারে তিন দিন তরকারীসহ গমের রুটি 
পেট ভরে খান নি। অন্য সনদে ইব্ন কাসীর বলেছেন, সুফিয়ান (র) ‘আবদুল রহমান ইব্‌ন 
'আবিস সূত্রে উক্ত হাদীসটি আমার কাছে বর্ণনা করেছেন । 


আহার সংক্রান্ত | ১২৯ 


৫ ১৩০৬ ১০৬০১৪2০৪১০ অত ৪৮ রসি» এ a Lear] 
JG 5 ঘট 2) ৩ এসপি আঃ ০০) dh ৩ এ SD pd 33% 

-Y JG ¢ 50240 ৯ ৩৮ 3৩ 055৬৭ CB ০ 
[৫০৩০] ‘আব্দুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ" (র)...... জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী এর 
যুগে আমরা কুরবানীর গোশ্ত মদীনা পর্যন্ত সফরের খাদ্য হিসেবে ব্যবহার করতাম । মুহাম্মদ (র) 


ইব্‌ন ‘উয়ায়না থেকে অনুরূপ বর্ণনা করেছেন । ইব্‌ন জুরায়য বলেন, আমি আতাকে জিজ্ঞাসা করলাম, 
জাবির (রা) কি এ কথা বলেছেন যে, 'এমন কি আমরা মদীনা পর্যন্ত এলাম ।' তিনি বললেন $ না। 


সণ ভাত) ওত 
২১৩২. পরিচ্ছেদ £ হায়স প্রসঙ্গে 
৪ £ 5? te - ৪০৪৫ . ৪০৬০ ‘es PES eS ন ০৯০৩ পরে ৫ 
৩7৮3০) ৮৮৮ 356 লা 9 2০৯ ১৮ ০০ ০:৪০ ৩০ 5 ৪ 0০ 
sd এপি এ ঞ 4৮০০ IG IH ৯০০ 0 পো ভেদ Hb da 


92855775525 
৮৩১৮ 206 ৩০ ১০8 ০0 IH এ ৮৫ এপ জি এ CS % Sl 


El 22990 


৬৯ Li Jb 21225, * ০৯১00) 59245 ly 


ঠ 55 5833 5৯ HCG ০০০৬ ৮ ৯৪ ক ০99 পে এস 
০০০৪০ তে ১ উর Gn 59০3১ 0 5০ 
Est Te EET AN EA GEE ০0 39 
27756151558 GE AG Eh eG ১১3 io 

4৮১15 BPS 5১748 «৪ 
[৫০৩১] কৃতায়বা রে)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ ঈ্র আবূ তাল্হাকে 
বললেন £ তোমাদের ছেলেদের মধ্য থেকে একটি ছেলে খুজে আন, যে আমার খিদমত করবে । আবু 
তাল্হা আমাকেই তার সাওয়ারীর পেছনে বসিয়ে নিয়ে আসলেন । তাই আমি রাসূলুল্লাহ্‌ কর -এর 
খিদমত করতে থাকলাম । যখনই তিনি কোন মনযিলে অবতরণ করতেন, আমি তাকে প্রায়ই বলতে 
শুনতাম, আয় আল্লাহ্‌! আমি তোমার কাছে, অস্বস্তি, দুশ্চিন্তা, অক্ষমতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, 
খণের ভার এবং মানুষের আধিপত্য থেকে আশ্রয় প্রার্থনা করছি । আর আমি সর্বদা তার খিদমতে 


১৭ = 


১৩০ বুখারী শরীফ 


নিয়োজিত ছিলাম । এমতাবস্থায় আমরা খায়বার থেকে প্রত্যাবর্তন করলাম । তিনি (রাসূল) লু 
গনীমত হিসাবে প্রাপ্ত সফিয়্যা বিন্ত হুয়ায়কে সঙ্গে নিয়ে ফিরলেন । আমি লক্ষ্য করলাম, তিনি তার 
সাওয়ারীর পেছনের দিকে তার আবা বা চাদর দিয়ে ঘিরে সেখানে তার পিছনে তাকে সাওয়ার 
করলেন। এভাবে যখন আমরা সাহ্বা নামক স্থানে উপস্থিত হই, তখন তিনি চামড়ার দত্তরখানে 
হায়স তৈরী করলেন। তারপর তিনি আমাকে পাঠালেন। আমি লোকজনকে দাওয়াত করলাম । 
(তারা এসে) আহার করলো । এই ছিল তার সঙ্গে তার বাসর যাপন। তারপর তিনি এগিয়ে চললেন । 
ওহোদ পাহাড় দৃষ্টিগোচর হলে তিনি বললেন $ এ পাহাড়টি আমাদের ভালবাসে এবং আমরাও তাকে 
ভালবাসি । তারপর যখন মদীনা তার দৃষ্টিগোচর হল, তখন তিনি বললেন £ আয় আল্লাহ্‌! আমি এর 
দু' পাহাড়ের মধ্যবর্তী এলাকাকে হরম (সম্মানিত) বলে ঘোষণা করছি, যেভাবে ইব্রাহীম (আ) 
মন্কাকে হরম (সম্মানিত) বলে ঘোষণা দিয়েছিলেন। ইয়া আল্লাহ্‌! এর অধিবাসীদের মুদ্‌ ও সা" 
(দু'টি মাপ যন্ত্র) এর মধ্যে তুমি বরকত দাও । 


০০০৪ 50 58 এ$া শত) 

২১৩৩. পরিচ্ছেদ £ রৌপ্য খচিত পাত্রে আহার করা 
৮ কি এয জে দে 05 এত লো 2 তত ৮ তা তা [20 
A পাত ৪ ৬ / ০ ০০ এ Le ০৪৫ ০৮৫50 ০5 ক্র Lr 2 ৬2 & ৬০ 
৬৮১ Lb 5 ভ্াউস 2৬০৪ LLG 5৬৫০০ এ 9৬ তা 3 জো তি ০৯০। ২৩০ 
এ Af Ee EDC GE LL RB LE ে Bit 7 ৮৪44) LE Ls 5 2১৪০ ৮৮৫2 
৮১ হা ৪১1০৮ 93 0৩2০ 3৩ BAILA Y ৩১৪ Hd ০৮৮ SN) 
পে Le eo ০৫ cod নি লিও RM ES PEC 2775 
52৯31 SU) ৩০০ ওঠ পি) Bo 5১195 3১ Led) 
[৫০৩২] আবূ নু'আয়ম (র)...... ‘আবদুর রহমান ইব্‌ন আবূ লায়লা রে) থেকে বর্ণিত। তিনি বলেন, 
একবার তারা হৃযায়ফা (রা)-এর কাছে উপস্থিত ছিলেন । তিনি পানি পান করতে চাইলে এক অগ্নি- 
উপাসক তাকে পানি এনে দিল। সে যখনই পাত্রটি তার হাতে রাখলো, তিনি সেটা ছুঁড়ে মারলেন, 
এবং বললেন, আমি যদি একবার বা দু'বারের অধিক তাকে নিষেধ না করতাম, তাহলেও হতো । 
অর্থাৎ তিনি যেন বলতে চান, তা হলেও আমি এরূপ করতাম না। কিন্তু আমি রাসূলুল্লাহ্‌ সো)-কে 


বলতে শুনেছি £ তোমরা রেশম বা রেশম জাত কাপড় পরিধান করো না এবং সোনা ও রূপার পাত্রে 


পান করো না এবং এগুলোর বাসনে আহার করো না। কেননা পৃথিবীতে এগুলো কাফিরদের জন্য 
আর পরকালে তোমাদের জন্য । 


PUB ১6১ ৩৫. ৫9৫ 
২১৩৪. পরিচ্ছেদ ঃ খাদ্যদ্রব্যের আলোচনা 


আহার সংক্রান্ত ১৩১ 


4৮5৩৬ পিঠ এ পভ দর bf Bo ০৮ ৪ ff ৩০ ৪5 এপ 
চি PEt গনি ও ৯:05 822. র্‌ টে 2784 
১৮ ৬০৮১ ০ ৬০ EN JE SAE এ ০১০ 45 3 ও 4০5 
৪2 চর পতি Le পা ৪ পা 55 এ 
4১১৬ ৫১০১৭ ৩ শর 21585 


6১০১5 2° 06 51645, 7 eT 
Y SA BE 455 ৮৫4৪) ১৮ ৫৯) SEI EO La SM Hl) 


Ab ০ 
[৫০৩৩] কুতায়বা (র)...... আবূ মূসা আশৃ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ সল্ট বলেছেন £ কুরআন পাঠকারী মু'মিনের দৃষ্টান্ত নারাঙ্গির ন্যায়, যার ঘ্রাণও উত্তম 
স্বাদও উত্তম । যে মু'মিন কুরআন পাঠ করে না, তার দৃষ্টান্ত খেজুরের ন্যায়, যার কোন সুঘাণ নেই 
তবে এর স্বাদ মিষ্টি । আর যে মুনাফিক কুরআন পাঠ করে তার দৃষ্টান্ত রায়হানার ন্যায়, যার সুঘাণ 


আছে তবে স্বাদ তিক্ত । আর যে মুনাফিক কুরআন পাঠ করে না তার দৃষ্টান্ত হন্যালা ফলের ন্যায়, 
যার সুঘাণও নাই, স্বাদও তিক্ত । 


পালে ত 


উট এ 8126 ৩৪১৯০ সত 4০ ৫৪ সুজ ৫০৭ ১০ Gis fort 


la 2৩ SE AA ০55 পচ ag ৩: 03 
[৫০৩৪] মুসাদ্দাদ (র)...... আনাস (র) থেকে বর্ণিত। নবী ফর বলেছেন £ সমস্ত খাদ্যের মধ্যে 
'সারীদের' যেমন মর্ধাদ রয়েছে, তেমনি নারীদের মধ্যে ‘আয়েশার রো) মর্যাদা রয়েছে। 


Bc pf প ৩ (৩ পর ডল ১১০০ এজ টে সা Bis [vs 


£ ৫৮১07 বি ৪০198 এড 5 এ 2, 2 52545 


০5 21198 
আবু নু'আয়ম (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন নবী ঈল বলেছেনঃ 
সফর হলো আযাবের একটা টুকরা, যা তোমাদের সফরকারীকে নিদ্রা ও আহার থেকে বিরত রাখে । তাই 
তোমাদের কেউ যখন তার প্রয়োজন পূরণ করে তখন সে যেন অবিলম্বে তার পরিবারের কাছে ফিরে যায়। 


elses 


£231৮৬. ৭০ 
২১৩৫. পরিচ্ছেদ $ সালন প্রসঙ্গে 


id ৬০ এ ০৬ ৮১৪০০৩৪০৮৮৬ 2 ৩2৩ 


GB J 59 এ Of হর AE 55101 5 ০৫৮ 4০9৫ 22:50 ৩৬ ০১ 92০৫ 


১৩২ বুখারী শরীফ 


পাত “ ৪৪০ র্‌ ৬৬ PEA Td ৮৫০৪ ed 
LSI ৩৮, Cb 43৮5 ৮৬০ 20৩ HM 0550 ০১০58 53৮ এ) 
4 Hh ০১১ ০০৯১ 9৬ 2255 55 
৬ রর রর ৪০৪ ৯4৬ ৮৫ ৪৪ রি EER পভ Rd PE DET 2 EAC AL 
৮ JUD সক 0৩৫ 0913 Fo ভীতি shally bas 052 251 ১৩) ৬০১ ৮৮৮৪ = 


৪৪০৬ f° 


ASU i ভ ED SS Ab C5 

2222 
[৫০৩৬] কুতায়বা ইব্‌ন সা'ঈদ (র)...... কাসিম ইব্ন মুহাম্মদ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, 
বারীরার ঘটনায় শরীয়তের তিনটি বিধান প্রতিষ্ঠত হয় ৷ (১) “আয়েশা (রা) তাকে ক্রয় করে মুক্ত 
করতে চাইলে তার মালিকেরা বলল, (বিক্রয় এ শর্তে করবো যে,) “ওলা (উত্তরাধিকার) আমাদের 
থাকবে । "আয়েশা (রা) বিষয়টি রাসূলুল্লাহ্‌ জু -এর সমীপে উল্লেখ করলে তিনি বললেন £ তুমি 
চাইলে তাদের জন্য ওলীর শর্ত মেনে নাও। কারণ, প্রকৃতপক্ষে ওলীর অধিকার লাভ করবে 
মুক্তিদাতা। তাকে আযাদ করে এখতিয়ার দেওয়া হলো, চাইলে পূর্ব স্বামীর সংসারে থাকতে কিং 
চাইলে তার থেকে বিচ্ছিন্ন হতে পারে । রাসূলুল্লাহ্‌ লু একদিন “আয়েশার গৃহে প্রবেশ করলেন । 
সে সময় চুলার উপর (গোশৃতের) ডেগচি বলকাচ্ছিল। তিনি সকালের খাবার আনতে বললে তার 
কাছে রুটি ও ঘরের কিছু তরকারী পেশ করা হলো । তিনি বললেন, আমি কি গোশৃত দেখছি না? 
তারা বললেন ঃ হা, (গোশ্ত রয়েছে) ইয়া রাসূলাল্লাহ! কিন্তু তা এ গোশ্ত যা বারীরাকে সাদকা করা 


হয়েছিল। এরপর সে তা আমাদের হাদিয়া দিয়েছে । তিনি বললেন $ এটা তার জন্য সাদকা, কিন্তু 
আমাদের জন্য হাদিয়া । 


0909 99০0 UU. YANN 
২১৩৬. পরিচ্ছেদ ঃ হালুয়া ও মধু 
চপ IG ০৯ ০ এ গে ১ পদ 920 5০০ পতি [লা 
শানে তি 86 3) ১4) ০৩ LE ৫6 di ৪৮১ ৮৪৬০৪ 
[৫০৩৭] ইস্হাক ইবন্‌ ইব্রাহীম (র)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ্‌ 
কলর হালুয়া ও মধু পছন্দ করতেন। 
১৯ প্রত ০৪ Rd এ ডে তি IN ৪৮৯১ | ১০০০০ oA 
97৮০4 তেজ cals LOG প৬ রানে পে ৮2 ect e Eo, 4৯১ 
রিতা রি ত 2, 


কি ছি 


আহার সংক্রান্ত ১৩৩ 


52৬৩ 75:৫০) 5৩৬০ চাটি id 6, see ৪5185 PE রর লতি ই 
i ১৬ তা তল পি SFE nd পাত ০১ thd ও আট জর তর ই) 


2254০ পপ. er 


526 LLG 5 ও ০ SE EAS NS Lr 5 ক ৩৫ 5 এ ও 
- 9 ৬ 
[৫০৩৮] “আবদুর রহমান ইব্‌ন শায়বা (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 


উদর পূর্তির জন্যই যা পেতাম তাতে সন্তরষ্ট হয়ে নবী জলু্ধ -এর সঙ্গে সর্বদা লেগে থাকতাম । সে 
সময় রুটি খেতে পেতাম না, রেশমী কাপড় পরিধান করতাম না, কোন চাকর-চাকরাণীও আমার 
খিদমতে নিয়োজিত ছিল না। আমি পাথরের সাথে পেট লাগিয়ে রাখতাম । আয়াত জানা সত্ত্বেও 
কোন ব্যক্তিকে তা পাঠ করার জন্য বলতাম, যাতে সে আমাকে ঘরে নিয়ে যায় এবং আহার করায় । 
মিস্কীনদের প্রতি অত্যন্ত দরদী ব্যক্তি ছিলেন জাফর ইব্‌ন আবূ তালিব (রা) ৷ তিনি আমাদের নিয়ে 
যেতেন এবং ঘরে যা থাকতো তাই আমাদের খাওয়াতেন। এমনকি তিনি আমাদের কাছে ঘি'র 
পাত্রটিও বের করে আন্তেন, যাতে ঘি থাকতো না । আমরা সেটাই ফেড়ে ফেলতাম এবং এর গায়ে 
যা লেগে থাকতো তাই চেটে খেতাম। 


50401 ৫. 1৬ 


২১৩৭. পরিচ্ছেদ ঃ কদ্‌ প্রসঙ্গে 
১৯১5৩০১৮৯৮১ ৪০৮ ৮) ৩০৮৬ ৮০৩০2 


০ BAIN IG pos ti GB ৬৬৫ (07 এ 8 &। 0০১ ০ ৮ 

- 45088 3) 0 

[৫০৩৯] “আমূর ইব্‌ন আলী (র)...... আনাস (রা) থেকে বর্ণিত। নবী রুক্জ তার এক দর্জি 
গোলামের বাড়ীতে আসলেন । (আহার কালে) তার সামনে কদৃ্‌ উপস্থিত করা হলে তিনি (বেছে 


বেছে) কদূ খেতে লাগলেন । সে দিন থেকে আমিও কদূ খেতে ভালবাসি, যেদিন রাসূলুল্লাহ্‌ শর - 
কে কদূ খেতে দেখলাম । 


4778 ০৫০0 LSE EPL. ৭ ৭4, 
২১৩৮. পরিচ্ছেদ £ ভাইদের জন্য আহারের ব্যবস্থা করা ূ 
১৮৫০ 5599 Lf LF ১ ১6 ১৩০০ (৬ yt ৮০৬ ৪৫০2] 
তন 051৭ ET চর ৭৪ সা 50৫ 9, ait 05 ০৫ 060৭ 


MAS ILS ০৮৬ 38 ও 1৮০০ ৩৩ মস ৬ ই »। ০১০০ ALLEY 


১৩৪ বুখারী শরীফ 


4 ৯ ৪ - 2 5 TG 4৮০10592০5৮ ০৮৬ ৩ ৬ % IES ৯) 


ন 
2 


- ৯৩ cs আঃ 


[৫০৪০] মুহাম্মদ ইবৃন ইউসুফ (র)...... আবু মাসউদ আনসারী (রো) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আবূ শু“আয়ব নামক আনসার গোত্রের এক ব্যক্তির এক কসাই গোলাম ছিল। সে তাকে বললো, 
আমার জন্য কিছু খাবার প্রস্তুত কর, আমি রাসূলুল্লাহ্‌ লসর -কে দাওয়াত করতে চাই । পাচজনের 
মধ্যে তিনি হবেন একজন । তারপর সে নবী কর্ন -কে দাওয়াত করল । তিনি ছিলেন পাচ জনের 
অন্যতম । তখন এক ব্যক্তি তাদের পিছে পিছে আসতে লাগল । নবী লুল বললেন ঃ তুমি তো 
আমাকে আমাদের পাঁচ জনের পঞ্চম ব্যক্তি হিসাবে দাওয়াত দিয়েছ। এ লোকটা আমাদের পিছে 
পিছে এসেছে ৷ তুমি ইচ্ছা করলে তাকে অনুমতি দিতে পার, আর ইচ্ছা করলে বাদও দিতে পার। সে 
59078 


4৪ ৩ 5১ 959 ৫৮ এ| ১৬১ ও ও শু. 9৭ 
২১৩৯. পরিচ্ছেদ £ কিডনির নিজে রাজের হা 


০৫79 ০০৩ 


এ রা 
I PSH ds J ELE ৩5 hs AG উরস 
Hd, ১০০ col গুটি ও Vo Hak OU bs এ 0৯৬ এ % 4 


কাপ পা পতি 


৮16 এ 40050 দাতা ভি 


122 


- Ee ৩০০০ RN POLONY 65227051510 50 
[৫০৪১] "আবদুল্লাহ্‌ ইব্‌ন মুনীর (র)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (তখন) 
ছোট ছিলাম । রাসূলুল্লাহ্‌ লুক -এর সঙ্গে চলাফেরা করতাম । একদিন রাসূলুল্লাহ হইব তার এক 
গোলামের কাছে গেলেন, সে ছিল দর্জি। সে তার সামনে একটি পাত্র হাযির করল, যাতে খাবার 
ছিল। আর তাতে কদৃও ছিল। তখন রাসূলুল্লাহ্‌ জর বেছে বেছে কদূ খেতে লাগলেন । এ দেখে 
আমি কদূর টুকরাগুলো তার সামনে জমা করতে লাগলাম । তিনি বললেনঃ গোলাম তার কাজে ব্যস্ত 
হলো। আনাস (রা) বলেনঃ রাসূলুল্লাহ্‌ হুর -কে যেদিন এরূপ করতে দেখলাম তারপর থেকে 
আমিও কদৃ খাওয়া পছন্দ করতে লাগলাম । 


37201 ০৫. ৫৭৫, 
২১৪০. এ 


আহার সংক্রান্ত ১৩৫ 


০ br CE At % পু) ৩০ bis তত তা? ৮৮ 
255 * 2০220 ১০0০০ ২০৫ এ ৩ হু 22 88 ভা 2 4553 ০৩283535০৫০ 2৮ 
874 J 
[৫০৪২] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মাস্লামা (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, জনৈক 
দর্জি কিছু খাবার প্রস্তুত করে রাসূলুল্লাহ্‌ সুই -কে দাওয়াত করলো । আমিও নবী সশ্রক্ধ -এর সংগে 
গেলাম । সে যবের কুটি আর কিছু শুরুয়া, যাতে কদূ ও শুকনা গোশ্ত ছিল, পরিবেশন করল । আমি 
দেখলাম রাসূলুল্লাহ্‌ শল্ পেয়ালার চারদিক থেকে কদূ বেছে বেছে খাচ্ছেন। সে দিনের পর থেকে 
আমিও কদ্‌ পছন্দ করতে লাগলাম । 
LAV. YEN 
২১৪১. পরিচ্ছেদ £ শুক্না গোশ্ত প্রসঙ্গে 


&। ৮১ চা ৩৪ BAG op SEL ০৮৯৮ ০ ৬০ ৩৫০ শেক সা ৩০০ 0. 


ETT OEP IEEE 
[৫০৪৩] আবু নু'আয়ম (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি দেখলাম 
রাসূলুল্লাহ্‌ সুর -এর কাছে কিছু শুরুয়া উপস্থিত করা হলো, যাতে কদৃ ও শুক্না গোশ্ত ছিল । আমি 
তাকে কদূ বেছে বেছে খেতে দেখলাম ৷ 


শু ৬5 


৩০ EE ৪ ৮১১ ৮৮০ সত এ Bis La এ Tot 
৯৫৪০ পা দিপা ৬ 
ELD ES ৩) ০0500 2 শের ও সা এ 2 


2০ 555০ 2০ 


- UX 0১১৩৮ ০০ be HAL Tee b Cy 58৬ os 2ম ETS 

[589] কাবীসা (র)...... ় পরা 

দিনের বেশী কুরবানীর গোশ্ত রাখার) নিষেধাজ্ঞা কেবল সে বছরেরই জন্যই ছিল, যে বছর লোক 

দুর্ভিক্ষে পড়েছিল। তিনি চেয়েছিলেন ধনীরা যেন গরীবদের খাওয়ায় । নইলে আমরা তো পরবর্তী 

সময় পায়াগুলো পনের দিন রেখে দিতাম । মুহাম্মদ হুল -এর পরিবার উপর্যুপরি তিন দিন পর্যন্ত 
সালন-সহ যবের রুটি পেট ভরে খাননি। 

J SSL 0 06 ০৪ ৩৪ FU ৪৩ 200 ভা! ও I IU FPN ও ৫ 

০৯৩ এ 54০০ ০১৯ ১৮ 4১4 9 ৭ এ 0354 01০ 

২১৪২. পরিচ্ছেদ £ একই 'দস্তরখানে সাথীকে কিছু এগিয়ে দেওয়া বা তার কাছ থেকে কিছু নেওয়া 


ইব্ন মুবারক বলেন £ একজন অপরজনকে কিছু দেওয়ায় কোন দোষ নেই । তবে এক দস্তরখান 
থেকে অন্য দস্তরখানে দিবে না 


১৩৬ বুখারী শরীফ 


EH শপ প্রা ঝা এ ১৮ ৩০৮০ ১6 15 ৪ 2০ ০ peut ৫০৮ [5:5০ 
টির ১৩ « 2০০ ০৩০ 2 3174) ০০ (দে 81 IA tC এরা 
2033০8১48৩5 785 Le GE BE DIY ACB এ ৩৪ এ & এ। ১১7) 


০2860 52477 Cal 0৮ 0 UN ৪ % | 0১৮) CI ঠা ৩ও 


8০52 


45 08 গর ০৮৪ চা ০6 US ৩৩০৮ ৩৮5 
[গজ ইসমাঈল (র)...... আনাস (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন ঃ এন দর্জি কিছু বাবার 
প্রত্ুত করে রাসূলুল্লাহ্‌ শুক্র -কে দাওয়াত করল। আনাস (রা) বলেন, আমি সে দাওয়াতে 
রাসূলুল্লাহ্‌ শর -এর সঙ্গে গেলাম । লোকটি রাসূলুল্লাহ্‌ লজ -এর সামনে যবের রুটি এবং কিছু 
শুরুয়া, যাতে কদূ ও শুক্না গোশৃত ছিল, পেশ করল। আনাস (রা) বলেন, আমি দেখলাম, 
রাসূলুল্লাহ্‌ ক্র পেয়ালার চারপাশ থেকে কদৃ খুঁজে খাচ্ছেন। সেদিন থেকে আমি কদূ ভালবাসতে 
লাগলাম । সুমামা (র) আনাস (রা) থেকে বর্ণনা করেন $ আমি কদূর টুকরাগুলো তার সামনে 
একত্রিত করে দিতে লাগলাম । 
৮1৬ ৮৪) ০,161 
২১৪৩. পরিচ্ছেদ £ তাজা খেজুর ও কীকুড় প্রসঙ্গে ১771 
১ এ ৯৪৮ ৬ সত ও পপ ডি UU ও শত 2 এ ৩০15 


2৫ ০৮৮। 00৯৯ পে 5 IG ৩০ dr) SE ভ্রাতা এ 

[৫০৪৬] ‘আবদুল আযীয ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (র)...... ‘আবদুল্লাহ্‌ ইবন জা'ফর ইবৃন আবূ তালিব থেকে 
বর্ণিত । তিনি বলেন £ আমি নবী জর মল -কে তাজা খেজুর কীকুড়ের সাথে মিশিয়ে খেতে দেখেছি। 

LES NE Y1)6৫ 


২১৪৪. পরিচ্ছেদ. ঃ রদদি খেজুর প্রসঙ্গ 


০ এ ১৩৬ তা ১০ SAAS ৮৬ ৬৪৮) ৮ ৯৩০ Bi ১০ ERY 


1 টিপ তা 


৫১৩৫ ৪ + 22 


পি 


[৫০৪৭] মুসাদ্দাদ র)...... আবূ “উসমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার আমি সাত দিন 
পর্যন্ত আবূ হুরায়রার মেহমান ছিলাম । আমি লক্ষ্য করলাম) তিনি, তার স্ত্রী ও খাদেম পালাক্রমে 


আহার সংক্রান্ত ১৩৭ 


রাতকে তিনভাগে বিভক্ত করে নিয়েছিলেন। তাদের মধ্যে একজন সালাত আদায় করে আরেক 
জনকে জাগিয়ে দিলেন । আর আমি তাকে এ কথাও বলতে শুনেছি যে নবী জর তার সঙ্গীদের মাঝে 
কিছু খেজুর বন্টন করলেন। আমি ভাগে সাতটি পেলাম, তার মধ্যে একটি ছিল রদ্দি। 


১০2: pA ১৪০০৪) ৬4৪০ এ বে ৬ ২০৯ 4০০০০ I 


হি ৪০ ৬০ 4:18 


০০ ৩1 UE কি lb ০০5 জে ie bh 


- ৬৮৮০৮ 255 Ee 
[৫০৪৮] মুহাম্মদ ইব্‌ন সাব্বাহ রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী রর আমাদের 
মাঝে কিছু খেজুর বন্টন করলেন। আমি ভাগে পেলাম পীচটি । চারটি খেজুর (উৎকৃষ্ট) আর একটি 
দি । এই রি খেজুরটিই আমার সাতে খুব শাক্তবোধ হলো। 
৯৪০ ৬০০৭৫ Dd 6 lows ৯051 5৮১) : এত dn 08) ৮ ৬০৮ ou. Yo 
RIMES Se SE SLL GREE ৬ ৮) 
A % &। 554১ dF ০৬ ৬ di ৮9) Le 
২১৪৫. পরিচ্ছেদ ঃ তাজা ও শুক্না খেজুর প্রসঙ্গে । আর মহান আল্লাহ্র বাণী ঃ তুমি তোমার দিকে 
খেজুর বৃক্ষের কান্ডে নাড়া দাও, তা তোমার জন্য সুপক্ক তাজা খেজুর ঝরাবে। মুহাম্মদ ইব্‌ন ইউসুফ 
(র)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্‌ সু ইন্তিকাল করেন, তখন 
আমরা দুই কালো বস্তু দ্বারা পরিতৃপ্ত হতাম - খেজুর এবং পানি দ্বারা। 
১৬60৮ পে শি ৩৩ ৩০ চা ও ৮ প্রা ভ এ এপ 


পা পা 
পাঠঙজিল 


১9০০4 Bm Hs Gia FEO প্রচ ৬৮৪7৪ sf ১০ 


EES ০০১৭ pl ch 0755 Sl 


৮১৩১৬ bol Hy 20 ও পন ২০৭ ০০৯ ০৪০০৮ 
০৭ রিনি (০৮58 Jw 28 Wis ৮৮ ও hb J ৯৫1 
BY লে এ 16,508. 38:০9:5৭ 1:2০ 25 
J ০ UG ‘dG Ud 5 8 sl LL 

১৮৬ ৩৩৪ ৮3 পভ ৪৩৪৮ 0 9৩5 5 5৫৩ So 


৯৮ 


১৩৮ বুখারী শরীফ 


ISI ০55 এ aie এ BE SG ০০ ৪০৪ ৯ 
১০৪০ ১০০) ৩৬ গজ VIG BUN ৯019 ৮০৮ 9 AG এ এড ০0 
0 88 9 ৩ ৩ ০৯৮৪ 54০০৪ 2০ ০ ৩০১৩০ ১০ 


-&। 4০১ পা এস 
[৫০৪৯] সা'ঈদ ইব্‌ন আবূ মারইয়াম রৈ)...... জাবির ইবৃন ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন, মদীনায় এক ইয়াহুদী ছিল। সে আমাকে কর্জ দিত, আমার খেজুর পাড়ার মিয়াদ পর্যন্ত । রুমা 
নামক স্থানের পথের ধারে জাবির (রা)-এর এক খন্ড জমি ছিল । আমি কর্জ পরিশোধে একবছর 
বিলম্ব করলাম। এরপর খেজুর পাড়ার মৌসুমে ইয়াহুদী আমার কাছে আসলো, আমি তখনো খেজুর 
পাড়তে পারিনি। আমি তার কাছে আগামী বছর পর্যন্ত অবকাশ চাইলাম । সে অস্বীকার করলো । এ 
খবর নবী রইল -কে জানান হলো। তিনি সাহাবীদের বললেন ঃ চলো জাবিরের জন্য ইয়াহুদী থেকে 
অবকাশ নেই। তারপর তারা আমার বাগানে আসলেন । নবী লজ ইয়াহুদীর সাথে এ নিয়ে কথাবার্তা 
বললেন। সে বললো ঃ হে আবুল কাসিম । আমি তাকে আর অবকাশ দেব না। নবী এ তার এ 
কথা শুনে উঠলেন এবং বাগানটি প্রদক্ষিণ করে তার কাছে এসে আবার আলাপ করলেন । সে 
এবারও অস্বীকার করল। এরপর আমি উঠে গিয়ে সামান্য কিছু তাজা খেজুর নিয়ে নবী ঈ্্র -এর 
সামনে রাখলাম । তিনি কিছু খেলেন। তারপর বললেন ঃ হে জাবির! তোমার ছাপড়াটা কোথায়? 
আমি তাঁকে জানিয়ে দিলাম। তিনি বললেন £ সেখানে আমার জন্য বিছানা দাও । আমি বিছানা 
বিছিয়ে দিলে তিনি এতে ঢুকে ঘুমিয়ে পড়লেন । ঘুম থেকে জাগ্রত হলে আমি তাঁর কাছে আরেক মুষ্টি 
খেজুর নিয়ে আসলাম । তিনি তা থেকে খেলেন। তারপর উঠে আবার ইয়াহ্‌দীর সাথে কথা বললেন। 
সে অস্বীকার করলো । তখন তিনি দ্বিতীয়বার খেজুর বাগানে গেলেন এবং বললেন $ হে জাবির তুমি 
খেজুর কাটতে থাক এবং কর্জ পরিশোধ কর। এই বলে, তিনি খেজুর পাড়ার স্থানে বসলেন । আমি 
খেজুর পেড়ে ইয়াহুদীর পাওনা শোধ করলাম । এরপর আরও সে পরিমাণ খেজুর উদ্বৃত্ত রইল ৷ আমি 


বেরিয়ে এসে নবী স্যর -কে এ সুসংবাদ দিলাম । তিনি বললেন ই তুমি সাক্ষ্য থাক যে, আমি 
আল্লাহ্‌র রাসূল । 


Edt KOU. YEN 
২১৪৬. পরিচ্ছেদ £ খেজুর গাছের মাথী খাওয়া প্রসঙ্গে 
৯ ৮৭৩ ১৯৭ ৩০ প্র এ ৬৩ ১১০৮ ৪ ৮৪ ৩০ ERE 


পে if ০৮৮ BL 3 ১৮ EG CGE & ৮০ PE ৩৫ এ 


৬০ এর 2৬০ 


2 ভি লন এ ভি, MMSE LT এ ne 2 IIS dos 


আহার সংক্রান্ত ১৩৯ 


০৫০৬ ৮4১৬ ডা ৪৮৮৫ ৮৬০ ৮92 gg) ৫ | ৮০০ UES ক IH Sf > 


- dl a % sl নি 
[৫০৫০] ‘উমর ইবৃন হাফস্‌ ইব্‌ন গিয়াস (র)...... ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা আমরা নবী লুপ -এর কাছে উপবিষ্ট ছিলাম । এমন সময় তার কাছে কিছু খেজুর বৃক্ষের 
মাথী আনা হলো। নবী ফ্লু বললেন ঃ এমন একটি বৃক্ষ আছে যার বরকত মুসলমানের বরকতের 
ন্যায়। আমি ভাবলাম, তিনি খেজুর বৃক্ষ উদ্দেশ্য করেছেন। আমি বলতে চাইলাম ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! 
সেটি কি খেজুর বৃক্ষ? কিন্তু এদিক ওদিক তাকিয়ে দেখলাম, আমি উপস্থিত দশ জনের দশম ব্যক্তি এবং 
সকলের ছোট, তাই আমি চুপ রইলাম । পরে নবী ফর বললেন ঃ সেটা খেজুর বৃক্ষ । 


শত 


৯] রী 2 
২১৪৭. পরিচ্ছেদ  আজওয়া খেজুর প্রসঙ্গে 


৮০৫৬ উস 5 ৬ ৮৮৩ ওলা ৩১ ৩৩৬ ঞ ৯ 2 এম 
নত SSE EH I ভি ষ ৪135535352৩ এ 


সপ Ye CDS 
[৫০৫১] জুম'আ ইবৃন ‘আবদুল্লাহ্‌ (র)...... সা'দ (রা) তার পিতা থেকে বর্ণিত ৷ তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ ঈল্্জ বলেছেন ঃ যে ব্যক্তি প্রত্যহ সকালে সাতটি আজওয়া (উৎকৃষ্ট) খেজুর খাবে, সেদিন 
তাকে কোন বিষ ও যাদু ক্ষতি করবে না। 


52115 NAOT. YEA 
২১৪৮. পরিচ্ছেদ $ একসঙ্গে মিলিয়ে একাধিক খেজুর খাওয়া 
A ০% ৩০ I CE এড IG ৮৪০2 খুলে ৬৯ ৩ সে de LETT 
% ৩955125২0৮3 FUL CAT PEL 8 এ ১৫৪ 5 ০ 
০৪ I ১৫ ৩১) LE Jb olf pen ৩১৪1 33142785013) ০০ ও 
[৫০৫২] আদাম (র)...... জাবাল ইবৃন সুহায়ম রে) থেকে বর্ণিত। তিনি বলেন, ইব্ন যুবায়র-এর 
আমলে আমাদের উপর দুর্ভিক্ষ পতিত হল তখন তিনি খাদ্য হিসাবে আমাদের কিছু খেজুর দিলেন। 
আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমর (রা) আমাদের নিকট দিয়ে যাচ্ছিলেন । সে সময় আমরা খাচ্ছিলাম ৷ তিনি 
বললেন ঃ একত্রে একাধিক খেজুর খেয়ো না। কেননা, নবী লুট একত্রে একাধিক খেজুর খেতে 


নিষেধ করেছেন । তিনি বলেন, তবে কেউ যদি তার ভাইকে অনুমতি দেয়, তাহলে এতে কোন দোষ 
নেই । শু“বা বলেন, অনুমতির বিষয়টি ইবৃনে উমরের নিজের কথা । 


১৪০ . বুখারী শরীফ 


৪৬ ৩০০. YEA 

২১৪৯. পরিচ্ছেদ £ কাকুড় প্রসঙ্গে 
০৮০95 ৬ A জেড তি 5 dn 5450 প্রি [ono 
- bi Cin 4৫৮ % ০ ০2 JG Ase 0 dn ৩৪ 


ইসমাঈল ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (রা)...... আবদুল্লাহ্‌ ইব্ন জাফর (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি নবী হুইব -কে কাকুড় (ক্ষীরা বা শসা জাতীয় ফল)-এর সাথে খেজুর খেতে দেখেছি । 


IIS ৫০, 
২১৫০. পরিচ্ছেদ ঃ খেজুর বৃক্ষের বরকত 


As pl ০৬০9৪ 28০ 08235 LF Bl Lf ২০ BSE লে Sf So [০০০৪ 
রস ০৯১ 05 ১৮৫ EAs ০ ০০ I 2819 ০৪ 
[৫০৫৪ ]আবু নু'আয়ম (র)...... ইব্‌ন “উমর (রা) থেকে বর্ণিত। নবী গু বলেছেন, বৃক্ষসমূহের মধ্যে 
একটি বৃক্ষ আছে, যা (বরকত ও উপকারিতায়) মুসলমানের সদৃশ, আর তা হলো- খেজুর গাছ। 
8৮ pAb ১9250 pat ক, ১৪৯৭ 
২১৫১. পরিচ্ছেদ £ একই সঙ্গে দু'রকম খাদ্য বা সু'স্বাদের খাদ্য খাওয়া | 
SEA EEE CR এ ৬৪ ৩ চি ৪ ৪৩০৭ 
5৬ ৮৮৮45 % &। 0১০ ০9 0৩ ০৩ 41 (০১ ০৪০ 
[৫০৫৫] ইব্‌ন মুকাতিল (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন জা“ফর (র) থেকে বর্ণিত । তিনি বলেনঃ 'আমি 
রাসূলুল্লাহ্‌ জুল -কে কাকুড়ের সাথে খেজুর খেতে দেখেছি । 
১/:১ 57 64০)। AE ০০903 ০87০6 8০6 9০) 0৮১05 PU. YON 
২১৫২. পরিচ্ছেদঃ দশজন দশজন করে মেহমান ভিতরে ডাকা এবং দশজন দশজন করে আহারে বসা 


62০ 


০06 ১৩৬ গ্রে El fH ০৩৬ ৩৫৮ 2 ১০০০0 10 Bis [oo 


Ue ফাকা 


ক ho ০ 2 (51882 35822112255 ভি ভে ৫৩ 
০734 হি রঃ 


LT EO OH 


আহার সংক্রান্ত ১৪১ 


SE In 0) ss PS pe EL LS BOBS ৪ 0৪ Gl 
2,৮০০ ০৯৮৪৬০৮৭৮০০ ১১, JG HAS ০1০৫6 les is 


UE EE SET % ৪31 047 ৬ ০৮ ৮০০26 ১ 9 


SE ALS 
[৫০৫৬] সালৃত ইব্‌ন মুহাম্মদ (র)...... আনাস (রা) থেকে বর্নিত যে, তার মা উম্মে সুলায়ম (রা) 
এক মুদ যব নিয়ে তা পিষলেন এবং এ দিয়ে 'খতীফা' (দুধ ও আটা মিশ্রিত) তৈরী করলেন এবং 
ঘি-এর পাত্র নিংড়িয়ে দিলেন। তারপর তিনি আমাকে নবী কুলু -এর কাছে পাঠালেন । তিনি 
সাহাবাদের মাঝে ছিলেন, এ সময় আমি তার কাছে এসে তাকে দাওয়াত করলাম ৷ তিনি বললেন ঃ 
আমার সঙ্গে যারা আছে? আমি বাড়ীতে এসে বললাম । তিনি যে জিজ্ঞেস করছেন, আমার সঙ্গে যারা 
আছে? তারপর আবু তাল্হা (রা) তার কাছে গিয়ে বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! এতো অতি সামান্য 
খাবার যা উম্মে সুলায়ম তৈরী করেছে । এরপর তিনি আসলেন । তার কাছে সেগুলো আনা হলে তিনি 
বললেন ই দশজনকে আমার কাছে প্রবেশ করতে দাও । তাঁরা এসে তৃপ্তি সহকারে খেলেন । তিনি 
পুনরায় বললেন £ আরো দশজনকে আমার কাছে প্রবেশ করতে দাও । তারা এসে পরিতৃপ্ত হয়ে 
খেলেন। তিনি আবার বলেন £ আরো দশজনকে আমার কাছে আসতে দাও । এভাবে তিনি চল্লিশ 
ংখ্যা পর্যন্ত উল্লেখ করলেন। তারপর নবী হল খেলেন এবং চলে গেলেন । আমি দেখতে লাগলাম, 
তা থেকে কিছু কমেছে কিনা? অর্থাৎ কিছুমাত্র কমেনি । 


পাত এ 


8 পচ ০০ ৮ ০ ১৮ 28 ০7809 181 0258 ৩ ON. 3০9 
২১৫৩. পরিচ্ছেদ ঃ রসূন ও (দুর্গন্ধ যুক্ত) তরকারী মাকরূহ হওয়া প্রসঙ্গে এ ব্যাপারে ইব্‌ন উমার 
(রা) থেকে নবী হু -এর হাদীস বর্ণিত হয়েছে 

DE LAS 0 ০৩ 89৮ ৮৫০ ৮6 oh এ ac ১০5 [হও 

- ৩০০০ LAE 93 ০৫5৮ JG 0s % 

[৫০৫৭] মুসাদ্দাদ (র)...... ‘আবদুল আযীয রে) থেকে বর্ণিত । তিনি বলেন, আনাস (রা)-কে 

জিজ্ঞেস করা হলোঃ আপনি রসূনের ব্যাপারে নবী সঃ -এর কাছ থেকে কী শুনেছেন? তিনি 
বললেনঃ যে ব্যক্তি তা খাবে সে যেন আমাদের মসজিদের কাছেও না আসে (এ উক্তি)। 

ST ACP ০ ৮৬ ১৮০ সপ এও ও ০৬ এ এপ 

৩50৩ 88 ভে ০০০০) ০ di oo) SAE 0 9: টো ৪ ও ০ ৩৩ ১০৫৯ 

৩০০ JBI এসএ % ৩৮৫ 


বুখারী শরীফ 


[৫০৫৮] ‘আলী ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ রে)...... “আতা (র) থেকে বর্ণিত আছে যে, জাবির ইবৃন 
‘আবদুল্লাহ্‌ (রা) মনে করেন যে, নবী লু বলেছেন £ যে ব্যক্তি রসূন বা পেয়াজ খাবে, সে যেন 
আমাদের থেকে দূরে থাকে । অথবা তিনি বলেছেন, সে যেন আমাদের মসজিদ থেকে দূরে থাকে । 

4158178553৩ ৫০15 
২১৫৪. পরিচ্ছেদ £ কাবাছ-পিলু গাছের পাতা প্রসঙ্গে 


৬ প পা 


দা JG ০৩৯ ০৮০৪ ts 55 ৯০ ESS এ ৩ এ ৫০5০০ 
এ ৮ Ne Ls ই BIL ES IU AG bs জে ভি িও AL 
টিটি রত 
- ৩৬) 
[৫০৫৯] সা'ঈদ ইবৃন “উফায়র (র)...... জাবির ইবৃন ‘আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমরা মাররুয যাহ্রান নামক স্থানে রাসূলুল্লাহ্‌ লুজ -এর সঙ্গে ছিলাম এবং পিলু ফল পাড়ছিলাম । 
তিনি বললেনঃ কালোটা নিও । কেননা, সেটা সুস্বাদু । তাকে জিজ্ঞাসা করা হলো £ আপনি কি বক্রী 
চরিয়েছেন? তিনি বললেন ঃ হা । এমন নবী নেই যিনি বকরী চরান নি। 
64০) 24001 ক. ৭০০ 
২১৫৫. পরিচ্ছেদ $ আহারের পর কুলি করা 


৪৪ IB I ol Ge ১০০৩ এব ৩০১৫০ লজ 
ও. এ 04০ ৩০ lal SCL ০০৮ জু % 1 ১০১ ০৩৯০৮ ৫৩ OU 
(50. 020 ৩৫০ ৬ 36 + এ লে চিত এ ৩ 24 

পপ ce cd Qe) 
FE i 9 SS UU ০৮ ৪ ০ ৮ এ] & 1 1১১৫০ ৬০ ৪০৮ 


2 ed gd 2 ৬ র্‌ 
FREES 


০ ৮৮৮0 dG SL GL 91 এ OS এছ ৩১ ৮১ এ 


t+ 75 2476 57 


৮০৭ ea LSU IG ৮525) 5 ভন এ এ 0 5 5 5০55৪ 
[৫০৬০] ‘আলী ইব্‌ন “আবদুল্লাহ্‌ রে)...... সুওয়ায়দ ইব্ন নু'মান (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমরা রাসূলুল্লাহ্‌ ক -এর সঙ্গে খায়বার অভিযানে রওয়ানা হলাম । সাহ্বা নামক স্থানে পৌছলে 
তিনি খাবার আনতে বললেন। কিন্তু ছাতু ছাড়া আর কিছুই আনা হল না। আমরা তা-ই খেলাম ৷ 
তারপর সালাতের জন্য উঠে তিনি কুলি করলেন, আমরাও কুলি করলাম । ইয়াহ্‌ইয়া বলেন, আমি 
বুশায়রকে সুওয়ায়েদ সূত্রে বর্ণনা করতে শুনেছি যে, আমরা রাসূলুল্লাহ্‌ শুক্র -এর সঙ্গে খায়বরের 


আহার সংক্রান্ত 0১৪৩: 


দিকে রওয়ানা হলাম। আমরা যখন সাহ্বা নামক স্থানে পৌঁছলাম, ইয়াহ্‌ইয়া বলেন, এ স্থানটি 
খায়বর থেকে এক মনযিলের পথে, তিনি খাবার নিয়ে আসতে বললেন । কিন্তু ছাতু ছাড়া অন্য কিছু ' 
আনা হলো না। আমরা তাই মুখে দিয়ে নাড়াচাড়া করে খেয়ে ফেললাম । তিনি পানি আনতে বললেন 
এবং কুলি করলেন, আমরাও কুলি করলাম । এরপর তিনি আমাদের নিয়ে মাগরিবের সালাত আদায় 

করলেন । কিন্তু অযু করলেন না। 
১৮৬ চো 03659 ৩৪ BA oN Yvon 

২১৫৬. পরিচ্ছেদ ঃ রুমাল দিয়ে মুছে ফেলার আগে আঙ্গুল চেটে ও চুষে খাওয়া 

LF ০৫ ৪৬৬ ৩6 2৩০ ৩ ১০০ ০৩৪০ ৬০ 2/ ০৩০৪০ এন 
| 59515 52 ১519 03 HS ১ 
[৫০৬১] “আলী ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী লুই বলেছেনঃ 
তোমাদের কেউ যখন আহার করে সে যেন তার হাত না মোছে, যতক্ষণ না সে তা নিজে চেটে খায় 

কিংবা অন্যকে দিয়ে চাটিয়ে নেয়। 
055390 PU .Y Nov 

২১৫৭. এরি 
2৩ ০৮ জো (প্রি কে ৪ ০০ Jb ১৫০) ৮21 Ga [oa 
75572 
৩৩০০৩৬১১৯9৪ সু ২1 ul ০৮৩0১ 0৮ SY নাতে 

-0০% 93940 5৩ ৩৪৮০১ Gf Ye এ 

[৫০৬২] ইব্রাহীম ইব্‌ন মুনযির (র)...... জাবির ইবৃন ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । আগুনে স্পর্শ 
বন্ধু খাওয়ার পর অযু করা সম্বন্ধে তাকে জিজ্ঞেস করা. হলে তিনি বললেন ঃ না, অযু করতে হবে না। 
নবী জপ -এর যুগে তো আমরা এরূপ খাদ্য কমই পেতাম। যখন আমরা তা পেতাম, তখন 


আমাদের তো হাতের তালু, হাত ও পা ছাড়া কোন রুমাল ছিল না (আমরা এগুলোতে মুছে 
ফেলতাম) তারপর (নতুন) অযু না করেই আমরা সালাত আদায় করতাম। 


৬৮ 065 9 এ ৩ ৫২০৪ 
২১৫৮. পরিচ্ছেদ £ আহারের পর কি পড়বে? 
ক আয 1 ৬ ১০৬০ ১৮ ৮৬ ৬৮ 2 ৩৪ ১৬০ ৬ তরি ৩০০ [হট 


১৪৪ বুখারী শরীফ 
পপ তত ee ৩ ক ০ প & ৬০০৩ পর পা পাপ 
চি (১১৮ ১১ AL AACS 5 1525 43) ১০৮০) UU 454৩ ০০ ৩৬ 


[৫০৬৩] আবু নু'আয়ম (র)...... আবূ উমামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সঃ -এর দস্তর 
খান তুলে নেয়া হলে তিনি বলতেন ঃ পবিত্র বরকতময় অনেক অনেক প্রশংসা আল্লাহ্‌র জন্য । আয় 
আমাদের রব, এ থেকে কখনো বিমুখ হতে পারবো না, বিদায় নিতে পারবো না এবং এ থেকে 
75 


48 15০59 ১৯১০ আস ১৪225 EOE ETT 
ভিডি 27584 ) 4545 BS BEL ৩৩১ ০৮৬৮ ip tp BLN 


4৫7 ৩৪৮ ২ (১৮ ও EC LEE এ আনা: FA 3৩১ AS ধু LC 
[৫০৬৪] আবূ “আসিম (র)...... আবু. উমামা রো) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ঈলল্র যখন 
আহার শেষ করতেন, রাবী আরো বলেন, নবী হর্ন -এর দস্তরখান যখন তুলে নেয়া হতো তখন 
তিনি বলতেন ঃ সমস্ত প্রশংসা আল্লাহ্র জন্য যিনি যথেষ্ট খাইয়েছেন এবং পরিতৃপ্ত করেছেন তা 
থেকে বিমুখ হওয়া যায় না এবং তার প্রতি অকৃতজ্ঞ প্রকাশ করা যায় না। রাবী কখনো বলেন $ হে 
আমাদের রব, তোমার জন্যই সকল প্রশংসা, এর থেকে বিমুখ হওয়া যাবে না, একে পরিত্যাগ করাও 
যাবে না এবং এর থেকে অমুখাপেক্ষীও হওয়া যাবে না; হে, আমাদের রব! 


Ed fH ৫০৭ 
২১৫৯. পরিচ্ছেদ $ খাদেমের সাথে আহার করা 


2032 5০ 


845 এ ০ IG ১৩ ৮7 9 ১০৬৬ ১6 LE Ui AS Lh ais ৬15০ 

9 ঘা 115 4 57288 Tl si 1১1 JG REO 

Kg PE শী পে ৪৪৫ eles ere জিব 

- =D 9 ০7৮. ১১ ০১ ০ ১১০৪ fad sh 

[৫০৬৫] হাফ্‌স ইবৃন ‘উমর (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী রক্ত বলেছেন ঃ 

তোমাদের কারো খাদেম যখন তার খাবার নিয়ে আসে, তখন তাকে সাথে বসিয়ে না খাওয়ালেও সে 
যেন তাকে এক লুক্মা বা দু' লুক্্‌মা খাবার দেয়, কেননা সে তার গরম ও ক্লেশ সহ্য করেছেন। 


H dl ০৪ 55 Yl ০৮ 48 ০৩০) silat ০৪ ৮৩০ সত ৫, ৭৮২ 


২১৬০. পরিচ্ছেদ £ কৃতজ্ঞ আহারকারী ধৈর্যশীল সিয়াম পালনকারীর মতো । এ ব্যাপারে আবু 
হুরায়রা (রা) থেকে নবী হুল -এর একটি হাদীস বর্ণিত আছে 


আহার সংক্রান্ত | i ১৪৫ 


c\ 


৯ ০১৮ ৬৮ 0৯ 0 টি EH । ৫০৫1৭ 
175 ৮৫ oT Bb 0 JOEY পে 
২১৬১. পরিচ্ছেদ £ কাউকে আহারের দাওয়াত দিলে একথা বলা যে, এ ব্যক্তি আমার সঙ্গের ৷ 


আনাস (রো) বলেন, তুমি কোন মুসলমানের কাছে গেলে তার আহার থেকে খাও এবং তার পানীয় 
থেকে পান কর 


৪ পা 


১৮টি সা ৩১০ ৪০ ৫৩৬ LU Es পে লা ০44 ৪:০০ 
ই 0 dl ১৪ ১৩ ৮০০ টি Rt ওঁ HY ১০০ i ৮০৮১ ০৬ IG Lath 
ET Ss AE DS SLA OA sos 2; 


EE ০ ৮ TES ৮৯ Ie BE SD এ Hs তে ৬৬০ 
০২ ১3 * 655৬৬ ২১০৮ «৩৩১৬০ সদর BE পর 0৩ ৩৮০ দলও 
-4 ০2০ ০৪ ০৮ 
[৫০৬৬] “আবদুল্লাহ্‌ ইবন আবুল আসওয়াদ (র)...... আবূ মাস'উদ আনসারী রো) থেকে বর্নিত। 
তিনি বলেন, আনসার গোত্রের এক ব্যক্তি যার কুনিয়াত (ডাক নাম) ছিল আবু শু"আয়ব তার একটি 
কসাই গোলাম ছিল। সে নৰী হুৰ -এর নিকট আসলো, তখন তিনি সাহাবীদের মাঝে উপস্থিত 
ছিলেন। তখন সে নবী ল্ল্প-এর চেহারায় ক্ষুধার লক্ষণ অনুভব করলো, লোকটি তার কসাই 
গোলামের কাছে গিয়ে বলল ঃ আমার জন্য কিছু খাবার প্রস্তুত কর; যা পাঁচজনের জন্য যথেষ্ট হয়। 
আমি হয়তো পাচ জনকে দাওয়াত করব, যার পঞ্চম ব্যক্তি হবেন নবী হুঃ । গোলামটি তার জন্য 
স্বল্প কিছু খাবার প্রস্তুত করলো । লোকটি তার কাছে এসে তাকে দাওয়াত করলো । এক ব্যক্তি তাদের 
সঙ্গে গেল। নবী স্র বললেন £ £ হে আবু শু'আয়ব! এক ব্যক্তি আমাদের সঙ্গে এসেছে । তুমি চাইলে 
তাকে অনুমতি দিতে পার, আর চাইলে তুমি তাকে বিদায়ও করতে পার । সে বললো £ না । আমি 
বরং তাকে অনুমতি দিলাম। 

৩ 6 এন Csi ০ LOU YN 

২১৬২. পরিচ্ছেদ ঃ রাতের খাবার পরিবেশন করা হলে তা রেখে অন্য কাজে ত্বরা করবে না 


Ld Ld 


কপ ৩৬ পে 7-H CN 
25 টি 


১৯- 


১৪৬ বুখারী শরীক 


Me ৭ ০৬ জে চে) এও 559 ভা ও oN ও 2৩ a 0৫ PS 
9 dab 
[৫০৬৭] আবুল ইয়ামান ও লায়েস (র)...... ‘আমর ইব্‌ন উমাইয়্যা (রা) থেকে বর্ণিত । তিনি 
নবী লু -কে নিজ হাতে বকরীর স্কন্ধ থেকে কেটে খেতে দেখেছেন। তারপর সালাতের প্রতি 
আহ্বান করা হলে তিনি তা রেখে দিলেন এবং সে ছুরিটিও যা দিয়ে কেটে খাচ্ছিলেন । তারপর উঠে 
87775777755 


5) ৯% পু ANE TS 282 
০21 ০০০৫০ oy ০১০০৫ ৮০৮ ৮৪ ৩৫ ০৮ ঠ LF কা 


ces 


এ ০ 
[৫০৬৮] মু'আল্লা ইবৃন আসাদ (র)...... আনাস রো) থেকে বর্ণিত । নবী ঈ্ুর বলেছেন $ যদি 
রাতের খাবার পরিবেশিত হয় এবং সালাতের আযান দেয়া হয়, তাহলে তোমরা আগে আহার করে 
নিবে। অন্য সনদে 'আইফ্যুব, নাফি (র)-এর সূত্রে ইব্‌ন “উমর রো) থেকেও অনুরূপ হাদীস 
নবী মু থেকে বর্ণিত হয়েছে। আইয়্যুব্‌ 'নাফি (র)-এর সুত্রে ইব্‌ন ‘উমর (রা) থেকে আরো বর্ণনা 
করেছেন যে, তিনি একবার রাতের খাবার খাচ্ছিলেন, এ অবস্থায় ইমামের কিরা“আতও শুনছিলেন। 
জা 


EPCs 0 ৩21৩ 1525 « 9220 রি ৯০০ টি El Ju Ne 


[৫০৬৯] মুহাম্মদ ইব্‌ন ইউসুফ (র)...... হাহা রো ROA গর যখন 


সালাতের ইকামাত দেয়া হয় এবং রাতের খাবারও উপস্থিত হয়ে যায়, তাহলে তোমরা আগে আহার 
করে নেবে। 


784৬ লে 158: SIG SU. YN 
২১৬৩. পরিচ্ছেদ ঃ ভা খাওয়া শেষ হলে তোমরা চলে যাবে 
খেকে ৮ জা ৬ এও লি] CAN ৩০ এড ds ie [oY] 


শপ ৫ ৩5১৩ AE ও পাঠ TIS 0 ৯৩১০ ৷ ০ 


A 0০০৩ ৩০৩ Al ৬৮37 0৩9 ১৮ Hy & 9 177 


আহার সংক্রান্ত ১৪৭ ' 


(১৭ ০৯ ৮৪05 এ ৩০ ০৪ % 41 ০৮-০০-৪948 0৬ 
১৬০০ ১৮০ 1৮৮০৮ ob 2 % এ 
৬৮৮৭০ পি IAS AES আও ০১৪৪৪ ES ০৪5 


- adh 09010 239 LS ০০০ 51045 5 9 এ 5) 
[৫০৭০] আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... আনাস ইব্‌ন মালিক রো) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি পর্দা (আয়াত নাযিল হওয়া) সম্পর্কে সর্বাধিক অবহিত । এ ব্যাপারে উবাই ইব্‌ন কা'ব (রা) 
আমাকে জিজ্ঞেস করতেন । যায়নাব বিন্ত জাহ্‌শের সঙ্গে নববিবাহিত হিসেবে রাসূলুল্লাহ্‌ ক্র -এর 
ভোর হল। তিনি মদীনায় তাকে বিবাহ করেছিলেন বেলা ওঠার পর তিনি লোকজনকে খাওয়ার 
জন্য দাওয়াত করলেন। রাসূলুল্লাহ শক্ত বসাছিলেন। (আহারের পর) অনেক লোক চলে যাওয়ার 
পরও কিছু লোক তার সাথে বসে থাকলো । অবশেষে রাসূলুল্লাহ্‌ ন্ট উঠে গেলেন আমিও তার 
সাথে সাথে গেলাম। তিনি “আয়েশা (রা)-এর হুজরার দরজায় পৌছলেন। তারপর ভাবলেন, 
লোকেরা হয়তো চলে গেছে। আমিও তার সাথে ফিরে আসলাম । (এসে দেখলাম) তারা স্বস্থানে 
বসেই রয়েছে। তিনি পুনরায় ফিরে গেলেন। আমিও তার সঙ্গে দ্বিতীয়বার ফিরে গেলাম । এমন কি 
তিনি ‘আয়েশা (রা)-এর গৃহের দরজা পর্যন্ত পৌছে আবার ফিরে আসলেন । আমিও তার সঙ্গে ফিরে 
আসলাম । এবার (দেখলাম) তারা উঠে গেছে। তারপর তিনি আমার ও তার মাঝে পর্দা ঝুলিয়ে 
দিলেন। তখন পর্দার আয়াত নাযিল হলো । 


was 
‘আকীকা অধ্যায় 


০1০5 
“আকীকা অধ্যায় 


4৩০) 0 ৮59, Sy 24৬ ১ সপ ON. *১£ 

২১৬৪. পরিচ্ছেদ ঃ যে সন্তানের “আকীকা দেওয়া হবে না, জন্মগ্রহণের দিনেই তার নাম রাখা ও 
তাহ্‌নীক করা (কিছু চিবিয়ে তার মুখে দেয়া) 

না রাত 

৪ পো so ce bo Be 2 or’ এবারের রাজা i [এ 

754 SES ০155 ও চি ৫6550) ৩১ এ ০৮ 

-৮% পি) HON 2 4০১ কাত এ ৬১) 

[৫০৭১] ইসহাক ইব্‌ন নাস্র (র)...... আবু মূসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমার একটি 

পুত্র সন্তান জন্মগ্রহণ করলে আমি তাকে নিয়ে নবী গ্লু -এর কাছে গেলাম । তিনি তার নাম 


রাখলেন ইব্রাহীম । তারপর খেজুর চিবিয়ে তার মুখে দিলেন এবং তার জন্য বরকতের দু'আ করে 
আমার কাছে ফিরিয়ে দিলেন । সে ছিল আবু মূসার বড় সন্তান । 


প্‌ নি সি পণ A পা নি 222 ৬০ ef e শর 
দিদির 


SEA LE I eH ডট 
[৫০৭২] মুসাদ্দাদ (র)...... ‘আয়েশা ত কে ৰণিত ভিনি বলের(হী রে 


তাহনীক করার জন্য এক শিশুকে আনা হলো, শিশুটি তার কোলে পেশাব করে দিল, তিনি এতে 
পানি টেলে দিলেন। 


“es ৬৮ effec Lessee! | পরতে ০ প০০র ৩ পি +e +6, ০ 
MOA TUE OER ৩০৮৭ 


১৫২ বুখারী শরীফ 


227 
a BIB SB ২৮০ ge ৩০৩ তি 0 ৬০০১ ৪৪ 
১41০৯ OLY ১ 3১১৮৮ 3 IS ০41৮ 4০৪ 4 / ৩১০ ৪7১৪৩ ee 


HE DY BCS BS LD 88955 
[৫০৭৩] ইসহাক ইব্‌ন নাস্র (র)...... ‘আসমা বিনৃত আবৃ বক্র (রা) থেকে বর্ণিত । তিনি 
‘আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়রকে মক্কায় গর্ভে ধারণ করেন । তিনি বলেন, গর্ভকাল পূর্ণ হওয়া অবস্থায় 
আমি বেরিয়ে মদীনায় আসলাম এবং কুবায় অবতরণ করলাম ৷ কুবাতেই আমি তাকে প্রসব করি । 
তারপর তাকে নিয়ে রাসূলুল্লাহ্‌ প্র -এর কাছে এসে তাকে তার কোলে রাখলাম । তিনি একটি খেজুর 
আন্তে বললেন। তা চিবিয়ে তিনি তার মুখে দিলেন । রাসূলুল্লাহ্‌ লু -এর এই লালাই সর্বপ্রথম 
তার পেটে প্রবেশ করেছিল। তারপর তিনি খেজুর চিবিয়ে তাহনীক করলেন এবং তার জন্য 
বরকতের দু'আ করলেন। (হিজরতের পরে) ইসলামে সেই ছিল প্রথম জন্মগ্রহণকারী ৷ তাই তার 
জন্যে মুসলিমরা অত্যন্ত খুশী হয়েছিলেন। কারণ, তাদের বলা হতো ইয়াহুদীরা তোমাদের যাদু 
করেছে, তাই তোমাদের সন্তান হয় না। 


০১৮৪৪ ১৮৪ BLE UA TG LG এ ১ 5০ ৬১০ [ov] 
215 
8৪০2 Pe পি 54 5 0৩ lb পপ ৩৮০ ০৪ পক ০ 

তিন ও 25658 DI IE এ 
2 To 


৮৫2 


1১1510558% (০০০৩০ ir আওএ 585 

249 4 ০৩০ % এডি) ag ১:5৯ 15৯৪ এট 
[৫5৭8] মাতার ইব্‌ন ফাষ্ল র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আবৃ 
তালহার এক ছেলে অসুস্থ হয়ে পড়লো। আবূ তালহা (রা) বাইরে গেলেন, তখন ছেলেটি মারা 
গেল। আবূ তালহা (রা) ফিরে এসে জিজ্ঞাসা করলেন £ ছেলেটি কি করছে? উম্মে সুলায়ম বললেন ঃ 
সে আগের চাইতে শান্ত । তারপর তাকে রাতের খাবার দিলেন । তিনি আহার করলেন। তারপর উম্মে 
সুলায়মের সাথে সহবাস করলেন। সহবাস ক্রিয়া শেষে উন্মে সুলায়ম বললেন ঃ ছেলেটিকে দাফন 


“আকীকা ১৫৩ 


করে আস। সকাল হলে আবূ তালহা (রা) রাসূলুল্লাহ্‌ লগ -এর কাছে এসে তাকে এ ঘটনা 
বললেন । তিনি জিজ্ঞাসা করলেন ঃ গত রাতে তুমি কি স্ত্রীর সঙ্গে রয়েছ? তিনি বললেন ঃ হা! 
নবী শুর বললেন ঃ ইয়া আল্লাহ! তাদের জন্য তুমি বরকত দান কর । কিছুদিন পর উম্মে সুলায়ম 
একটি সন্তান প্রসব করলো (রাবী বলেন ঃ) আবূ তালহা (রা) আমাকে বললেন, তাকে তুমি দেখা 
শোনা কর যতক্ষণ না আমি তাকে নবী গ্লু -এর কাছে নিয়ে যাই। তারপর তিনি তাকে 
নবী জু -এর কাছে নিয়ে গেলেন। উম্মে সুলায়ম সাথে কিছু খেজুর দিয়ে দিলেন। 
নবী গর তাকে (কোলে) নিলেন এবং জিজ্ঞেস করলেন, তার সাথে কিছু আছে? তারা বললেন £ 
হা- আছে । তিনি তা নিয়ে চর্বণ করলেন তারপর মুখ থেকে বের করে বাচ্চাটির মুখে দিলেন । তিনি 
এর দ্বারাই তার তাহনীক করলেন এবং তার নাম রাখলেন "আবদুল্লাহ্‌ । 


Lec Ge Loc oe ENE ET Esl 55 5৫ 51252 ্ 
১৮ 5৮ ৮০৮০ ৩ ৩৮ of ০৪ GE প ৩৩০ এ ৮০৩০০ [ov] 
এ 
[৫০৭৫] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি উক্ত হাদীসটিই 
বর্ণনা করেন। 
প ৬ টি রি ২৮১ 4 রর 
ial ৩৪ ৬৮০ ০৪ ১১ 2৩1 শত YN 
২১৬৫. পরিচ্ছেদ £ “আকীকার মাধ্যমে শিশুর অশুচি দূর করা 
HUE B a TA 0 5০5৪০৩৫৩৩৩০ res. পদ ত 2৮৪০ শা 2 | o. yl 
ze ০ ৩০৯৩৫ ০৪ ১ fF আও তা ১৪০ তা ১৬৯০৬ I % ০৩ 125৬৮ 
BE St EME EE EE A Ee 8৮2 88৮ পা 24468 
৩৮ 3 (৪৪ ০ onl Uz ০৬৮৩০৬৯৯৮9৪ * বড CW ০০ Jb 
৬.০ ৯৭ ৬০ লিট. cer 5285 ৮5৮2. 225 ৬০ ee ৬ 
১০০ ৩৪ (৪১ PE ৩৪ 2201) তি U0) HE ও ০৮ JUL ০৮ ১৮2 ০৮ 
৬ প্‌ ৪৪ ৬ %৮৮87508) 5৯. লাল 2 ভিত ৬০ পাত প্‌ ৯৪ 
+ pr fl ০৪ শট51 ০: 596 9353 HB ভা ৬৮ ০৩২৩ ৩৪ wh ১৪ ও 


ec ED 


EAE “ee পা ee es ee eo soe cco গে পক 

৩ Gl ৮৯০৪ CIE ০ ৪) UF ৯১ ০2 ভা পতি IU) # এ ০০৭৩ 

- ০০8৯ ee 28 ০৫০8 পে ৪ ee ৪ 5 

LEB. :8:85 8: BL hae ৯1521145577 ৪ 

- SSN 45123 ৩০ 45150 ০ ১4) 

আবু নু'মান রে)...... সালমান ইব্‌ন ‘আমির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ সন্তানের 

সাথে ‘আকীকা সম্পর্কিত । সালমান ইব্‌ন ‘আমির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি রাসূলুল্লাহ্‌ 

হন্প কে বল্তে শুনেছি যে, সন্তানের সাথে ‘আকীকা সম্পর্কিত । তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত 
(অর্থাৎ 'আকীকার জন্ত্র যবাহ) কর এবং তার অশুচি (চুল, নখ ইত্যাদি) দূর করে দাও। 


২০- 


১৫৪ বুখারী শরীফ 


IS AES ০ আতপ ০৪ ১ ও LNG এড ১৪ জাত ঞ ৮০৩৬ [ow 
-১৮১২৯ ১৮ 5৮ ৪ JE ভন ৬১০ শত চি CII irr ৬৪ এ 
৭ ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন আবুল আসওয়াদ (র)..... নে al 
রি রি টির কি ডে ভিলা 
ইব্‌ন জুনদুব (রা) থেকে । 


(1 ০৮. YN 

২১৬৬. পরিচ্ছেদ ঃ ফারা" প্রসঙ্গে 
পা ডক পি ১১৮ ৮০৯ ৫০৮ ৮০ ১67৮8 ১ ৫০৬ ০০৩ ৩০০ [5৬ 
15 ৮2 তিনি bd DG be 
- C2) ৯ 250 Ei Sp 
[৫০৭৮] 'আবদান (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী হল বলেছেন, (ইসলামে) ফারা 


বা আতীরা নেই । ফারা হলো উটের সে প্রথম বাচ্চা, যা তারা তাদের দেব-দেবীর নামে যবাহ 
করত । আর “আতীরা হলো রজবে যে জন্ত্র যবাহ দিত । 


5722 ৩৩৭4৬ 

২১৬৭. পরিচ্ছেদ ঃ “আতীরা | 
EES EU SD RICA EOLA 
MEE ৩৩ CE Tf LAN 3৩ x EAE 32659 ৩৩৬৪ পেত ০০৮৮০ পাতি 
৩৯ ক তিনিও কা ৪৮৮৩ 
[৫585] ‘আলী ইবন "আবদুল্লাহ র)..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সু বলেছেন £ 


(ইসলামে) ফারা ও “আতীরা নেই । ফারা হলো উটের প্রথম বাচ্চা যা তারা তাদের দেব-দেবীর 
নামে যবাহ দিত। আর আতীরা যা রজবে যবাহ করতো । 


০৫5 ও 
৫ রি ০৮৮০ ৫ 
১৫০) ০৩০ ১৫ 


অধ্যায় 


০৫04 
CE EAS 4 


ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা 
অধ্যায় 


2 50 ও ৫: ভে 45) ০১০৮) ৮১১০০ 9৬ সা এ) ভি ৮৪ ০৮ 
রঃ রি শিশির Pd PC নাসা 2 ৪5 পা ১ ্ 2 bre ৮০৫ 
OHA ১১৮ : ০৮৬ HUE ১7৮21 ৮56 29 ও] ১৩০ ps 4 &1 ৮5693 
পাটি সার ন oe ed sae tes: es cee, ০5 Tes হি 22১০৮ % ৮ 
১১০ ০৩৯ € লে এসএ পিসি BI সত এ 5 ০৮ ১০৩ 
১০5 HFN 5০% BUY ৬০০৬ ০০০ 55) ০৩০৫ ০০4 25 

১459 ৮53 455 5 addy DAE ESD OF EDN (2৫280155951 0 
মহান আল্লাহ্র বাণী £ তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত...... সুতরাং তোমরা তাদের ভয় 
করো না; বরং শুধু আমাকেই ভয় করো (মায়িদাহ £ ৩) পর্যন্ত এবং আল্লাহ্‌ তা“আলার বাণী $ “হে 
ঈমানদারগণ! আল্লাহ্‌ তা'আলা অবশ্যই তোমাদিগকে পরীক্ষা করবেন কিছু শিকার সন্বন্ধে...... 
আয়াতের শেষ পর্যন্ত । (মায়িদাহ ঃ ৯৪) ইব্‌ন আব্বাস (রা) বলেন, ১৪ অঙ্গীকারসমূহ যা কিছু 
হালাল করা হয় বা হারাম করা হয়। ₹৮৫:৮ 4 ০ 4! শূকর ৷ ৮০১৪ তোমাদেরকে যেন প্ররোচিত 


১৫৮ বুখারী শরীফ 


করে। ১৮৯ শক্রতা। £__₹০+0 যে প্রাণীটি শ্বাসরুদ্ধ করার কারণে মারা গিয়েছে। 5১1 যে 
প্রাণীকে লাঠির দ্বারা আঘাত করার দরুন তার দেহ থেতলিয়ে গিয়ে মারা যায় । 4১,4 যে প্রাণী 
পাহাড়ের উপর থেকে পড়ে মারা গিয়েছে । £৪। যে বকরী শিং এর গুতায় মারা গিয়েছে । ইব্‌ন 
আব্বাস রো) বলেন, এর মধ্যে যে জন্ত্রটির তুমি লেজ বা চোখ নড়াচড়া করা অবস্থায় পাবে। 
সেটাকে যবাহ করবে এবং আহার করবে । 
USL ০৮০ DE ১৫ SAE ১৪ pS ৩৬ চে সা Bo [oA 
5 ৯৮৭ ভে ও এও 5৮ UAL 553 ০০০ ০৫০ LP BE গড ০০ 
5০ ৫ টি ০ বি মর টি ৪০৪ a যারা 
৩1১ 55১ ০৫৬৮ ৩০ I ৩ এন IE ৮150 ১৩০ ০০ SC) iS) 
WS 43 733522০5157 NM CLASS তি পু ৩১৩ 9৩৮৫ oil 
রর ০০ ০ 25 0) 0405 এ 4) 2:75 ডি TE 
আবূ নু'আইম রে)...... "আদী ইব্‌ন হাতিম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
জে কে তীরের ফলকের আঘাত দ্বারা লব্ধ শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম । উত্তরে 
নবী লু বললেন ঃ তীরের ধারাল অংশের দ্বারা যেটি নিহত হয়েছে সেটি খাও । আর ফলকের 
বাটের আঘাতে যেটি নিহত হয়েছে সেটি 'অকীয’ (অর্থাৎ থেতলিয়ে যাওয়া মৃতের অন্তর্ভুক্ত) । 
আমি তাকে কুকুরের দ্বারা লব্ধ শিকার সম্পর্কেও জিজ্ঞাসা করলাম । উত্তরে তিনি বললেন ঃ যে 
শিকারকে কুকুর তোমার জন্য ধরে রাখে সেটি খাও। কেননা, কুকুরের ঘায়েল করা যবাহর 
হুকুম রাখে। তবে তুমি যদি তোমার কুকুর বা কুকুরগুলোর সঙ্গে অন্য কুকুর পাও এবং তুমি 
আশংকা কর যে, অন্য কুকুরটিও তোমার কুকুরের শিকার পাকড়াও করেছে এবং হত্যা করেছে, 
তা হলে তা খেও না। কেননা, তুমি তো কেবল নিজের কুকুর ছাড়াকালে বিস্মিল্লাহ্‌ বলেছ। 
অন্যের কুকুরের ক্ষেত্রে তা বলনি। 
Sy padi Ll BL 05420 ৯ 7৮ LSU, ০০৮0৯] Ao SU. YVAN 
EG EET SE EA SL ES BE 
০1১০ ৬৮৪ LG SY ৮০০ ০ ওঃ 
২১৬৮. পরিচ্ছেদ ঃ তীর লব্ধ শিকার ৷ বন্দুকের গুলিতে শিকার সম্বন্ধে ইব্‌ন উমর (রা) বলেছেন 
এটি মাওকুযাহ বা থেতলিয়ে যাওয়া শিকারের অন্তর্ভুক্ত । সালিম, কাসিম, মুজাহিদ, ইব্রাহীম, 


“আতা ও হাসান বসীর (র) একে মাকরূহ মনে করেন। হাসানের মতে গ্রাম এলাকা ও শহর 
এলাকায় বন্দুক দিয়ে শিকার করা মাকরূহ । তবে অন্যত্র শিকার করতে কোন দোষ নেই 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৫৯ 


শিক ০৫, লী ১৯ et ০৬ ০০০ ০ es, পরতে ৫ ৬০ ৪৫ ০:০৫ 22 
ই TE CN ১২ 
SUL ০০০০ ০৪৬ dh Jy El ৩৪ EF ও oro লে 0 জী Cie 


I OE 2 


পাপা পা পাপা 


চিনির 
[৫০৮১] সুলায়মান ইব্‌ন হারব (র)...... ‘আদী ইব্‌ন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি 
রাসূলুল্লাহ্‌ কলস কে তীরের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন ঃ যদি তীরের ধারাল 
অংশ দ্বারা আঘাত করে থাক তাহলে খাও, আর যদি ফলকের আঘাত লেগে থাকে এবং শিকারটি 
মারা যায়, তাহলে খেওনা। কেননা, সেটি ওয়াকীয বা থেতলিয়ে মরার অন্তর্ভুক্ত । আমি বললাম ঃ 
আমি তো শিকারের জন্য কুকুর ছেড়ে দেই ৷ তিনি উত্তর দিলেন £ যদি তোমার কুকুরকে তুমি 
বিস্মিল্লাহ্‌ পড়ে ছেড়ে থাক, তা হলে খাও । আমি আবার বললাম £ যদি কুকুর কিছুটা খেয়ে ফেলে? 
তিনি বললেন $ তা হলে খেও না কেননা, সে তা তোমার জন্য ধরে রাখেনি বরং সে ধরেছে নিজের 
জন্যই । আমি বললাম £ আমি আমার কুকুরকে পাঠাবার পর যদি তার সঙ্গে অন্য কুকুরকেও দেখতে 
পাই, তখন? তিনি বললেন ঃ. তাহলে খেওনা । কেননা, তুমি তো কেবল তোমার কুকুর ছাড়ার সময় . 

বিসমিল্লাহ বলেছ, অন্য কুকুরের ক্ষেত্রে বিসমিল্লাহ বলনি। 
45৮74 ৮19] LLL PU ০৭ 

২১৬৯, পরিচ্ছেদ £ তীরের ফলকে আঘাত প্রাপ্ত শিকার 


ES CU 1B ৮98 ০৮ ১৮০৮ ৩৪ ১৩২০ ৩৩ Las Cis [oA] 
৬ KNEES SEY 21 555 CEE IG bro pi এ x 
SLY, ০০০০: (৮৮ ৫9 Eb (3 ১13 9৩ LS ৬১ ৩৪ ৬৩০ মি, 

-৮১৩ ৮০৮০ ৪৪ 
[৫০৮২] কাবীসা রি)...... 'আদী ইবৃন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ সন্ত কে জিজ্ঞাসা করলাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে শিকারে 


পাঠিয়ে থাকি । তিনি বললেন ঃ কুকুরগুলো তোমার জন্য যেটি ধরে রাখে সেটি খাও। আমি বললামঃ 
যদি ওরা হত্যা করে ফেলে? তিনি বললেন ঃ যদি ওরা হত্যাও করে ফেলে । আমি বললাম $ আমরা 


১৬০ বুখারী শরীফ 


তো ফলকের সাহায্যেও শিকার করে থাকি । তিনি বললেন ঃ সেটি খাও, যেটি তীরে যখম করেছে: 
আর যেটি তীরের পার্শ্বের আঘাতে মারা গেছে সেটি খেওনা। 


SA Re ০৬০৩০ ৮০০ ৮01) Ll 4৪) ০১9 সক কত ০1১৬, 
59:৮১ কত রর * EEE 2 8:০৮ AE Li 
3 0৩৩ 4৬5 21 50০51 ৮2291 0৩১ 59505 5560 5৮ SAILS ৩৯) 
র্‌ PE OEE Fh পা ৬০ 1. ৪৪০ ১ ৯:০৪. 4 ৪৫৬ ০ see 
০১ 1১4 ০1৮৯৬ ১৬৮ আ সপ তা ০ এও এত Al 2১ ৩৪ ENN ৩৩ 
969 Me BED UTS Los 
২১৭০. পরিচ্ছেদ £ ধনুকের সাহায্যে শিকার করা । হাসান ও ইব্রাহীম (র) বলেছেন £ কোন ব্যক্তি 
যদি শিকারকে আঘাত করে, ফলে তার হাত কিম্বা পা পৃথক হয়ে যায়, তাহলে পৃথক অংশটি খাওয়া 
যাবে না, অবশিষ্ট অংশটি খাওয়া যাবে। ইব্রাহীম (র) বলেছেন ঃ তুমি যদি শিকারের ঘাড়ে কিম্বা 
মধ্যভাগে আঘাত কর, তা হলে তা খাও । যায়েদের সূত্রে আ‘মাশ (র) বলেছেন যে, “আবদুল্লাহ্‌ 


ইব্‌ন মাস‘উদের গোত্রে একটি গাধা নাগালের বাইরে চলে গিয়েছিল । তখন তিনি আদেশ 
দিয়েছিলেন £ঃ তার দেহের যে অংশই সম্ভব হয় সেখানেই আঘাত কর । তারপর যে অংশটি ছিড়ে 


যাবে তা ফেলে দাও, আর অবশিষ্ট অংশ খাও 
AE ESAS 0 ০০ SPAT ০৩ ৮০৮ ৬০৬ DL di ৬০ Bi [SAT 
৮৩৫৬ ক ১৭ ঢা ১০০০ bu bo LED U0 esi af SF ০০৭ 
৮ ৮ গর 5 পা ৪ fl ০ রে নি রস [1 or * রি ৬ রি 
SE পরি ৩৪ এ পি পা এল সত pl ci 
০৩১৭ কও ১1৮১৬ ০০১৯১ Ob নি 55৬8 
০০০৮০555852 ০০১৪ ৬৮৯৪ Sie ও BE ০১০৬ iis 
= 03 ES ০০০১ ৮০ ০ GK, Sip Ly JG MACE BS পু A, 
[৫০৮৩] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াযীদ রে)...... অব আরব জরিপ) রে ডিন 
বলেন, অমি জিজ্ঞাসা করলাম £ হে আল্লাহ্র নবী! আমরা আহলে কিতাব সম্প্রদায়ের এলাকায় 


বসবাস করি । আমরা কি তাদের থালায় খেতে পারি? তাছাড়া আমরা শিকারের অঞ্চলে থাকি । তীর 
ধনুকের সাহায্যে শিকার করি এবং প্রশিক্ষণ প্রাপ্ত ও প্রশিক্ষণবিহীন কুকুর দিয়ে শিকার করে থাকি । 
এমতাবস্থায় আমার জন্য কোনটা দুরস্ত হবে? উত্তরে তিনি বললেন ঃ তুমি যে সকল আহলে 
কিতাবের কথা উল্লেখ করলে তাতে বিধান হল ঃ যদি ভিন্ন পাত্র পাও তাহলে তাদের পাত্রে খাবে না। 
আর যদি না পাও, তাহলে তাদের পাত্রগুলো ধৌত করে নাও। তারপর তাতে আহার কর । আর যে 
প্রাণীকে ১০০০০০০০০০৪ 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৬১ 


যে প্রাণীকে তুমি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরের সাহায্যে শিকার করেছ এবং বিস্মিল্লাহ্‌ পড়েছ, সেটি 
খাও। আর যে প্রাণীকে তুমি তোমার প্রশিক্ষণবিহীন কুকুর দ্বারা শিকার করেছ, সেটি যদি যবাহ্‌ 
করার সুযোগ পাও, তা হলে খেতে পার। 
| . | 2১:21) ০১৭৯৭] 6৬৭ 
২১৭১. পরিচ্ছেদ £ ছোট ছোট পাথর নিক্ষেপ করা ও বন্দুক মারা 
০৮০৮৬ এ৪ 55 ১১০৩ ও 45259 ৫০৮০ প ৫৪ এ 
81458522575 21522527255 222 
NY এ 05১ SHIA IS 22৬৭ ০৮ ৬ জু 8) 0০ ১০ SIS 
্ [] ০০4 নি নে Bs 2 টার রা 28 ৪:৫1. ৪ 
১১ সে » ৬১১ ০ 2) ৮ 6 ৩০০ এও 5 2 ST 23 ৩:55 ০৬ 4 5 3১০৩০ 
Pe a SN tes SEE EE UE MEE ddd ৫ সিসি ৬ 24282775585 
১৯৯৮০ ০0 ১৯০০৯০০০০১০ ০6 ET ই এ) ৮৮০ ০০ ০০৩ এ ৩০ 
ll ks ll রর পণ লা শক রি এবি? 
1555105০১51 3 
[৫০৮৪] ইউসুফ ইব্‌ন রাশেদ (র)...... “আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফৃফাল (রা) থেকে বর্ণিত যে, তিনি 
এক ব্যক্তিকে দেখলেন, সে ছোট ছোট পাথর নিক্ষেপ করছে। তখন তিনি তাকে বললেন ঃ পাথর 
নিক্ষেপ করোনা । কেননা, রাসূলুল্লাহ্‌ রল্র পাথর ছুঁড়তে নিষেধ করেছেন অথবা রাবী বলেছেন ঃ 
পাথর ছোড়াকে তিনি অপছন্দ করতেন এবং নবী সু বলেছেন £ এর দ্বারা কোন প্রাণী শিকার করা 
হয় না এবং কোন শক্রকেও ঘায়েল করা হয় না। তবে এটি কারো দাত ভেংগে ফেলতে পারে এবং 
চোখ ফুঁড়ে দিতে পারে । তারপর তিনি আবার তাকে পাথর ছুঁড়তে দেখলেন ৷ তখন তিনি বললেন ঃ 
আমি তোমাকে রাসূলুল্লাহ্‌ স্ব -এর হাদীস বর্ণনা করেছিলাম যে, তিনি পাথর নিক্ষেপ করতে 


নিষেধ করেছেন অথবা তিনি তা অপছন্দ করেছেন । অথচ তুমি পাথর নিক্ষেপ করছ? আমি তোমার 
সঙ্গে কথাই বলব না- এতকাল এতকাল পর্যন্ত । 


শত ১8: or 2 পর 7 Pg 1-4 # পা 
29১৩ 01 9৩০ শখ লে US 321 ০১ PU YN VY 
২১৭২. পরিচ্ছেদ $ যে ব্যক্তি শিকার বা পশু-রক্ষার কুকুর ছাড়া অন্য কুকুর পালন করে 
৩৩ ৩১ ৩৫ ঞ। ৩০ ৫৫৬ ৮০৪ ৩৫0৩ ৩৫০ ৪৬৭ ৬) ৬০৯ Wis lo. Al 
te AEE ne MEAS ৮৫7 ৮১ ০ টির “Los ces es 
NEEL ARN OS US S33 ০৫ SUB DN ৫ ক (০০ 7০6 HE 
- Jbl 2৮৯ ৩৫ C2 J AE Yr 


২১- 


১৬২ বুখারী শরীফ 


মূসা ইব্‌ন ইসমা'ঈল (র)...... ইব্‌ন “উমর (রা) নবী জুই -কে বলতে শুনেছেন, তিনি 
বলেন £ যে ব্যক্তি এমন কুকুর লালন পালন করে যেটি পশুরক্ষার জন্যও নয় কিংবা শিকারের জন্যও 
নয়; তার আমল থেকে প্রত্যহ দুই কীরাত পরিমাণ হাস পাবে। 
এ ৪1555518525 85255171271 EVE 
২72০ lr ১ ৬৪ ০০ ০ উঠ ও ০৮৫ UH ৮৯ Gf এ ০৬০ 
১৬05 CH I oily A বি এ ০৬১ 
[৫০৮৬] মাক্কী ইবৃন ইব্রাহীম (রা)...... “আবদুল্লাহ্‌ ইবৃন' উমর (রা) নবী প্র কে বলতে 
শুনেছেন, যে ব্যক্তি শিকারী কুকুর কিংবা পশু রক্ষাকারী কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পোষে, সেই 
ব্যক্তির আমলের সাওয়াব থেকে প্রত্যহ দুই কীরাত পরিমাণ কমে যায়। 
4১১ ৮৯৮ ও সই LF 06০6 ৬৫০ এলে সত এ ise [ov তে 
১:০০ Cy YT 460 ০০ 2৩ el Le ও এড উদ ০৪ & 4 0৮) 
[৫০৮৭] "আবদুল্লাহ ইব্‌ন ইউসুফ রে) টা ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘উমর রো) থেকে বর্ধিত । তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ সরল বলেছেন £ যে ব্যক্তি পশু রক্ষাকারী কিংবা শিকারী কুকুর ব্যতীত অন্য কুকুর পালন 
করে, তার আমল থেকে প্রতিদিন দুই কীরাত পরিমাণ সওয়াব কমে যায়। 
"54৮105৮8০৮০ ৮৮০: SS গা) শে ডি oN NV 
RS 102 ৭ পা 001 0 0 2 mole ৩০ OU) 
১০০27 84৮ এ  ডএ এ টি ছল ভ 


z EP ETE 


oe ৩৮০৭ ০১০ 93 nds প্রচ UL এ নও এ জা Yt ৮৬৪ 
940 ০০5 015৬5 039, CE LARS) 5০৪ ৬৮ ৮০ opal doi লিও 


JS JFL 
২১৭৩. পরিচ্ছেদ £ শিকারী কুকুর যদি শিকারের কিছুটা খেয়ে ফেলে এবং মহান আল্লাহ্‌র বাণী ঃ 
লোকেরা আপনাকে প্রশ্ন করে থাকে যে, তাদের জন্য কী হালাল করা হয়েছে?...... নিশ্চয় আল্লাহ্‌ 
হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর - পর্যন্ত । (মায়িদাহ £ ৫ঃ ৪) 17:৯1 তারা যা উপার্জন করেছে। 
ইব্‌ন আব্বাস (রা) বলেছেন ঃ যদি কুকুর শিকারের কিছুটা খেয়ে ফেলে, তবে সে শিকার নষ্ট করে 
ফেলল । কেননা, সে তো তখন নিজের জন্য ধরেছে বলে গণ্য হবে। অথচ আল্লাহ্‌ তা'আলা 
বলেছেনঃ “যেগুলোকে তোমরা শিকার শিক্ষা দিয়েছ যে ভাবে আল্লাহ্‌ তোমাদিগকে শিক্ষা দান 
করেছেন। কাজেই কুকুরকে প্রহার করতে হবে এবং শিক্ষা দিতে হবে, যাতে সে শিকার খাওয়া 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৬৩ 


বর্জন করে।" ইবৃন উমর (রা) টির হারল । আতা লেজের যদি রক্ত গান 
করে আর গোশত না খায় তাহলে (সেই শিকার) খেতে পারে 


০৯ LF ১৮ DU ৬০৯০৭ ৬৫ ০৯ ৩ ec ৬ হও ds 
WN 51309: JG ১৩0 od এ ও Ll এ ০১৮০ SC JU ০৩ 
৮ ৮৮৬ 2৩5 ১৫০০৪ LIS ৯1 ০০ ০০55 ০ 
YU ৩০৫ ১৫ ভগ পেজ 99 5 ৮ এ এ ৩ ১৮৫ ১১৬ 


পা 


[৫০৮৮] কুতায়বা ইবৃন সাঈদ (র)...... 'আদী ইব্‌ন হাতিম (রা) থেকে বর্মিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ ৯822 কে জিজ্ঞাসা করলাম £ আমরা এমন সম্প্রদায়, যারা এ সকল কুকুরের দ্বারা শিকার করে 
থাকি। তিনি বললেন $ তুমি যদি তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে বিস্মিল্লাহ্‌ পড়ে পাঠিয়ে থাক 
তাহলে ওরা যেগুলো তোমাদের জন্য ধরে রাখে, তা খাও; যদিও শিকারকে কুকুর হত্যা করে ফেলে । 
তবে যদি কুকুর শিকারের কিছুটা খেয়ে ফেলে (তাহলে খাবে না)। কেননা, তখন আমার আশংকা হয় 
যে, সে শিকার নিজেরই উদ্দেশ্যে ধরেছে । আর যদি তার সঙ্গে অন্য কুকুর মিলে যায়, তাহলে খাবে না। 


পর ৫৪ 


IN 312 LE ৬ 9 সত ভু, ৬৫ 
২১৭৪. পরিচ্ছেদ £ শিকার যি দুই বা তিনদিন শিকারী থেকে অদৃশ্য থাকে 


ক ৪০ 


১ চাপ এস A ROBT ৮ ৪ ০. /১৭ 
চিত বা ১৬৫ LNB hp ৬ ৯ ৩০0০৯ ৪৩ 
hi ররর ০৮৮১৩ If ২33৫3 


পণ Ive 


এ ০১৮১ এ 5 ২৮ cB তি সি ও IE পে) ১৪০৮৪ এ 
UE IG, * 35৮৮0 5০৭ ক 5) ৬১34 ৬০০ HY s ST Ay সপে 


৪০৬ ০৫ 


Ee পরি আস পি ভরত ৩5 এ ৪০ ৬ ৮৬ ৮০১১০১৪ SS 

লে ৩15 ০৩ 4০ 555499৩০১০০ BS, 
[৫০৮৯] মূসা ইব্‌ন ইসমা'ঈল (র)...... 'আদী ইব্‌ন হাতিম রে)-এর সূত্রে নবী সু থেকে বর্ণিত । 
তিনি বলেছেন ঃ তুমি যদি তোমার কুকুরকে বিস্মিল্লাহ্‌ পড়ে পাঠাও, এরপর কুকুর শিকার পাকড়াও 
করে এবং মেরে ফেলে, তবে তুমি তা খেতে পার । আর যদি কুকুর কিছুটা খেয়ে ফেলে, তাহলে 
খাবে না। কেননা, সে তো নিজের জন্যই ধরেছে । আর যদি এমন কুকুরদের সঙ্গে মিশে যায়, যাদের 


উপর বিস্মিল্লাহ পড়া হয়নি এবং সেগুলো শিকার ধরে মেরে ফেলে, তা হলে তা খাবে না। কেননা, 
তুমি তো জান না যে, কোন কুকুরটি হত্যা করেছে? আর যদি তুমি শিকারের প্রতি তীর নিক্ষেপ করে 


১৬৪ বুখারী শরীফ 


থাক; এরপর তা একদিন বা দুইদিন পর এমতাবস্থায় হাতে পাও যে, তার গায়ে তোমার তারের 
আঘাত ছাড়া অন্য কিছু নেই, তাহলে খাও । আর যদি তা পানির মধ্যে পড়ে থাকে, তা হলে তা খাবে 
না। ‘আবদুল আলা দাউদ সুত্রে আদী থেকে বর্ণনা করেন যে, তিনি নবী শ্রু কে জিজ্ঞাসা 
করেছিলেন ঃ যদি কোন ব্যক্তি শিকারের প্রতি তীর নিক্ষেপ করে এবং দুই তিন দিন পর্যন্ত সেই 
শিকারের অনুসন্ধানের পর মৃত অবস্থায়. পায় এবং দেখে যে, তার গায়ে তার তীর লেগে রয়েছে 
(তখন সে কি করবে)? নবী সুজ বললেন ঃ ইচ্ছা করলে সে তা খেতে পারে । 

BEE EP 52 ২2552251848 প্‌ 

পা ৬ সত) ৬ ০39 শাহ 9৬০ 
২১৭৫. পরিচ্ছেদ ঃ শিকারের সাথে যদি অন্য কুকুর পাওয়া যায় 

id £2 eS ক লজ £ ৬১ ৪৮৪০ 8.8 ০৫2০ এপ পপ 

৮৪৮ ০: EF 0৮ ডে ০৫ 90 জা 0 এ ১৩ ০ XE ৩০৬ সৈ ৩০৮ [0.8 
ও 95 0৩] 019 2 BIG 5 ভন ভিড 9৮5 gL » ১০9 ও 5 ও 
el 21০8 ০4৪ এ ৩৩৭ 36107696076 ISLES 


পপ ঠত 5 2 


৬০৫০ UE EEE 056৭ JAE EYES 
25755 HE EL 09 পর পে 9 0 ০400 ১৩০ ০6 200 ০5৫ 
[৫০৯০] আদাম (র)...... 'আদী ইব্ন হাতিম (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি জিজ্ঞাসা 
করলাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি বিস্মিল্লাহ্‌ পড়ে আমার কুকুরকে পাঠিয়ে থাকি । নবী লু 
বললেন ঃ তুমি যদি বিসমিল্লাহ্‌ পড়ে তোমার কুকুরটিকে পাঠিয়ে থাক, এরপর সে শিকার ধরে মেরে 
ফেলে এবং কিছুটা খেয়ে নেয়, তা হলে তুমি খেয়ো না । কেননা, সে তো নিজের জন্যই তা ধরেছে। 
আমি বললাম ঃ আমি আমার কুকুরটিকে পাঠালাম পরে তার সঙ্গে অন্য কুকুরও দেখতে পেলাম । 
আমি ঠিক জানি না উভয়ের কে শিকার ধরেছে । নবী গ্ল্জ বললেন £ তুমি তা খেয়ো না। কেননা, 
তুমি তো তোমার কুকুরের উপরই বিস্মিল্লাহ পড়েছ, অন্যটির উপর পড়নি । আমি তাকে তীরের 
শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন ঃ যদি তুমি তীরের ধার দিয়ে আঘাত করে থাক, 
তাহলে খাও। আর যদি পার্শ্বের দ্বারা আঘাত কর আর তাতে তা মারা যায়, তাহলে সেটি ওয়াকীয- 
থেতলিয়ে মারার অন্তর্ভূক্ত । সুতরাং তা খেয়ো না। 

Mall ও ৮৬ 5 ৪,1৬৭ 
২১৭৬. পরিচ্ছেদ £ শিকারে অভ্যস্ত হওয়া সম্পর্কে 


. 
Ee 2G. 2 


৮৮ 
প ৪ ৪ পা রি . ৮? eee যা ৬ রি লিন রা od nN ES ৬ 
aU ৬ CLL BL 05 SIS op এ ৮ ৩ ০৪০ HK &। ০৮০১ ৮১০ 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৬৫ 


1১ পট ৮৯ পে এ এ ৫ ১০৮ ও IG লন এসি 

096 93 ৩০৪ ৮ LS Gils 955৮ এড আস ও ১১ 
[৫০৯১] মুহাম্মদ (র)..... 'আদী ইবৃন হাতিম (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ লঞ্চ কে জিজ্ঞাসা করে বললাম ঃ আমরা এমন সম্প্রদায়, যারা এ সকল কুকুরের দ্বারা 
শিকার করতে অভ্যস্ত । তিনি বললেন ঃ তুমি যদি আল্লাহ্‌র নাম উচ্চারণ করে (বিস্মিল্লাহ্‌ বলে) 
তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরগুলোকে পাঠাও, তাহলে কুকুরগুলো তোমার জন্য যা ধরে রাখবে, তুমি 
তা খেতে পার। তবে কুকুর যদি কিছুটা খেয়ে ফেলে, তাহলে তুমি খেয়ো না। কেননা, আমার 


আশংকা হয় যে, সে তখন নিজের জনাই ধরেছে! আর ঘি তার সঙ্গে অন্যান্য কুকুর শামিল হয়, 
তাহলেও খেয়ো না। 


তি UL Eis se পে ৩ আদা পরও 2৮ Le AG yl ৪০০ [জন] 
95255152527 
% রিল LHL MG SEE DEN 
১: ০: ৯৮০১ ০9 ? ঠা JU SL ph ঢা ol & 45০5 ৫ ৪ 5 
81557655558 5420557748 
লা সি SB না ও TE সত A Ch ph USFS Gf Je 
OOO ১14 7 ০০১৩1১১০০৩১ 5৩ ১1956 9৬ 
SB lll. UE ৩১৩ 5০ pe ) ৮3 ৩৮৮ ০১৩ US ০৩০ 
IS 4৬১ ০০৯৬ Ul VE ETE ভু ৬০ 5904৫ 5 &) 
[৫০৯২] আবূ 'আসিম ও আহ্মাদ ইব্‌ন আবূ রাজা (র)...... আবু সা'লাবা খুশানী (রা) থেকে 
বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ প্র -এর কাছে এসে বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমরা 
আহূলে কিতাব সম্প্রদায়ের এলাকায় বসবাস করি, তাদের পাত্রে আহার করি । আর আমরা শিকারের 
অঞ্চলে থাকি, শিকার করি তীর ধনুক দিয়ে, প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে এবং প্রশিক্ষণপ্রাপ্ত নয় এমন 
কুকুর দিয়েও । অতএব আমাকে বলে দিন, এর মধ্যে আমাদের জন্য কোন্টি হালাল? তিনি বললেনঃ 
তুমি যা উল্লেখ করেছ, তুমি আহলে কিতাব সম্প্রদায়ের এলাকায় বসবাস কর, তাদের পাত্রে খানা 
খাও। তবে যদি তাদের পাত্র ছাড়া অন্য পাত্র পাও, তাহলে তাদের পাত্রে আহার করো না। আর যদি 


না পাও, তাহলে এ গুলো ধৌত করে তারপর তাতে আহার করবে । আর তুমি উল্লেখ করেছ যে তুমি 
শিকারের অঞ্চলে থাক। তুমি যা তীর ধনুক দ্বারা শিকার কর, তাতে তুমি বিস্মিল্লাহ্‌ পড়বে এবং তা 


১৬৬ বুখারী শরীফ 


খাবে । তোমার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে যা শিকার কর, তাতে বিস্মিল্লাহ্‌ পড়বে এবং তা খাবে । 
আর তুমি যা শিকার কর তোমার এমন কুকুরের দ্বারা যেটি প্রশিক্ষণ প্রাপ্ত নয়, সেখানে যদি যবাহ্‌ 
করার সুযোগ পাও, তাহলে খেতে পার। 


রঃ ga Le 11022465১5০ ৪. ০045০ ভি: ts 
55০56 মর) 9 ০৬৯ ৩৩৬ IU মদ ০৮ এ সত দশ [হয 
রর 2 কি ৮ ০৪৫০ PUPA ৮৪ ক্স. 9z" PA 0 ৫৪৬০ A পে ্া 
৫৫৫ Gn AE A ASD ০ 55 ৬ ৮ es (151. 220৩৫, ১, 
- LD ০5১ Ey ই টি LS Gb লা এ) ৬ ০৯৯ Wir > 
[৫০৯৩] মুসাদ্দাদ (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা মাররচ্য 
যাহরান নামক স্থানে একটি খরগোশ ধাওয়া করলাম । লোকজন তার পেছনে ছুটতে থাকে এবং তারা 
ব্যর্থ হয়। এরপর আমি তার পেছনে ছুটলাম । অবশেষে সেটি ধরে ফেললাম । তারপর আমি এটিকে 
আবূ তালহার নিকট নিয়ে এলাম । তিনি এটির উভয় রান ও নিতম্ব নবী লুই -এর নিকট পাঠান । 
নবী লে সেটি গ্রহণ করেন । 
fj re be ৬০৪ EP ৩0: ৪. পা) 5 [75:18 ৪5৩ i 2 he A) ANA 
০৫ ১ MAE ০ AE এ এআ লা ০ ৬০ শনি JU 3৪৬ এপ [eat 
SL ১:০৮ ১০ ও টি. 4 ২৮০১ ৬ ১৬ ধাঁ 55৩ ৩৫ ৮৪ sl sr 
Ds Eb ৩১০০৯ SD CP ০৪ ০১১ EP Bel ৮ LS >~ 
) এন ESS ED ALS 00506 La ET I 
HAIN ALL ean Sf He BIL SE Lan ক YU UG 
Leet b টি প পা 0 t+, 12৮5 
১৭ ৩১৪০৮ Lb তে Uf 0৩ ৩০১ ০৮৮৮5 
[৫০৯৪] ইসমাঈল (র)...... আবূ কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি নবী ফুটবল -এর সঙ্গে ছিলেন । 
অবশেষে তিনি মক্কার কোন এক রাস্তা পর্যন্ত পৌছলে তিনি তার কয়েকজন সঙ্গীসহ পেছনে পড়ে 
গেলেন। তারা ছিলেন ইহরাম বাধা অবস্থায় । আর তিনি ছিলেন ইহ্রাম ছাড়া অবস্থায় । তিনি একটি 
বন্য গাধা দেখতে পেয়ে তার ঘোড়ার উপর আরোহণ করলেন । তারপর সাথীদের তার হাতে তার 
চাবুক তুলে দিতে অনুরোধ করলেন । তারা অস্বীকার করলেন । অবশেষে তিনি নিজেই সেটি তুলে 
নিলেন এবং গাধাটির পিছনে দ্রুতবেগে ছুটলেন এবং সেটিকে হত্যা করলেন । নবী লু -এর 
সাহাবীদের কেউ কেউ তা খেলেন, আবার কেউ কেউ তা খেতে অস্বীকার করলেন । পরিশেষে তাঁরা 


যখন নবী লুল -এর কাছে পৌঁছলেন তখন তারা বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসা করলেন । তিনি 
বললেন ঃ এটি তো এমন খাদ্য যা আল্লাহ্‌ তা'আলা তোমাদের খাওয়ার জন্য দিয়েছেন 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিসুমিল্লাহ্‌ বলা ১৬৭ 


ভা ০2৩5 as নিপা ১ 8১০ ১৫০ ৬ ০৩ ০:০৭ এজন 
- 21558535281 


ইসমা-ঈল (র)...... আবূ কাতাদা (রা)-এর সূত্রে অনুরূপ বর্ণিত আছে । তবে এতে রয়েছে 
যে, তিনি বললেন $ তোমাদের সাথে কি তার কিছু গোশৃত আছে? 


Jedi ৬৩ 54৫ শা ৭1৬৩ 
২১৭৭, পরিচ্ছেদ ঃ পাহাড়ে শিকার করা 
2 15০ ৬.2 সি ৫৩০৬5 ২৮ ০৪25 রণ 82৬ 
০25] ও 0১০৯৪ উস আও চা এ IG ৩০০৮ ৬০৭ ০৬ | ০ ৭৭] 
সত 5 I Bl ০৮০ আগ পি 0০ BS পর ৮ ৫০৩০ 


১২ ক এ 23০ Ll, ১০ ৬4৮০ ও fy ১১১৯১ ৮03 SL £ ০2১ 


জিত পা ডঠ প) 2 


BEE A 55558508225 (এ 50858 এরা 
৩ ৩5 9 5 2510 ৮৮৮১ Nr ACB GNI 51 18 
০৬ FIG LG পর ও NG te SINS 05 ৮০ 
42৮9 2 9105৮৪19578 CB 1 শত ১9 ০ এ ৩১ ৩1407 
7১ & ১২ 21004 Ean 450 mean এড 59 ০ ৬৮ 
ডি ডি সির 


৮1655 
[৫০৯৬] ইয়াহ্‌ইয়া ইব্‌ন সুলায়মান (র)...... আবূ কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমি মন্ধা ও মদীনার মধ্যবর্তী সফরে নবী সুর -এর সংগে ছিলাম । অন্যরা ছিলেন ইহরাম 
বাধা অবস্থায় । আর আমি ছিলাম ইহ্রাম বিহীন এবং ঘোড়ার উপর সাওয়ার। পর্বত আরোহণে 
আমি ছিলাম দক্ষ । এমন সময়ে আমি লোকজনকে দেখলাম যে, তারা আগ্রহ সহকারে কি যেন 
দেখছে। কাজেই আমিও দেখতে লাগলাম । হঠাৎ দেখি একটি বন্য গাধা । আমি লোকজনকে 
জিজ্ঞাসা করলাম $ এটি কি? তায়া উত্তর দিল ঃ আমরা জানি না । আমি বললাম ঃ এটি বন্য 
গাধা? তারা বলল ঃ এটি তাই তুমি যা দেখছ। আমি আমার চাবুকের কথা ভুলে গিয়েছিলাম, 
তাই তাদের বললাম £ আমাকে আমার চাবুকটি তুলে দাও । তারা বলল £ আমরা তোমাকে এ 
কাজে সাহায্য করব না। অগত্যা আমি নেমে চাবুকটি তুলে নিলাম । তারপর সেটির পেছনে 


১৬৮ | বুখারী শরীফ 


ছুটলাম । অবশেষে আমি সেটিকে ঘায়েল করলাম এবং তাদের কাছে এসে বললাম ঃ 
যাও, এটাকে তুলে নিয়ে আসো ৷ তারা বলল £ আমরা ওটিকে স্পর্শ করবো না। তখন আমি 
নিজেই সেটিকে তুলে তাদের কাছে নিয়ে এলাম । তাদের মধ্যে কয়েকজন তা খেতে অসম্মতি 
প্রকাশ করল। আর কয়েকজন তা খেল । আমি বললাম ঃ আমি নবী দহ -এর নিকট থেকে 
তোমাদের জন্য বিষয়টি জেনে নেব। এরপর আমি তাকে পেলাম এবং এ ঘটনা শুনালাম। 
তিনি আমাকে বললেন ঃ তোমাদের সংগে সেটির অবশিষ্ট কিছু আছে কি? আমি বললাম ঃহা। 
তিনি বললেন £ খাও । কেননা, এটি তো এমন খাবারের জিনিস যা আল্লাহ্‌ তোমাদের খাওয়ার 
জন্য দিয়েছে। 

2০:০1 ৮2 ০4৩০ ৮৮ 9৪3 2d Se yo: এএ do J Gx NVA 


20707 239 


91,5০4 ৮০ ৬ 982০ ০১৬ 9৩ রা 0৬) এ ৬১ ০ ৮৬৪) 
142 ০০৩ ৪০০ 35 dls ১৭ ১ 65 ৬০ 
Cb is OU ০ ০৮৫0 ৪০৩ 9৮) ৩০০0৬), 0০ ৯2 
ভারা টিচিনিছি দি 
০৮7 ৪১৩০ এ dt 55০85 5d ০৯৩৮ JS 02১ ততো শত 9৯) 
ly chs  সু এর Ty চিন 06) ult ৯9 ৯৮৮ 
ঠাক 07 ০১৩৩ Oly Pl ৩৩ ip YS: ye UG Lb Sst os 
3 9৫ 2 তেঠি SA $ ৮১১৫। 0 0১ , ৮85 ৮৪ 
২১৭৮. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্র ইরশাদ ঃ তোমাদের জন্য সমুদ্রের শিকার হালাল করা 
হয়েছে,...... (৫ £ ৯৬)। “উমর (রো) বলেছেন “০.৩” যা শিকার করা হয়, আর “১৬৬০, 
সমুদ্র যাকে নিক্ষেপ করে । আবূ বক্র রো) বলেছেন ঃ মরে যা ভেসে উঠে তা হালাল । ইব্‌ন 
‘আব্বাস (রা) বলেছেন £ ‘4৬৬৮’ সমুদ্রে প্রাপ্ত মৃত জানোয়ার খাদ্য, তবে তন্মধ্যে যেটি ঘৃণিত 
সেটি ছাড়া। বাইন জাতীয় মাছ ইয়াহুদীরা খায় না, আমরা খাই । নবী হল -এর সাহাবী আবু 
শুরায়হ (রা) বলেছেন ঃ সমুদ্রের সব জিনিসই যবাহকৃত বলে গণ্য । আতা (র) বলেছেন £ 
(সমুদ্রের) পাখি সম্পর্কে আমার মত সেটিকে যবাহ্‌ করতে হবে । ইব্ন জুরায়জ (র) বলেন, 
আমি আতা (র)-কে খাল, বিল, নদী-নালা ও জলাশয়ের শিকার সম্পর্কে জিজ্ঞাসা করলাম ঃ 
এ গুলো কি সমুদ্রের শিকারের অন্তর্ভুক্ত? তিনি উত্তর দিলেন £ হাঁ । তারপর তিনি এই 
আয়াতটি তিলাওয়াত করেন $ "৫৬১৪১ ০1% ৮১৮1৯” এর পানি সুস্বাদু ও তৃত্তিদায়ক যো. 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৬৯ 


পান করার উপযোগী) আর অপরটির পানি লোনা ও বিস্বাদ । আর এর প্রত্যেকটি থেকেই 
তোমরা খাও তাজা গোশ্ৃত।' হাসান সমুদ্রের কুকুরের চামড়ায় নির্মিত ঘোড়ার গদির উপর 
আরোহণ করেছেন। শাবী (র) বলেছেন ঃ আমার পরিবারের লোকেরা যদি ব্যঙ খেত, তা 
হলে আমি তাদের তা খাওয়াতাম। হাসান (র) কচ্ছপ খাওয়াকে দোষের মনে করতেন না। 
‘ইব্‌ন “আব্বাস (রা) বলেন ঃ সমুদ্রের সব ধরনের শিকার খেতে পার, যদিও তা কোন ইয়াহ্দী 
কিংবা খৃস্টান কিংবা অগ্নিপূজক শিকার করে থাকে । আবুদ্‌ দারদা (রা) বলেন ঃ মাছ ও সূর্যের 
তাপ শরাবকে পাক করে 


so ne ৮০ ধা ১০৬ লে 4৩ হেলে 28০ পর এ ১০০ ৩০৬ [৩০৭৬ 


> hi AG 0325 ৩৬০৮ ০ UE HL 5 0 0 SNe JAE 
৮3৮৬৮ ৩৪৪2 23502 225 Se এও 2 5 0৫ 4527৩ 
_ এ 5191 


মুসাদ্দাদ রে)...... জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 'জায়শুল খাবত' 
অভিযানে ছিলাম । আমাদের সেনাপতি নিয়োগ করা হয়েছিল আবূ উবায়দা (রা)-কে । এক সময় 
আমরা ভীষণভাবে ক্ষুধার্ত হয়ে পড়লে, সমুদ্র এমন একটি মৃত মাছ তীরে নিক্ষেপ করল যে, এত 
বড় মাছ কখনো দেখা যায়নি। এটিকে “আম্বর' বলা হয় । আমরা অর্ধমাস যাবত এটি খেলাম । 
আবূ উবায়দা (রা) এর একটি হাড় তুলে ধরলেন এবং এর নীচে দিয়ে একজন অশ্বারোহী 
অনায়াসে বেরিয়ে গেল। 


oad 


4৮ ০৬ ০০০ U6 ৮০৪৬৪ ১৩০ পলা এ ৬ dh Sip Bie [5০ 
EE ০৩০৫ ২০৮ EEE পা ওটি সান Be ৩৯ % ৬৫ 
4 ০ ও এ ৮ [5 A 1 1 ৮৮৬ bili Ul 
95550255575 05 75525255645 

০ %া এ 
[৫০৯৮] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন $ নবী লু 
আমাদের তিনশ" সাওয়ার পাঠালেন - আমাদের সেনাপতি ছিলেন আবু উবায়দা রো)। উদ্দেশ্য ছিল 
আমরা যেন কুরাইশদের একটি কাফেলার অপেক্ষা করি । তখন আমাদের ভীষণ ক্ষিধে পেল। এমন 


কি আমরা ‘৯ >’ (গাছের পাতা) খেতে আরম্ভ করলাম । ফলে এ বাহিনীর নামকরণ করা হয় 


“জায়শুল খাবত” । তখন সমুদ্র আম্বর নামক একটি মাছ পাড়ে তুলে দেয় । আমরা এটি থেকে 
২২- 


১৭০ বুখারী শরীফ 


অর্ধমাস যাবত আহার করলাম ৷ আমরা এর চর্বি তেল রূপে গায়ে মাথতাম । ফলে আমাদের শরীর 
সতেজ হয়ে উঠে । আবূ *উবায়দা (রা) মাছটির পাজরের কাটাগুলোর একটি খাড়া করে ধরলেন, তখন 
একজন অশ্বারোহী তার নীচ দিয়ে অতিক্রম করে গেল। আমাদের মধ্যে (কোয়স ইবন না'দ) এক 
ব্যক্তি ছিলেন, খাদ্যাভাব তখন ভীষণ আকার ধারণ করেছিল । তখন তিনি তিনটি উট যবাহ্‌ করেন। 
তারপর আরো তিনটি যবাহ্‌ করেন । এরপর আবু উবায়দা (রা) তাকে বারণ করলেন। 
1 051 ৫,1৬৭ 
২১৭৯, রী 
পা পপ ০৮০৭ 
-০১০ পে ul TE ০০১৮৭ ত তি 1) 509০ 
[৫০৯৯] আবুল ওয়ালীদ (র)...... ইবৃন আবৃ আওফা (রা) থেকে বর্নিত । তিনি বলেন আমরা নবী 


লু -এর সংগে সাতটি কিংবা ছয়টি যুদ্ধে অংশগ্রহণ করি । আমরা তার সংগে ফড়িং ও খাই । সুফিয়ান, 
আবু আওয়ানা ও ইসরাইল এরা আবু ইয়াফুর ইবুন আওফার সুত্রে বর্ণনা করেছেন সাতটি যুদ্ধে । 


Elly halt UT ll Y\A« 
২১৮০. পরিচ্ছেদ $ অগ্নিপূজকদের বাসনপত্র ও মৃত জানোয়ার 


রা 
7০১৯ DE ৩৩ ৭ পুর পা লেডি 0৩ পিএ ADH সি 
Ly ৮5 আন ৪০ ১০১০১ PRG YG Clg এ ০০৫ এজ ৬05 
৮০ ঠা ০ ১০০৫ আঠা ০১৫ ৩ এ 88 BIB তল ০5 9 0 পর 
৬১০১৪১০৮০৮০ 4১০৪৬ এ os YOY a ("51৫১৩ 
০১৮59535992 FN + ৬১৯ ৩১ CS ph ০৮ 
55154 টিভি A ০৮১৬ ৮২০) শুর 


eb ee 


14 এ 
[৫১০০]. আবূ “আসিম রে, রঃ আবু সা'লাবা খুশানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 


নবী লহৰ -এর কাছে এসে বললাম $ ইয়া রাসূলাল্লাহ! আমরা আহলে কিতাবের এলাকায় বাস করি, 
তাদের পাত্রে খাই এবং আমরা শিকারের এলাকায় বাস করি, তীর-ধনুকের সাহায্যে শিকার করি 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৭১ 


এবং প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর ও প্রশিক্ষণবিহীন কুকুরের সাহায্যে শিকার করি । নবী পুনে বললেন $ তুমি যে 
বললে তোমরা আহলে কিতাবের ভূখন্ডে থাক, অপারগ না হলে তাদের বাসন পত্রে খেও না, যদি 
কোন উপায় না পাও তাহলে সেগুলো ধুয়ে তাতে থেয়ো । আর তুমি যে বললে, ভোমরা শিকারের 
অঞ্চলে বাস কর, যদি তুমি তোমার তীরের দ্বারা যা শিকার করতে চাও, সেখানে আল্লাহ্‌র নাম নেও 
এবং খাও । আর তুমি যা তোমার প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরের সাহায্যে শিকার কর, সেখানে আল্লাহ্‌র নাম 
নেও এবং খাও। আর তুমি যা শিকার কর তোমার প্রশিক্ষণবিহীন কুকুরের সাহায্যে এবং তা যবাহ্‌ 
করার সুযোগ (অর্থাৎ জীবিত) পাও, তবে তা (যবাহ্‌ করে) খাও। 


(৮ 5915 ২০০ ৩6 এড পরত সু গতি 0৩ 9 2 ক ৩৬ 
০00 2) ৮৬ ১59 ০ ৬০ 2 8 এও 01020193331 A VS esl UG 
এ ৰ $০০০০ tte, +৩ বা Sd CEE HAE 
০০৪ 151 0৫ Ira 50০25 Sy 5 ক ৩০4০৭ IG dh ০১৭ ৯৭ 
-05/ ঞ গে OEE ৫৩ ৩8: 
[৫১০১] মান্ধী ইব্‌ন ইব্রাহীম (র)...... সালামা ইবৃন আকওয়া (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
খায়বার বিজয়ের দিন সন্ধ্যায় মুসলমানগণ আগুন জ্বালালেন । নবী লু জিজ্ঞাসা করলেন £ তোমরা 
কি জন্য এ সব আগুন জ্বালিয়েছ? তারা বলল $ গৃহ পালিত গাধার গোশৃত । তিনি বললেন ঃ 
পাতিলের সব কিছু ফেলে দাও এবং পাতিলগুলো ভেঙ্গে ফেল ৷ দলের একজন দীড়িয়ে বলল ঃ 
পাতিলের সব কিছু ফেলে দেই এবং পাতিলগুলো ধুয়ে নেই? নবী নল বললেন ঃ তাও করতে পার । 
৮৮৫9৬ ডোর লেডি ভা UU 710 DF 3 2৮৮0 so সা YAY 
৬ ও ৬৮০3 5৩ 4) পরত dL SUM এ সি %) : SW UG, 
৩1 ৮৯/০৭০ ০1) eS Hab eel SOPH 2৮৩ 91) :4%) ৪ 
০০৮৮ 
২১৮১. পরিচ্ছেদ £ যবাহের বস্তুর উপর বিস্মিল্লাহ্‌ বলা এবং ইচ্ছাকৃতভাবে যে বিস্মিল্লাহ্‌ তরক 
করে। ইব্‌ন “আব্বাস (রা) বলেছেন $ কেউ বিসমিল্লাহ বলতে ভুলে গেলে তাতে কোন দোষ নেই ৷ 
আল্লাহ্‌ তা'আলা ইরশাদ করেন $ “যে সব প্রাণীর উপর আল্লাহ্‌র নাম উচ্চারণ করা হয় নি, তা 
থেকে আহার করো না। তা অবশ্যই গুনাহের কাজ।" আর যে ব্যক্তি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, 
তাকে গুনাহগার বলা যায় না। আল্লাহ্‌ আরো ইরশাদ করেন $ '*শয়তানরা তাদের বন্ধুদের প্ররোচনা 
দেয়......(শেষ পৰ্যন্ত) 
৮ মুড ৬ ৪৪৮০৪ A LG ঘসা এ ০৬ Sy এপ 


পা Tes . রি ৪.০ ৪ রি প৪০ রি ক. ৪৫577 
Lillis i 8 SDE ৩৩ Me ১ 27 ৮১৬ ০6 SD ১৪৬০ ১৫২০৪) 


১৭২ বুখারী শরীফ 


2 - . - PED sil Be pL Fag i = > 
sd Ad oil He LIMO 5৩০ 54 (2০9 te lh ০০3 
B EZ ER AAT CE ot নে ক টি 85022 পতি 88155 ০৫ 
& ৬7 কত 2৬০৬5 Et Lee ite. 4৮ লও 2 লা ৬০ পর? 
১৯১ ৬] ১৯০ AG old ৮৮ এ টে ডে ৩৬০ cs Ue এ ০ এ 

Sel 22 ৰ ৪০৫2 MS HORA ০ ১7৬ উঠ রি ৮ 78:2 
ELS OS PWS gl sg ০১৫) এ] 26 ৬) ০৩০ Bard শের 
১5577215057 15557155815 

eo Fl 5 EX - £2 নি PSS পে 
- সত ৩০৯ 240 Cy ০৮56 22 এ 5 টি 
[৫১০২] মুসা ইব্‌ন ইসমাঈল (র)...... রাফি" ইব্‌ন খাদীজ রো) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমরা 
নবী মুর -এর সংগে 'যুল হুলায়ফা” নামক স্থানে ছিলাম । লোকজন ক্ষধার্ত হয়ে পড়ে। তখন আমরা 
কিছু সংখ্যাক উট ও বকরী গেনীমত স্বরূপ) লাভ করি। নবী লু ছিলেন সকলের পেছনে । সবাই 
তাড়াতাড়ি করল এবং পাতিল চড়িয়ে দিল। নবী শুক্র তাদের কাছে এসে পৌছলেন। তখন তিনি 
পাতিলগুলো ঢেলে দিতে নির্দেশ দিলেন। পাতিলগুলো ঢেলে দেওয়া হল। তারপর তিনি (প্রাপ্ত 
গনীমত) বন্টন করলেন। দশটি বক্রী একটি উটের সমান গণ্য করলেন। এ সময়ে একটি উট 
পালিয়ে গেল। দলে অশ্বারোহীর সংখ্যা ছিল খুব কম। তারা উটটির পেছনে ছুটল কিন্তু তারা সেটি 
কাবু করতে ব্যর্থ হল। অবশেষে একজন উটটির প্রতি তীর নিক্ষেপ করলে আল্লাহ্‌ উটটিকে থামিয়ে 
দিলেন। তখন নবী শট বললেন £ এ সকল চতুষ্পদ প্রাণীর মধ্যে বন্য জানোয়ারের ন্যায় পালিয়ে 
যাওয়ার স্বভাব আছে। কাজেই যখন কোন প্রাণী তোমাদের থেকে পালিয়ে যায়, তখন তার সাথে 
তোমরা অনুরূপ ব্যবহার করবে। বর্ণনাকারী বলেন, আমার দাদা বলেছেন, আমরা আশা করছিলাম, 
কিংবা তিনি বলেছেন, আমরা আশংকা করছিলাম যে, আগামীকাল আমরা শত্রুদের সম্মুখীন হতে 
পারি। অথচ আমাদের নিকট কোন ছুরি নেই। তাহলে আমরা কি বাশের (বাখারী) দিয়ে যবাহ্‌ 
করবো? নবী সুন বললেন ঃ যে জিনিস রক্ত প্রবাহিত করে দেয় এবং তাতে বিসমিল্লাহ্‌ বলা হয় তা 
খাও। তবে দাত ও নখ দিয়ে নয়। এ সম্পর্কে আমি তোমাদের অবহিত করছি যে, দাত হল হাড় 
বিশেষ, আর নখ হল হাবশী সম্প্রদায়ের ছুরি। 


০2০91) ad 6 (6১ UO. YAY 
২১৮২. পরিচ্ছেদ ঃ যে জন্ত্রকে দেব-দেবী ও মূর্তির নামে যবাহ্‌ করা হয় 


্ L230 ces ef in le ১৩৩০1 ১০ 1 প ৫১০৪ 5 তকে + 
লতা ৯ UE ৪৯০] 0 ভর BA এ এ এন ৬ জে 


৪ ৪০ চা ৬ oe পা 5 8৬ ced or Fe ৪১:1৫ 
১ ৪০ 2 ৬০ BAB এ] ০5৮০ ০৮ ৬০ ঞ। ২ ৮০ HAC A I 


পা 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৭৩ 


সির 


21552645487 AEE 


Er 0 FS 
[৫১০৩] মু'আল্লা ইব্‌ন আসাদ (র)...... “আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমর (রা) রাসূলুল্লাহ্‌ কলর থেকে বর্ণনা 
করেন, রাসূলুল্লাহ্‌ হুর 'রালদাহ' নামক স্থানে নিম্ন অঞ্চলে যায়েদ ইবৃন ‘আমর ইবৃন নুফায়লের 
ংগে সাক্ষাত করেন । ঘটনাটি ছিল রাসূলুল্লাহ লু -এর উপর অহী নাযিল হওয়ার আগের । তখন 
রাসূলুল্লাহ্‌ শর -এর সামনে দস্তরখান বিছানো হল । তাতে ছিল গোশৃত । তখন যায়েদ ইব্‌ন ‘আমর 
তা থেকে খেতে অস্বীকার করলেন । তারপর তিনি বললেন ঃ তোমরা তোমাদের দেব-দেবীর নামে 
যা যবাহ কর, তা থেকে আমি খাই না । আমি কেবল তাই খাই যা আল্লাহ্র নামে যবাহ্‌ করা হয়েছে। 


dl mul ৪৩ ০০5৬ 2 SIIB 4711 
২১৮৩. পরিচ্ছেদ £ নবী ক্র -এর ইরশাদ £ আল্লাহ্র নামে যবাহ্‌ করবে 


4:64 tendo 8 ce, ৫ nd OM afr rer 0৫826 


A ১৩৬০ ০ এ ১৪ ১৪ ০ ১০০৬ ১৮ ঘা পা ০৩ লু ৪ [oN 


৪০৪ 4 


১৮৪১৩ UD ও ০ 9৮ ৩৪ el BE ও ৮০০৩০ CE 
টিন ৪৯০০] 08 হি ০০০৩ al 0515 ও লৈ AD ০০০৩ 

- dl ১৭ 6 IAB Elo ০৮ KS ON 52 ০৬০৮ WEL 
[৫১০৪] কুতায়বা (র)...... জুনদুব ইব্‌ন সুফিয়ান বাজালী রো) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার 
আমরা রাসূলুল্লাহ্‌ সর্ট -এর সংগে কুরবানী উদ্যাপন করলাম । তখন কতক লোক সালাতের 
আগেই তাদের কুরবানীর পশুগুলো যবাহ্‌ করে নিয়েছিল। নবী হুক সালাত থেকে ফিরে যখন 
দেখলেন, তারা সালাতের আগেই যবাহ্‌ করে ফেলেছে, তখন তিনি বললেন ঃ যে ব্যক্তি সালাতের 
আগে যবাহ্‌ করেছে, সে যেন তার বদলে আরেকটি যবাহ্‌ করে নেয় । আর যে ব্যক্তি আমাদের 
সালাত আদায় করা পর্যন্ত যবাহ্‌ করেনি, সে যেন এখন আল্লাহ্‌র নাম নিয়ে যবাহ্‌ করে। 


Hodis 530s alii ys ০2071 ৩ LY. Y\NAE 
২১৮৪. পরিচ্ছেদ ঃ যে জিনিস রক্ত প্রবাহিত করে অর্থাৎ বাশ, পাথর ও লোহা 
৩65 3৩ ৬ BE LF এ ০ KL ২০ এপ 


০৭:০০ ls UB ৩৮ ৪ 1 ১৬ এ+) 54502 


১৭৪ বুখারী শরীফ 


86:5০:01 15275755725 

AUB Ld LU LAN ATL 4 ০ এপ 2 এত 
[৫১০৫] মুহাম্মদ ইবন আবু বকর রে)...... ইব্‌ন কা'ব ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি ইব্ন 
“উমর (রা)-কে জানিয়েছেন যে, তার পিতা (কা'ব) তাকে বলেছেন ঃ তাদের একটি দাসী “সালা' 
নামক স্থানে বক্রী চরাত । এক সময় সে দেখতে পেল, পালের একটি বক্রী মারা যাচ্ছে । সে একটি 
পাথর ভেঙ্গে তা দিয়ে সেটি যবাহ করল । তখন তিনি (কা'ব) পরিবারের লোকজনকে বললেন ঃ 
আমি নবী কল -এর কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসার আগে তোমরা তা খেয়ো না। অথবা তিনি 
বলেছেনঃ আমি তাঁকে জিজ্ঞাসা করার এমন কাউকে পাঠিয়ে জেনে নেওয়ার আগে তোমরা তা খেয়ো 


না। এরপর তিনি নবী হুর -এর কাছে এলেন অথবা তিনি কাউকে তার নিকট পাঠালেন তখন নবী 
ফু সেটি খেতে আদেশ দিলেন । 


1 ০ পেস হি এ be ১৯১ ১৪ 336 ০৪ হস ৩০০৮ ৩০০ 
ST প ক 2. Pd ৪ ৪ ১০১৬ ০7: কী a’ চি পু চরের 
৪8203 05952 ৮০০ জমা ৮৬ LUG ৬৮৮ ৮৫৬ ALY 
ভি HE NE ENE RE APA CTE. 

- ESL ALLE DED ৬০4৯ ০৮ ০০ 
[৫১০৬] মূসা ইব্‌ন ইসমা“ঈল (র)...... “আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত ৷ তিনি বলেছেন যে, কা'ব 
ইব্‌ন মালিকের একটি দাসী বাজারের কাছে অবস্থিত “সালা' নামক ছোট পাহাড়ের উপর তার বক্রী 
চরাতো। তন্মধ্যে একটি বক্রী মরণাপন্ন হয়ে পড়ে । সে এটিকে ধরল এবং পাথর ভেংগে তা দিয়ে 


সেটিকে যবাহ্‌ করে । তখন লোকজন নবী লুক -এর নিকট ঘটনাটি উল্লেখ করলে তিনি তাদের তা 
খাওয়ার অনুমতি দেন। 

ক ৪455 -85-70৬815:2 es রে ৮৫6০ টি 
১১০১৫ এড ৬ ও ০৮5 ৩ আক LBS ৩ লা GT IG এএ ৬5০৭ 
COLES 4০০155১5001 TELL IGS Se Br ০৮০ 0 ০৩ কা গু ০ 
প ক নি রর জা 22 52 টার 5০222 5৫ 55 - ০ 2 
০৬৮ md A Sy ৮৮০১ ০৮] 9 TEL SUS 54501 Ll ০৮00 7420 ০ 

< USS 10০৩ Ge টড ও 5৯9 UN 9 চা এ+) ও 
[৫১০৭] আবদান (র)...... রাফি' রো) থেকে বর্ণিত। তিনি বললেন ঃ ইয়া রাস্ূলাল্লাহ্‌! আমাদের 
কাছে কোন ছুরি নেই। নবী পক উত্তর দিলেন £ যে জিনিস রক্ত প্রবাহিত করে এবং যার উপর 
আল্লাহ্‌র নাম নেওয়া হয়, তা খাও ৷ তবে দাত ও নখ দিয়ে নয় । নখ হল হাবশীদের ছুরি, আর দাত 
হল হাড়। তখন একটি উট পালিয়ে গেল। তীর নিক্ষেপ করে সেটিকে আটকানো হল । তখন নবী 
লুক বললেন ই এ সকল উটের মধ্যে বন্য জন্তুর মত পালিয়ে যাওয়ার অভ্যাস আছে। কাজেই 
তন্মধ্যে কোনটি যদি তোমাদের আয়ত্বের বাইরে চলে যায়, তাহলে তার সাথে এরূপ ব্যবহার কর। 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৭৫ 


2531) 201 2৮5১ PU. YAS 

২১৮৫. পরিচ্ছেদ $ দাসী ও মহিলার যবাহকৃত জন্ত 
of 5৯:৫০ ১ ৮১৫৭ ১০১৪ 0৩05 BALE 06 bo US Bae Bi [ENN 
USS IG, * 5৮2 Ab ০০১ &% | 15555555822 
04 জা এজ এ Ll of এ এড 2৯4 ০৩০৪ 2 ১৬০ ৩৮ HY 
[৫36৮] সাদকা রে) রি কাব ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, জনৈক মহিলা পাথরের সাহায্যে 
একটি বক্রী যবাহ্‌ করেছিল । এ ব্যাপারে নবী জর্জ কে জিজ্ঞাসা করা হলে তিনি সেটি খাওয়ার 
নির্দেশ দেন। লায়স রে) নাফি' (র) সূত্রে বলেন £ তিনি জনৈক আনসারকে নবী লু থেকে 


‘আবদুল্লাহ্‌ সম্পর্কে বলতে শুনেছেন যে, কা'ব (রা)-এর একটি দাসী...... | পরবর্তী অংশ উক্ত 
হাদীসের অনুরূপ ৷ 


| ১৩০ ৩৮ 2৩৩ Lp ৯৯১ ৬৪ HU ০৮ ৬০৩৪০ তি 00:92 Be Nl 
৬৫ পন ৫ ৩০৫০০ ১ ৮ LD Be 


-৩১505&% ১0০5 ০১৯০৭ এপি GE Ee 
ইসমা'ঈল (র)...... জনৈক আনসারী থেকে তিনি মু'আয ইব্‌ন সা'দ কিংবা সাদা ইব্‌ন 


মু'আয (ৱা) থেকে বর্ণনা করেন যে, কা“ব ইব্‌ন মালিক (রা)-এর একটি দাসী “সালা* পাহাড়ে বক্রী 
চরাতো। বক্রীগুলোর মধ্যে একটিকে মরোণ্ুুখ দেখে সে একটি পাথর দিয়ে সেটিকে যবাহ্‌ করল । 
এই ব্যাপারে নবী ঈু্( কে জিজ্ঞাসা করা হল তিনি বললেন ঃ সেটি খাও । 


১ ০549 535 ও ৭:০৫. Y\A™ 
২১৮৬. পরিচ্ছেদ £ দাত, হাড় ও নখের সাহায্যে যবাহ্‌ করা যাবেনা 
৩০৪ ০৬ 2109০ ১6 BU) ১৪ খু ০6 Lf ৫৮০ Cio এ এ [হজ 
ভি NG পা EN IS HB lh IG 
[৫১১০] কাবীসা (র)...... রাফি' ইব্‌ন খাদীজ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ ফল বলেছেন $ খাও অর্থাৎ যা রক্ত প্রবাহিত করে তবে দাত ও নখের দ্বারা নয় । 


১৯১৪১ ৮10৮8 ১ OU. Y NAY 
২১৮৭. পরিচ্ছেদ ঃ বেদুঈন ও তাদের মত লোকের যবাহকৃত জন্তু 


১৭৬ বুখারী শরীফ 


75855 FED 


SHEE ৭০৯০০ UH ৩৯ 01 (156 ৩ ০৫6 dD ২৫৩ a 
4 উল 522 
১403 2১০" HAN ০৯১১০৪৪০০১০ 
[৫১১১] মুহাম্মদ ইবৃন 'উবায়দুল্লাহ্‌ (র)...... “আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, একদল 
লোক নবী জুল কে বলল ঃ কিছু সংখ্যক মানুষ আমাদের নিকট গোশৃত নিয়ে আসে । আমরা জানি 
না যে, পশুটির যবাহের সময় বিসমিল্লাহ বলা হয়েছিল কিনা । তখন নবী সুজ বললেন £ তোমরাই 
এতে বিসমিল্লাহ্‌ পড় এবং তা খাও । “আয়েশা (রা) বলেন ঃ প্রশ্নকারী দলটি ছিল কুফর থেকে নতুন 
ইসলাম গ্রহণকারী । ইমাম বুখারী (র) বলেন ঃ দারাওয়ারদী রে) “আলী (রা) থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন । আবু খালিদ ও তুফাবী (র) অনুরূপ বর্ণনা করেছেন । 
SS 40089 ০৮৯5) স্পা Jal on ৪৯) করি af SUS PU. Y NAA 
4 br ১৫০৬০) SS ৩ ৩1100 ০4৪) 5 তু) ০৫ ০৮16 
২0594 1 350 ৩529০ 013 5 ৮০ ৪১০৭ 2৮2৭৬ ০6 3 ৪০৯ 98) 
CEE LIS ০০৯০ BF FY Ly ATS 05) do AG LD এ তি ON 
AB ০৪৫ ০৮৫ ell) 
২১৮৮. পরিচ্ছেদ £ঃ আহলে কিতাবের যবাহকৃত জন্তু ও এর চর্বি । তারা দারুল হারবের হোক কিংবা 
না হোক । মহান আল্লাহ্র ইরশাদ £ঃ আজ তোমাদের জন্য পবিত্র জিনিসসমূহ হালাল করে দেওয়া 
হল । আহলে কিতাবের খাবার তোমাদের জন্য হালাল, তোমাদের খাবারও তাদের জন্য হালাল । 
মোয়িদাহ £ ৫) যুহরী রে) বলেছেন £ আরব এলাকার থৃস্টানদের যবাহকৃত পশুতে কোন দোষ 
নেই। তবে তুমি যদি তাকে গায়রুল্লাহ্র নাম পড়তে শোন, তাহলে খেয়ো না । আর যদি না শুনে 
থাক, তাহলে মনে রেখ যে, আল্লাহ্‌ তাদের কুফরীকে জেনে নেওয়া সত্তেও অনুরূপ বর্ণিত হয়েছে। 
82787729758 
3 - ৮৮০১৫ 0 dA ০৫ ০৯৬ of AS +১০ হচেছ (০ 580 51 GS [oi 
৪5857565475 


৮ HE lS 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৭৭ 


আবুল ওয়ালীদ (র)...... ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুগাফ্ফাল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমরা খায়বরের একটি কিল্লা অবরোধ করে রেখেছিলাম । এমন সময়ে এক ব্যক্তি-চর্বি ভর্তি একটি 
থলে ছুঁড়ে মারল। আমি সেটি তুলে নেয়ার জন্য ছুটে গেলাম। ফিরে তাকিয়ে দেখি নবী হল | 
তাকে দেখে আমি লজ্জিত হয়ে গেলাম । ইবুন আব্বাস রো) বলেছেন, ‘তাদের খাবার" দ্বারা তাদের 
যবাহ্‌্কৃত জন্ত বুঝান হয়েছে 
৬ 93১, ১০০ pl ৪550 org, 74 
৬.০ 02০8 2১৮ AL 4০৫) টি তা ৮ 4০ 5৮ 
2১৬) ৬ 09 Le OS ৪0) 48 4 ০১৫ 
২১৮৯, পরিচ্ছেদ ঃ যে জন্ত পালিয়ে যায় তার হুকুম বন্য জন্তুর মত। ইব্‌ন মাসউদ (রা) ও এ 
ফতোয়া দিয়েছেন। ইব্‌ন “আব্বাস (রা) বলেছেন $ তোমার অধীনস্থ যে জন্ত তোমাকে অক্ষম করে 


দেয়, সে শিকারের ন্যায় । যে উট কুয়ায় পড়ে যায় । তার যে স্থানে তোমার পক্ষে সম্ভব হয়, আঘাত 
২: 75 দা 


৮2 


245 ৮০৬ YAS 


EET TEEN ১৫ 
EO ee নি ০08 &। ৮565) 005 fo ff mn JG ৬০ 
HE LET 0 22328 0 52555 এ 
2 ৩5 696 ৯৮৮ af 755 58 OLB 5:05 03 ১৮৭1৮ 

-106১ 41958 
“আমর ইব্‌ন “আলী (র) রাফি" ইব্‌ন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
বললামঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা আগামী দিন শত্রুর সম্মুখীন হব, অথচ আমাদের কাছে কোন ছুরি 
নেই । নবী কুল বললেন £ তুমি ত্বরান্বিত করবে কিংবা তিনি বলেছেন ঃ তাড়াতাড়ি (যবাহ্‌) করবে । 
যা রক্ত প্রবাহিত করে এবং এতে আল্লাহ্র নাম নেওয়া হয়, তা খাও । তবে দাত ও নখ দ্বারা নয়। 
তোমাকে বলছি ঃ দাত হল হাড় আর নখ হল হাবশীদের ছুরি । আমরা কিছু উট ও বক্রী গনীমত 
হিসাবে পেলাম। সে গুলো থেকে একটি উট পালিয়ে যায়। একজন সেটির উপর তীর নিক্ষেপ 
করলে আল্লাহ্‌ উটটি আটকিয়ে দেন। তখন রাসূলুল্লাহ্‌ শুর বললেন £ এ সকল গৃহপালিত উটের 
মধ্যে বন্যপশুর স্বভাব রয়েছে । কাজেই তন্মধ্যে কোনটি যদি তোমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, 


তা হলে তার সাথে অনুরূপ ব্যবহার করবে ।- 
২৩ - | 


১৭৮ -. বুখারী শরীফ 


০১910 ৮559) (9 9 ০65১5 ik SUG দে) PINOUT. TNA 
RL RES ১20) is 
০ CH CO Ed ৬৭১৮৪ (৮513 5 Pl ৩৪ ০০১১৪ 
২৯০১৮ ৬ ১৪ ৩৮ ০০০ 09৬: ৮৯১ ১০34৪ 69৫। ০ Gr 5১8 
৬৯ ০০৪ 93: SBSH ০5০ ৩ ৫5৪ : প৪ ০১১ 5 (০8 055 
2৯০ 0835595819১ Uy Wd ০৩১ TA NPIL OF SAL dO) ৮ 
EE 5 fy ০৭৫ 213 ৪ তে 09) 5 ৮00 plod 22৪৭0 ৮০৬ ৮ of 


| ৮9৫49 
২১৯০. পরিচ্ছেদ £$ নহর ও যবাহ্‌ করা। আতা রে) এর উদ্ধৃতি দিয়ে ইবৃন জুরায়জ বলেছেন, 
গলা বা সিনা ব্যতীত যবাহ্‌ কিংবা নহর করা যায় না। (আতা (র) বলেন) আমি বললাম £ যে 
জন্তকে যবাহ করা হয় সেটিকে আমি যদি নহর করি, তাহলে যথেষ্ট হবে কি? তিনি বললেন ঃ 
হা। কেননা, আল্লাহ্‌ তা'আলা গরুকে যবাহ্‌ করার কথা উল্লেখ করেছেন । কাজেই যে জন্তকে 
নহর করা হয়, তা যদি তুমি যবাহ্‌ কর, তবে তা জায়িয। অবশ্য আমার নিকট নহর করাই 
অধিক পছন্দনীয় । যবাহ্‌ অর্থ হচ্ছে রগগুলোকে কেটে দেওয়া । আমি বললাম £ তাহলে কিছু 
রগকে অবশিষ্ট রাখতে হবে যেন হাড়ের ভিতরের সাদা রগ কাটা না যায়। তিনি বললেন £ 
আমি তা মনে করি না। তিনি বললেন ঃ নাফি' (র.) আমাকে অবহিত করেছেন যে, ইব্‌ন 
“উমর (রা) 'নাখ' থেকে নিষেধ করেছেন । তিনি বলেন £ ‘নাখ’ হল হাড়ের ভিতরের সাদা রগ 
কেটে দেওয়া এবং তারপর ছেড়ে দেওয়া, যাতে জন্তটি মারা যায়। আল্লাহ্‌ তা'আলা ইরশাদ 
' করেন $ “স্মরণ কর, মুসা যখন তার সম্প্রদায়কে বলেছিল £ আল্লাহ্‌ তোমাদের গরু যবাহ্‌ 
করতে আদেশ দিচ্ছন...... যদিও তারা যবাহ্‌ করতে উদ্যত ছিল না তবুও তারা সেটিকে 
' যবাহ্‌ করল" । (বাকারা £ ৬৭-৭১) পর্যস্ত। সাঈদ (র) ইব্‌ন আব্বাস (রা.) থেকে বর্ণনা 
করেনঃ গলা ও সিনার মধ্যে জবাহ্‌ করাকে জবাহ্‌ বলে । ইব্‌ন উমর, ইব্‌ন “আব্বাস ও আনাস 
(রা) বলেন ঃ যদি মাথা কেটে ফেলে তাতে দোষ নেই. 


বি হা 
36 ৬0০৬০ ৩০ US ৩ ৩4 dn ০৮০ A পলি সপ ভিলি ৭ 
১8665 


যবাহ করা, শিকার.করা.ও শিকারের সময় বিদ্মিল্লাহ্‌ বলা ১৭৯ 


খাল্লাদ ইব্‌ন ইয়াহইয়া রে)...... আসমা বিনৃত আবু বক্র (রা) থেকে বর্ণিত । তিনি বলেনঃ 
রাসূলুল্লাহ্‌ কুল -এর যুগে আমরা একটি ঘোড়া নহর করে তা খেয়েছি। 


১৪ ০৪ ৩ এ cd ১৪ [৬ ৯ নি ৬৮ ৩৮৩৬ [NN 


৮449 le Ll ০০ 88 Sn ০১০০ 


[৫১১৫] ইসহাক (র)...... আসমা. (রা) থেকে বর্ণিত। ভিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ জর -এর 
আমলে আমরা একটি ঘোড়া যবাহ্‌ করেছি। তখন আমরা মদীনায় থাকতাম । পরে আমরা 
সেটি খেয়েছি। 


A BR NRE EAE OM 


[4d 


| চারি 
[৫১১৬] কুতায়বা রে)......আসমা বিন্ত আবূ বক্র (র) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 


সর -এর আমলে আমরা একটি ঘোড়া নহর করেছি। এরপর তা খেয়েছি। 'নহর' কথাটির বর্ণনা 
এ সঙ্গে হিশামের সূত্র দিয়ে ওয়াকী ও ইব্‌ন উয়ায়না অনুরূপ বর্ণনা করেছেন। 


17724771757 «1৭৭ 

২১৯১. পরিচ্ছেদ ঃ পশুর অংগহানি করা, বেঁধে তীর দ্বারা হত্যা করা ও টাদমারী করা মাকরূহ 
EO ০6 ১ ০০৩06 40 oh 0 ১৪ 2৬ ১৫০ তা এপ 
০৮০৩1 (0 এ AIG 5৮5 ২৪১1৮ 55 ভি ক 9 
| - 
[৫১১৭] আবুল ওয়ালীদ (র)...... হিশাম ইবৃন যায়দ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি আনাস 
(রা)-এর সংগে হাকাম ইবন আইফ্যুবের কাছে গেলাম । তখন আনাস (রা) দেখলেন, কয়েকটি বালক, 
কিংবা বর্ণনাকারী বলেছেন, কয়েকজন তরুণ একটি মুরগী বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছে। আনাস 

(রা) বললেন ঃ নবী সুজ জীবজভ্তকে বেঁধে এভাবে তীর নিক্ষেপ করতে নিষেধ করেছেন। 


এধা 7 Ae Of ০৬৭ ডল পি ৬ এ এপ 


৮ 154: ৬০৬০ 8০৮4 


ভা সু ৫ 25505 ৮৮ পে ৬6০৮১ UE ঝা oo) ০৬ ১৪ ০০০১০৫ 


১৮০ বুখারী শরীফ 


ce eed 


EO LGA bE কি ১5 


571 % দে ০০০ 2892) Gn এ দেখ এ ০৯৯০ 


[5১৮] আহ্মাদ ইব্‌ন ‘ইয়াকুব রো)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি ইয়াহ্‌ইয়া 
ইব্‌ন সাঈদের কাছে গিয়েছিলেন । এ সময় ইয়াহ্‌ইয়া পরিবারের একটি বালক একটি মুরগীকে 
বেঁধে তার প্রতি তীর নিক্ষেপ করছিল। ইব্‌ন “উমর রো) মুরশীটির দিকে এগিয়ে গিয়ে সেটি 
. মুক্ত করে দিলেন। তারপর মুরগী ও বালকটিকে সংগে নিয়ে এগিয়ে গিয়ে বললেন, তোমরা 
তোমাদের বালকদের হত্যার উদ্দেশ্যে এভাবে বেঁধে পাখি মারতে বাধা দিও । কেননা, আমি 
নবী জজ থেকে শুনেছি £ তিনি হত্যার উদ্দেশ্যে জন্ত জানোয়ার বেঁধে তীর নিক্ষেপ করতে 
নিষেধ করেছেন। 


5৬ 


৬ ০৩ ০৮ 9 Re বা | ০২১৭ 


ore 


GB NB LE OH CB (৮ হজ, ৮০ 1১০০ ০০ 33 
৯১৮ ১০ নিউ ESTAR OUD SY Sn 
পা ০ Le Ih 
BAG 
[৫১১৯] আবু নু'মান (র)...... সাঈদ.ইব্‌ন জুবায়র (র) থেকে বর্ণিত। তিনি বললেন £ আমি ইব্‌ন 
উমর (রা) এর কাছে ছিলাম । এরপর আমরা একদল তরুণ, কিংবা তিনি বলেছেন, একদল মানুষের 
কাছ দিয়ে যাওয়ার সময় দেখলাম, তারা একটি মুরগী বেঁধে তার প্রতি তীর ছুঁড়ছে। তারা যখন ইব্‌ন 
উমর (রা)-কে দেখতে পেল, তখন তারা তা থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। ইব্‌ন উমর রো) বললেন ঃ এ 
কাজ কে করেছে? এ কাজ যে করে নবী ল্লুক্স তার উপর অভিশাপ দিয়েছেন । শুবা (র) থেকে 
সুলায়মান অনুরূপ বর্ণনা করেছেন। মিনহাল ইব্‌ন “উমার (রা) এর সূত্রে বলেন, যে ব্যক্তি পশুর 
অঙ্গহানি ঘটায় তাকে নবী গ্লু অভিসম্পাত করেছেন। 
232 দে JG ol তা ৬৫ ডি 99 মু ৫০ ০ Jk bi cS ০: 
| এ হাজত 4৪৪ 
[৫১২০] হাজ্জাজ ইবৃন মিনহাল...... আবদুল্লাহ্‌ ইব্‌ন ইয়াধীদ (রা)-এর সূত্রে নবী শু থেকে বর্ণিত 
আছে যে, তিনি লুটতরাজ ও অন্গহানি ঘটাতে নিষেধ করেছেন। 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৮১ 


চে ৮৫. ৫৭ 
২১৯২. পরিচ্ছেদ £ মুরগীর গোশত 
"৮৮০৯ 2 রত বি 


রে 403 0 |e 


ced © M. 


০৩০০৫০০৪৫০৯ 


৪১৩ 


Hi ১:৮০ 84085 5 ১৮৮১5, 


$ ৫ পা 


CES sl SIG dy ৭ Bs IY ১20৩2 


Ed 


MSs UN 2০১০০০৪০০১2 LL AS 0৪ জজ পে অত 5) 


কঃ 


০১০ sf ০408৮ 5 এ ৩০৩ ০৪৯ MAES HEE 2০ 


0. 


4 5, 5 এ 4 


780৮) EE EAS GG এ 
তে 25 | ৩1১৩৪ UTS / ৩4৮১ ৫৮5 3 01০৮5 5 এ 
25875 এ ডি এলে 


ইয়াহইয়া (র)...... আবূ মূসা আশ'আরী (রো) থেকে, বর্ণিত। তিনি বলেন,আমি 
নবী জর কে মুরগীর গোশত খেতে দেখেছি । আবূ মা'মার রে)...... থাহদাম (র) থেকে বর্ণিত। 
তিনি বলেন, আমরা আবূ মূসা আশ'আরী (রা) এর কাছে ছিলাম । জারমের এ গোত্র ও আমাদের 
মাঝে ভ্রাতৃত্ব ছিল। আমাদের কাছে খাবার আনা হল। তাতে ছিল মোরগের গোশ্ত । দলের 
মধ্যে লালচে রংয়ের এক ব্যক্তি বসা ছিল। সে খাবারের দিকে অগ্রসর হল না । আবু মূসা 
আশ'আরী রো) তখন বললেন £ এগিয়ে এসো, আমি নবী নল কে মোরগের গোশ্ত খেতে 
দেখেছি। সে বলল £ আমি এটিকে এমন কিছু খেতে দেখেছি, যে কারণে তা খেতে আমি 
অপছন্দ করি। তখন আমি কসম করেছি যে, আমি তা খাব না। তিনি বললেন £ এগিয়ে এসো, 


১৮২ | বুখারী শরীফ 


আমি তোমাকে জানাবো, কিংবা তিনি বলেছেন, আমি তোমাদের কাছে হাদীস বর্ণনা করবো ৷ 
আমি আশ‘আরীদের একদলসহ রাসূলুল্লাহ্‌ নটর -এর নিকট এলাম। এরপর আমি তার সামনে 
. এসে উপস্থিত হই যখন তিনি ছিলেন রাগাম্থিত। তখন তিনি বন্টন করছিলেন সাদাকার কিছু 
জানোয়ার। আমরা তার কাছে সাওয়ারী চাইলাম । তখন তিনি কসম করে বললেন £ আমাদের 
কোন সাওয়ারী দেবেন না এবং বললেন £ তোমাদের সাওয়ারীর জন্য দিতে পারি এমন কোন 
পশু আমার কাছে .নেই। তারপর রাসূলুল্লাহ্‌ বল. -এর নিকট গনীমতের' কিছু'উট আনা হল। 
তিনি বললেন £ আশ'আর্লীগণ-: কোথায়? আশ“আরীগণ কোথায়? আবূ মূসা আশ“আরী (রা) 
বলেনঃ এরপর তিনি আমাদের সাদাচুট বিশিষ্ট বলিষ্ঠ পাচটি উট দিলেন । আমরা কিছু দূরে গিয়ে 
অবস্থান করলাম। তখন আমি আমার সাথীদের বললাম ঃ রাসূলুল্লাহ্‌ লুল তার কসমের কথা 
ভুলে গিয়েছিলেন। আল্লাহ্‌র কসম যদি আমরা রাসূলুল্লাহ্‌ দল কে তার কসমের ব্যাপারে 
গাফিল রাখি, তাহলে আমরা কোন দিন সফলকাম হবো না। কাজেই আমরা নবী শক -এ 
নিকট ফিরে গিয়ে তাঁকে বললাম / ইয়া রাসূলাল্লাহ আমরা আপনার নিকট সাওয়ারী চেয়েছিলাম, 
তখন আপনি আমাদের সাওয়ারী দেবেম না বলে কসম করেছিলেন । আমাদের মনে হয়, আপনি 
আপনার কসমের কথা ভুলে গিয়েছেন। নবী লুল বললেন £ আল্লাহ্‌ নিজেই তো আমাদের 
সাওয়ারীর জানোয়ার দিয়েছেন। আল্লাহ্‌র কসম, আমি যখন কোম ব্যাপারে কসম করি, এরপর 
এ কাজ তার চাইতে মঙ্গলজনক মনে করি, তখন আমি মঙ্গলজনক কাজটিই করি 
বং কাফফারা দিয়ে হালাল হয়ে যাই। 
Ld ed SU. YN 
২১৯৩. পরিচ্ছেদ £ ঘোড়ার গোশৃত EE 
পরত ক প্‌ 6 তত ॥ ঙ পক . পতি 
৮ CG UL LE ৩ ০6 0৯ পি DULL এত cai Wi [EAT 
2 
[৫১২২] হুমায়দী (র)...... আসমা চাটি বা রাসূলুল্লাহ্‌ ঈল্্ -এর যুগে 
74 
প ৮ ese G30 a) [) ৪০৬০ ৪ 5655০ ০৫০ এ শি 
চে ad ৪5৪ ৪795-83-48 ৪5218558275 শে ৯ ৪০ ৪ রঙ 
৩৯১১ I (১৯০ SF I> (৮ Er ৬৫ ওর ০৩ 46 dl oo MAG of ৮৬ 
২ ১ ভা 
[৫১২৩] মুসাদ্দাদ (র)...... জাবির ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ খায়বারের 


দিনে নবী জুস গাধার গোশৃত খেতে নিষেধ করেছেন। আর ঘোড়ার গোশৃতের ব্যাপারে তিনি 
অনুমতি দিয়েছেন। 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৮৩ 


28 101 ৮৪ হন 05 28 AYE ০৯৭ (4 কব 
২১৯৪. পরিচ্ছেদ ঃ গৃহপালিত গাধার গোশৃত। এ ব্যাপারে নবী শর থেকে সালামা (রা) বর্ণিত হাদীস আছে 
| তে 2) PE 5055 BUS pI 55 dl এ Bk UT ৪৩০ এপ 
পে পর্ণ ‘oc bie ৪5 প্‌ AEA ¥ 720 
- FF CL IBS 0৭ ১৪৬৪ ভরি ৩৮ ৪ 
[৫১২৪] সাদাকা রে)...... ইবৃন “উমর {রা) থেকে বর্ণিত যে, খায়বরের দিন নবী হুর গৃহপালিত 
গাধার গোশত খেতে নিষেধ করেছেন । 

2. 5 ০০০২ ৪০ se Be e230 ৪ ০৩6 ০ 8 পপ 
28৮0 JU ঞ। ০৩ ৩৪ 0৫ ৮৮ di Ah LF ভি ৩০৬ ০৪ এত [5০ 
ELE JU, # SU ELE ০ 4০00 08 এ * LAIN 5 

| 04 bf এ 
[৫১২৫] মুসাদ্দাদ (র)...... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত যে, নবী নুর গৃহপালিত গাধার গোশৃত 


খেতে নিষেধ করেছেন । ইবন্‌ মুবারক, উবায়দুল্লাহ (র) সূত্রে নাফি' থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
উবায়দুল্লাহ্‌ সালিম সুত্রে আবূ উসামা রে) অনুরূপ বর্ণনা করেছেন। 

এয়ার পপ ৮ ৪ পি নীতা, প রর পা ৪০ St oe ৪:2৪ 

te ill ০০ উঠ 1৮০১ ৮০3 6 Sl ৮৯০ 6 ০৪ পি ৬৪ ৮৮ ৮০৮ 

1240 ৮৭১ ০ 

[৫১২৬] “আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ রে)...... 'আলী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, খায়বারের বছর নবী 

নলের মুত্'আ (স্বল্লকালের জন্য বিয়ে করা) থেকে এবং গৃহপালিত গাধার গোশ্বত খেতে নিষেধ করেছেন । 

৬ ঞ৪ ০ 82:০৯:27 পরতে এ ৪০ 120 02 পার্জ ০ 

৮৬ ১০০6 ১89494353০৪ ০৪ সে পভ ক bl SU এপ 

৪০ 2 5B 0 2 ডর 23° ৪70৪০ চি ‘6, 5 bey ৪০ 

০১] (১০ SS ৩০১ PO CF তি CAH SE ৩৩ এ সি 

[৫১২৭] সুলায়মান ইব্‌ন হারব (রা)...... জাবির ইবৃন ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । তিনি বলেনঃ 


খায়বারের দিন নবী লজ গাধার গোশৃত খেতে নিষেধ করেছেন। তবে ঘোড়ার গোশ্ত খেতে 
অনুমতি দিয়েছেন। | 


1515 Fae পপ প 9 ৪. হেত Coed ec pe ৩ ৩6৫ ৫. 5 পভ ৫ 
ও ভা 0113 921 ০৮ SAF ৬ UU ফট ০6 ৬ ৩০৩ ১০০০৮ শত | ০১ 
132° osteo. 2 Lele Ate Le 
- ০ > FH sl রঃ ১৩ (৮৫ Bl ৬০১ 


১৮৪ £3 বুখারী শরীফ 


[৫১২৮] মুসাদ্দাদ ((র)...... বারা'আ ও ইবৃন আবু আওফা (রা) থেকে বর্ণিত । তারা বলেন ঃ নবী 
কলর গাধার গোশৃ্ত খেতে নিষেধ করেছেন। 

প্‌? প্‌ ৬ প্‌ পা মিরা 2৬৬ PEE Et GER Ls 0 পুত, - 
রন কপার 14৩ 2 টি ০৩০৮] ১৮৮৭ 


৮5 


29 ৩৫ SE 0৪3 Sy Sl ৮১০১০ 08, ০০৩৫০ nf Ys) 


ot EE U0 চে এ 

[৫১২৯] ইসহাক (র)...... আবূ সা'লাবা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ লু 
গৃহপালিত গাধার গোশ্ত খাওয়া হারাম করেছেন । ইব্ন শিহাব (র) থেকে যুবায়দী ও উকায়ল 
অনুরূপ বর্ণনা করেছেন । যুহরী (র)-এর বরাত দিয়ে মালিক, মা*মার, মাজিশুন, ইউনুস ও ইব্‌ন 
ইসহাক বলেছেন যে, নবী সর দাত বিশিষ্ট সকল হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন । 
oR Ho Lh ot গে ৮৬৯ এ UT SC Ls ২০ এন 
Hie ote FTL LT IE ee ০ HE BID 0া 26 dor) ১০১০ ০ 
১48 ৪ ৪৯৪ GE GG ৮৭ ৮9৬ 2৮ "৪8০4 lf 
১ ৪ hor, ৮5 ০৯) ৬ 24১3 ০০৯০ cs 75 4১১ এ 

৯ 
[৫১৩০] মুহাম্মদ ইব্‌ন সালাম (র)...... আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, 
রাসূলুল্লাহ্‌ কই -এর কাছে জনৈক আগন্তক এসে বলল £ গাধাগুলো খেয়ে ফেলা হচ্ছে । তারপর 
আরেকজন আগন্তক এসে বলল ঃ গাধাগুলো খেয়ে ফেলা হচ্ছে। তারপর আরেকজন আগস্তক এসে 
বলল ঃ গাধাগুলোকে নিঃশেষ করে দেওয়া হচ্ছে । তখন নবী কলহ ঘোষণাকারীকে ঘোষণার আদেশ 
দিলেন। সে লোকজনের মধ্যে ঘোষণা দিল ঃ আল্লাহ্‌ ও তীর রাসূল তোমাদের গৃহপালিত গাধার 
গোশৃত খেতে নিষেধ করেছেন। কেননা, এগুলো ঘৃণ্য । তখন ডেকচিগুলোকে উলটিয়ে দেয়া হল, 
অথচ তাতে গোশৃত টগবগ করছিল। 


0১১ A i ৫৭০৪2৮5০৪১৫ ও ৪৮০ £ [ন] 
৫ না 


b 


তা 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা | ১৮৫ 


[৫১৩১] ‘আলী ইবুন ‘আবদুল্লাহ্‌ (র)...... আমূর (র) থেকে বর্ণিত যে, আমি জাবির ইবৃন যায়দকে 
জিজ্ঞাসা করলাম $ লোকজন মনে করে যে, রাসূলুল্লাহ লু গৃহপালিত গাধার গোশত খেতে নিষেধ 
করেছেন। তিনি বললেন ঃ হাকাম ইব্‌ন আম্র গিফারীও বসরায় আমাদের কাছে এ কথা বলতেন । 
কিন্তু বিজ্ঞ ইব্‌ন “আব্বাস (রা) তা অস্বীকার করেছেন। তারপর তিনি এ আয়াতটি তিলাওয়াত 
করেছেনঃ “বলুন আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে, লোকজন যা আহার করে তার মধ্যে 
আমি কিছুই নিষিদ্ধ পাই না,...... শেষ পর্যন্ত। (সুরা আন'আম £ ১৪৫) ' 

CE oe UGS YS SS Y'১৭০ 
২১৯৫. পরিচ্ছেদ ঃ মাংসভোজী সর্বপ্রকার হিংস্র জন্তু খাওয়া ' 


৮২১৯০ nl gh ১৪ ৮৮৫৯ yi of IL Lf ny Gf dds ৪০৬ [ory 
FY ১০ 


* (০5৩56 558 JG এক 91250 2 is গা 


- EAD ০৮ ০৮১৯১) EE Ly 55৫ ০৮5 ৩ 
[৫১৩২] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... আবূ সা'লাবা রো) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 
রাসূলুল্লাহ্‌ হল দাত বিশিষ্ট সর্বপ্রকার হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন। যুহরী রে) থেকে ইউনুস, 
মা'মার ইব্‌ন উয়ায়না ও মাজিশূন অনুরূপ বর্ণনা করেছেন। 
22১০৫ SU. YA" 
২১৯৬. পরিচ্ছেদ £ মৃত জন্ত্র চামড়া i 
‘I 2 


টি ০১৮৫ Gf ঝ এ STG 0 di ৪0 ৮৮৮ 
৮৮056919549 7505 ES % di 4১০) 
i 


[৫১৩৩] যুহায়র ইবৃন হারব (র)......'আবদুল্লাহ্‌ ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ 
সস একটি মৃত বক্রীর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন £ তোমরা এটির চামড়াটি কেন 
কাজে লাগালে না? লোকজন উত্তর করল $ এটি মৃত জানোয়ার । তিনি বললেন $ শুধু তার খাওয়া 
হারাম করা হয়েছে। 

JS ৩5৪ 2 না $০ [57] 


৪০০ PEE HU CoS 


28 


২৪- 


১৮৬ | বুখারী শরীফ 


[৫১৩৪] খাত্তাব ইবৃন “উসমান (র)...... ইব্ন “আব্বাস রো) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদা 
নবী জর একটি মৃত বক্রীর “পাশ দিয়ে যাচ্ছিলেন? তখম তিমি বললেন £ এটির মালিকদের কি 
হলো, যদি এটির চামড়া থেকে তারা উপকার গ্রহণ করত! 
ssi ৮1৭৬ 

২১৯৭. পরিচ্ছেদ $ কল্তুরী 
৮৬৮১ পতি ৪৬০০ ৩০ নেকি ৬ ৯০৬ 
Ly ০৬ YG SY MEL CLES tp 5৪ ০১০5 9৩ ০৩ VIA পে ১৪ ৪৮ 

্‌ ৯১০ 9 (2 ১৮ ০০৮ জম আও 
[৫১৩৫] মুসাদ্দাদ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সর বলেছেনঃ 
কোন আঘাত প্রাপ্ত লোক যে আল্লাহর পথে আঘাত পায়, সে কিয়ামতের দিন এমতাবস্থায় আসবে যে, 
তার ক্ষত স্থান থেকে টকটকে লাল রক্ত ঝরছে এবং তার সুগন্ধি হবে কন্তুরীর সুগন্ধির ন্যায়। 


৬9 পচ পি ডি মরি ০6 মে সিল ১ ০ ১০০০ ৪৬ [জট 
লী I Mandl YE 1৮5৩ 0০ চাদ JE ISH 256 2৪ ৮ 
৮৮০ ক ০৯৪ 309 5 6৬ এ 4১ ০৬৭ এ FEEDS 

cs ৬৭১ ৩৩৪ ১4) UE GA fy ১ ৩ 
[৫১৩৬] মুহাম্মদ ইবন আলা (র)..... আবূ মূসা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
হর বলেছেন £ সংসঙ্গী ও অসৎ সঙ্গীর উপমা হল, কন্তুরী বহনকারী ও কামারের হাপরের ন্যায় । 
মৃগ-কন্তুরী বহনকারী হয়ত তোমাকে কিছু দান করবে কিংবা তার কাছ থেকে তুমি কিছু খরিদ করবে 


কিংবা তার কাছ থেকে তুমি লাভ করবে সুবাস । আর কামারের হাপর হয়ত তোমার কাপড় পুড়িয়ে 
দেবে কিংবা তুমি তার কাছ থেকে পাবে দুর্গন্ধ । 


৬)০ ৫,৭৭4, 
২১৯৮, পরিচ্ছেদ £ খরগোশ 
০81, ১৩ 46 ঞ। ৮৮০ LR A on 0৬৬ 5 ধু ৩৬ 29 পা ৪৩ [লা 
Gb db পা এ] ৬ ৩৬৭ ৩০৮০1৯৪0৬০৪ 0085 পুল ০০১ ৩০ 
ক চে 5 4৮097 i ss 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৮৭ 


[৫১৩৭] আবুল ওয়ালীদ (র)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমরা 'মাররুয্‌ 
যাহরান' নামক স্থানে একটি খরগোশ ধাওয়া করলাম । তখন লোকজনও এর পেছনে ছুটল এবং 
তারা ক্লান্ত হয়ে পড়ল । এরপর আমি সেটিকে ধরতে সক্ষম হলাম এবং আবূ তালহার নিকট নিয়ে 
এলাম ৷ তিনি এটিকে যবাহ্‌ করলেন এবং তার পিছনের অংশ কিংবা তিনি বলেছেন £ দুই রান 
নবী হৰ. এএর কাছে পাঠিয়ে দিলেন এবং তিনি তা গ্রহণ করুলেন। 
| ০৮৫.৮ )৭৭ 
২১৯৯. পরিচ্ছেদ $ গুঁই সাপ 
JG ১৫১ ৩ ৬6 Cie ডি 0 2৭ এ ৫০ ০৮০4 ৮ ny এপ [oA] 


| শা 


নে Vado Fe ES ৮৮) 2 Ee 
মূসা ইবন ইসমাঈল (র)...... ইব্‌ন ‘উমর রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
দুৰ বলেছেন $ গুঁই সাপ আমি খাই না, আর হারামও বলিনা। 


৪ 4 ৪০ ৮:51 ৪০ ক ৪ 2 cee ‘ie শি er ER 
০৫৭ ৮ ফল af শত ০৪ ১৮ UL ৩6 মদ LY dn এ ৩৭৮ [or 


cece co ee % EE 2 ৮18 ৪ ec ede lod প্‌ id “ ৬৬ ৬০ 
ils 2 এ 0১৮১ ০০ ০১ বাঁ 990 ০৫ DE ৩৮ ডে BP) ৮৬৪ AG 
AE AS RON Fo ‘ ৪৩ রে ৪ ৮891৮ ৬7 AH eS; ৪ রঃ রা - 7 
প্‌ « ক পা প্‌ প প ৪ « 


l 2 cde 8 or 


BIL ৫১৮০৮ ৪ x 52 ০5০ ৮০ % এ JUN 
4৫0 7০3 YS IG ০9৩ ৪১৮৪ 5 ৪5 ০০৫ ১৮ ৮ 5৪93 9 
চি 1 ০১৮১৪ 
[৫১৩৯] "আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা (র)...... খালিদ ইব্‌ন ওয়ালীদ (রা) থেকে বর্ণিত । তিনি 
রাসূলুল্লাহ্‌ লু -এর সংগে মায়মূনা (রা)-এর গৃহে গেলেন । সেখানে ভুনা করা গুঁই পেশ করা 
হল। রাসূলুল্লাহ্‌ ল্ল্র্ সে দিকে হাত বাড়ালেন । এ সময় জনৈকা মহিলা বলল ঃ রাসূলুল্লাহ্‌ দুরু কে 
জানিয়ে দাও, তিনি কি জিনিস খেতে যাচ্ছেন । তখন তারা বলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! এটি গুঁই সাপ। 
রাসূলুল্লাহ্‌ লু শুনে হাত সরিয়ে নিলেন। খালিদ (রা) বলেন, আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! এটি 
কি হারাম? তিনি বললেন ঃ না, হারাম নয় । তবে আমাদের অঞ্চলে এটি নেই। তাই আমি একে ঘৃণা 
করি। খালিদ (রা) বলেন £ এরপর আমি তা আমার দিকে এনে খেতে লাগলাম । আর 
রাসূলুল্লাহ্‌ লক তাকিয়ে দেখছিলেন । 
৬) bl ০০০৭ Bd ০৪) 3! প্ঘ. ডু» ২ 
২২০০. পরিচ্ছেদ £ যদি জমাট কিংবা তরল ঘিয়ের মধ্যে ইঁদুর পড়ে 


১৮৮ বুখারী শরীফ 


৪০55৬ ৪০/ নিলে LER so ০8০ ত পরতে ত # ৬৫ রর পে ৫ 
এ If Cn নে রর 


লতি পরত 552০5 2 £22 ৪ 


রাতের নিত ধা ৫% 
৩ 9০০ 3 5৩ LENSE GAMERS ৩ IGT চে ১6 Ef এ 


এ 
[৫১৪০] হুমায়দী রে) হারা মায়মূনা রো) থেকে বর্ণিত। একটি ইদুর ঘিয়ের মধ্যে পড়ে মরে 
গিয়েছিল। তখন নবী সুজ -এর কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ঃ ইদুরটি এবং 
তার আশ-পাশের অংশ ফেলে দাও। এরপর তা খাও । সুফিয়ান (র)-এর কাছে জিজ্ঞাসা করা হয় 
যে, মা'মার এ হাদীসটি যুহরী, সা'ঈদ ইবৃন মুসাইয়্যাব, আবু হুরায়রা (রা)-এর সনদে বর্ণনা করেন। 
তিনি বললেন ঃ আমি যুহরী (র)কে বলতে শুনেছি যে, তিনি “উবায়দুল্লাহ্‌. ইব্‌ন ‘আব্বাস, মায়মূনা 
(রা) সূত্রে নবী সুর থেকে বর্ণনা করছেন। তিনি আরো বলেন যে, আমি যুহরী থেকে উক্ত সনদে এ 
7 


2১5০ 50586585700 55 5755 Bs FS 

-90 9:6৮ & ৯২৬ ১০৬ ০০৫16 ০১৯০ ৫ ৮৮ ৩২৮0 ১০০ gE 
[৪১] 'আবদান র)...... যুহরী রে.)কে জিজ্ঞাসা করা হয় জমাট কিংবা তরল তৈল বা 
ঘিয়ের মধ্যে ইদুর ইত্যাদি জানোয়ার পড়ে মারা গেলে তার কি হুকুম? তিনি বললেন £ আমাদের 
কাছে “উবায়দুল্লাহ্‌ ইব্‌ন আবদুল্লাহ্‌ সূত্রে হাদীস পৌছেছে যে, ঘিয়ের মধ্যে পড়ে একটি ইদুর মারা 
গিয়েছিল, সেটির ব্যাপারে রাসূলুল্লাহ্‌ শর্ত আদেশ দিয়েছিলেন, ইদুর ও এর সংলগ্ন অংশ ফেলে 
দিতে, এরপর তা ফেলে দেওয়া হয় এবং খাওয়া হয়। 


283৩০ op Bl AEE ০৪ ৮৫৮ ০7 ১৪ ৬০০ ES ও ২5৩ SA এ (2০ [৩২ 
৩ ৩ ০৬৮ ৪১১ ০৮ sh 04৮ Eb ৮৫ এ। ০০০ ৮১০০০ AG ০ 

26781 
[৫১৪২] ‘আবদুল আযীয ইব্‌ন “আবদুল্লাহ্‌ রে)...... মায়মূনা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 
রাসূলুল্লাহ্‌ করলেন -কে জিজ্ঞাসা করা হয়েছিল এমন একটি ইদুর সম্পর্কে যা ঘিয়ের মধ্যে পড়েছিল । 


তখন তিনি বলেছিলেন ঃ ইদুরটি এবং তার আশ পাশের অংশ ফেলে দাও এবং অবশিষ্ট অংশ খাও। 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা | ১৮৯ 


yall dd ৮1) ৯500 EU. YY) 

২২০১. পরিচ্ছেদ £ পশুর মুখে চিহ্ন লাগানো ও দাগানো 
ANS ILE ০০০1০ ১6 ধু ০ ৯৮% ৩ dt 2k ৩৩ [জল] 
০. ভা ভরত ০6 0৮ ৩১ 5 5১১ 
ূ OE OH 
'উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মূসা (র)...... ইব্‌ন “উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি জানোয়ারের 
মুখে চিহ্ন লাগানোকে মাকরূহ মনে করতেন। ইব্‌ন উমর (রা) আরো বলেছেন ঃ 
নবী হুল জানোয়ারের মুখে প্রহার করতে নিষেধ করেছেন। আনকাবী (র) হানযালা সূত্রে 
কুতায়বা (র) অনুরূপ বর্ণনা করেন। তিনি বলেন £ “০)১-০/। ৮/7” অর্থাৎ মুখে প্রহার করতে 

নিষেধ করেছেন। 

Bd ৫ ০৯০ ৩৩ A ১৮ AD of ০৩৯ ১৪ খু Bi আসে 8 ৫০ [জন 
ভগ ভি 9৬০০ be আসি এ মত তে 9০ SEY 
[৫১৪৪] আবুল ওয়ালীদ (র)...... আনাস (রো) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি আমার এক 
ভাইকে নিয়ে নবী শুর -এর কাছে গেলাম, যেন তিনি তাকে তাহনীক করেন অর্থাৎ খেজুর বা অন্য 
কিছু একবার চিবিয়ে তার মুখে দিয়ে দেন। এ সময়ে তিনি তাঁর উট বাঁধার স্থানে ছিলেন। তখন অমি 
তাঁকে দেখলাম তিনি একটি বক্রীর গায়ে চিহন লাগাচ্ছেন। বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি 

(হিশাম) বলেছেন ঃ “বক্রীর কানে চিহ লাগাচ্ছেন।' 


পা 
চি 


{ EE HE ENE রর 
৮৮০৮০১০0৭১4 305 ৭ HD 25 ৫9 তত গু ভা ১৭ 

2.5 25756728872 EM EE AR SO TERS HS 

897221 Syd এস ও) 4১১ ০০১৬ 933৬ ভা ০6 Sl) ১০৭ 45 
২২০২. পরিচ্ছেদ ঃ কোন দল মালে গনীমত লাভ করার পর যদি তাদের কেউ সাথীদের অনুমতি 
ছাড়া কোন বক্রী কিংবা উট যবাহ্‌ করে ফেলে, তাহলে নবী সুর থেকে বর্ণিত রাফি' (রা)-এর 
হাদীস অনুসারে সেই গোশৃত খাওয়া যাবে না। চোরের যবাহকৃত পশুর ব্যাপারে তাউস ও ইকরিমা 
(র) বলেছেন, তা ফেলে দাও 


7:24 ৪ ০০০৬০ Le 3010 পুত ০ ৬৫ ex 2০ 6:28 পু ০ 
fb) pn Le ৩৮ ও ১০৮ ও আপ ৩০৬ ০০১৪ চা ৩০০ ১০৮ ৩০৬ [5555] 


পপ AE) ৬ পঞ ৪5 ০০ প্‌ 
পপ ১0৫৩০ PE ৪০ 21215 গর 2 512 7102 রে ৪. £2. ec ef 
"৭ ৩ পপি ৬ ০০ AY এ জন] ৪ UU dS ১ ৩৬০ ০৪৬ ১6 al 


১৯০ - | | | বুখারী শরীফ 


6°’ পা 


: ৬২১৮৮ NE Ot LB 32 ৬৮ HSCS de ০2578155575 
ও ০৩৭ ০ LL ১৩৮০ Ey TE GS চে এটি ০55 ০০ এ 


2 1৪. 1" 
৭১০ ০৫০৪ ৩১ দে ০ ০৬৪6 UD 1523 bora ১০৩) ০৪1 2 8 


৬ ৯ ৯ pie Fo 0 cf ie ১1550519956 2 0 

15 fe LSS bb go Ps ০5 25 ১4136 055০ ০4] 
[৫১৪৫] মুসাদ্দাদ (র)...... রাফি' ইবৃন খাদীজ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী হল কে 
বললাম । আগামী দিন আমরা শক্রর মুকাবিলা করবো; অথচ আমাদের সঙ্গে কোন ছুরি নেই । তিনি 
বললেন ঃ সতর্ক দৃষ্টি রাখো কিংবা তিনি বলেছেন, জলদি করো । যে জিনিস রক্ত বহায় এবং যাতে 
আল্লাহ্র নাম নেওয়া হয়, সেটি খাও ৷ যতক্ষণ না সেটি দাত কিংবা নখ হয়। এ ব্যাপারে তোমাদের 
জানাচ্ছি, দাত হলো হাড়, আর নখ হলো হাবশীদের ছুরি ৷ দলের দ্রুতগামী লোকেরা আগে বেড়ে 
গেল এবং গনীমতের মালামাল লাভ করল । নবী স্ক্র ছিলেন লোকজনের পেছনে । তারা ডেকচি 
চড়িয়ে দিল। নবী লু এসে তা উল্টিয়ে দেওয়ার নির্দেশ দিলেন, তারপর সেগুলো উল্টিয়ে দেয়া 
হল। এরপর তিনি তাদের মধ্যে মালে গনীমত বন্টন করলেন এবং দশটি বক্রীকে একটি উটের 
সমান গণ্য করলেন । দলে অগ্রবর্তীদের কাছ থেকে একটি উট ছুটে গিয়েছিল । অথচ তাদের সংগে 
কোন অশ্বারোহী ছিল না। এ অবস্থায় এক ব্যক্তি উটটির প্রতি তীর নিক্ষেপ করলে আল্লাহ্‌ উটটিকে 
থামিয়ে দিলেন। তখন নবী নল বললেন £ এ সকল চতুষ্পদ জন্তুর মধ্যে বন্য পশুর স্বভাব রয়েছে। 
কাজেই, তন্মধ্যে কোনটি যদি এরূপ করে, তাহলে তার সংগে অনুরূপ ব্যবহার করবে । 


129 ৮৮৮৯1 599 4 es ৮6০ UB 508 তথ 219] শত 
- 3% প্র SO 
২২০৩. পরিচ্ছেদ $ কোন দলের উট . ছুটে গেলে তাদের কেউ যদি সেটিকে তাদের উপকারের 


উদ্দেশ্যে তীর নিক্ষেপ করে এবং হত্যা করে, তাহলে রাফি' (রা) থেকে বর্ণিত নবী নু -এর 
হাদীস অনুযায়ী তা জায়েয 


LEG পবা লাগ 1030০ 
০ ৫ রা by) 


যবাহ করা, শিকার করা ও শিকারের সময় বিস্মিল্লাহ্‌ বলা ১৯১ 


LN TE IG BLISS 04195 5 Sf ON «ভি DET ৯ পেস 
[৫১৪৬] মুহাম্মাদ ইব্‌ন সালাম (র)...... রাফী' ইব্‌ন খাদীজ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন. এক 
সফরে আমরা নবী জু -এর সংগে ছিলাম । তখন উটগুলোর মধ্য থেকে একটি উট পালিয়ে যায়। 
তিনি বলেন, তখন এক ব্যক্তি সেটির প্রতি তীর নিক্ষেপ করলে আল্লাহ্‌ সেটিকে থামিয়ে দেন । তিনি 
বলেন, এরপর নবী লন্ত বললেন £ এ সকল জন্তুর মধ্যে বন্য পশুর.চাঞ্চল্য আছে । সুতরাং 
তারমধ্যে কোনটি তোমাদের উপর প্রবল হয়ে উঠলে সেটির সংগে অনুরূপ ব্যবহার করো । তিনি 
বলেন, আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা অনেক সময় যুদ্ধ অভিযানে বা সফরে থাকি, যবাহ্‌ 
করতে ইচ্ছা করি কিন্তু ছুরি থাকে না । তখন নবী শুক্রক্ক বললেন £ আঘাত করো এমন জিনিস দ্বারা 
যা রক্ত প্রবাহিত করে অথবা তিনি বলেছেন ঃ এমন জিনিস দ্বারা যা রক্ত ঝরায় এবং যার উপরে 


আল্লাহ্‌র নাম নেওয়া হয়েছে সেটি খাও, তবে দাত ও নখ ব্যতীত । কেননা দাত হল হাড়, আর নখ 
হল হাবশীদের ছুরি । 


৮০০৮০৮1959০ SAG: SW 45৭ Rast JS ৮৫ MARS 
০০০৭১ 
৪০০5 ETE 
টিতে নিল যি 


প৬র৪ পরত s 3 
ET Fd 


SER EY 521 2০ pbb ৩৬ ০০০4 2 esl ud তি ৬ 
১৮১১৬ 3366 2৬ 25 ১০ এ » ০৭ 02 5 ৮৯১ BS ১১৩ od 
১! 41 4৯ A Eb 3 ১৩ dl ৮0১ ৩০19৩ ৩১ ০ ৮৮১ ১১৬ ৬৫১ 


৬৭ Yt নি চা রিকি পভ বির, চি 5 + কা. ES GG GE 
4A al by 273d শন) (০03 বি ৮৩ ৫০৮ ৩০১০ ১৩ শি 
পরি এল পু ৩৩ EE 2. 228 = 

৮১০১ HOG ১৩ 9১৮০৪ ১৮৮ ১৪ 


১৯২ | বুখারী শরীফ 


২২০৪. পরিচ্ছেদ $ অনন্যোপায় ব্যক্তির খাওয়া। আল্লাহ্‌ তা'আলার বাণী £ “হে মু'মিনগণ, 
তোমাদের আমি সেসব পবিত্র বস্তু দিয়েছি তা থেকে তোমরা আহার কর, এবং আল্লাহর নিকট 
কৃতজ্ঞতা প্রকাশ কর। যদি তোমরা শুধু তারই ইবাদত কর। নিশ্চয় আল্লাহ্‌ মৃত জন্তু, রক্ত, শূকর 
-মাংস এবং যার উপর আল্লাহর নাম ব্যতীত অন্যের নাম উচ্চারিত হয়েছে, তা তোমাদের জন্য 
হারাম করেছেন। কিন্তু যে অনন্যোপায় অথচ নাফরমান কিংবা সীমালংঘনকারী নয়, তার কোন 
পাপ হবে না (২ $ ১৭২-১৭৩)। আল্লাহ আরো বলেন £ তবে কেউ পাপের দিকে না ঝুঁকে . 
ক্ষুধার তাড়নায় বাধ্য হলে ...... (৫ £৩) । আল্লাহ্‌ আরো বলেন ঃ তোমরা আল্লাহর নিদর্শনে 
বিশ্বাসী হলে, যে জন্তুর উপর তীর নাম নেওয়া হয়েছে, তা আহার কর । তোমাদের কী হয়েছে 
যে, যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে, তোমরা তা আহার করবে না? যা তোমাদের জন্য. 
নিষিদ্ধ তা তিনি বিশেষভাবে-ই তোমাদের নিকট বিবৃত করেছেন তবে তোমরা নিরুপায় হলে তা 
আলাদা । অনেকে অজ্ঞানতাবশতঃ নিজেদের খেয়াল-খুশী দ্বারা অবশ্যই অন্যকে বিপদগামী 
করে; আপনার প্রতিপালক সীমালংঘনকারীদের সম্বন্ধে সবিশেষ অবহিত (৬ 8 ১১৮-১১৯)। 
আল্লাহ্‌ আরো বলেন £ “বলুন, আমার প্রতি যে প্রত্যাদেশ হয়েছে তাতে লোকে যা আহার করে 
তার মধ্যে আমি কিছুই নিষিদ্ধ পাই না, মরা, বহমান রক্ত ও শৃকরের মাংস ব্যতীত - কেননা, 
এটা অবশ্যই অপবিত্র”- অথবা যা অবৈধ, আল্লাহ্‌ ছাড়া অন্যের নামে উৎসর্গের কারণে; তবে 
কেউ অবাধ্য না হয়ে এবং সীমালংঘন না করে তা গ্রহণে নিরুপায় হলে, আপনার প্রতিপালক 
ক্ষমাশীল, পরম দয়ালু। (৬ £ ১৪৫) 

আল্লাহ্‌ আরো বলেন ঃ আল্লাহ্‌ তোমাদের যা দিয়েছেন তার মধ্যে যা বৈধ ও পবিত্র তা তোমরা 
আহার কর এবং তোমরা যদি কেবল আল্লাহরই ইবাদত কর, তবে তার অনুগ্রহের জন্য 
কৃতজ্ঞতা প্রকাশ কর। আল্লাহ্‌ তো কেবল মরা, রক্ত, শৃুকর-মাংস এবং যা যবাহকালে আল্লাহর 
পরিবর্তে অন্যের নাম নেওয়া হয়েছে, তা-ই তোমাদের জন্য হারাম করেছেন। কিন্তু কেউ 
অন্যায়কারী কিংবা সীমালংঘনকারী না হয়ে অনন্যোপায় হলে, আল্লাহ্‌ তো ক্ষমাশীল, পরম 
দয়ালু (১৬ £১১৪-১১৫)। 


৮০৬০৫ 
কুরবানী অধ্যায় 


৫6257 :2 457 বা Neda EOE 29 

By 44০ ৯9 চা) 0৬১ মু গু SU YY 
২২০৫, পরিচ্ছেদ ॥ কুরবানীর বিধান ইব্‌ন উমর রা) বলেছেনঃ কুরবানী সুন্নাত এবং স্বীকৃত প্রথা 
৩ কাস ০৫ (1 ১০ ৪৩ ও ০৬ ও এ ৮১০ ৪ অন 


১7755555785 585118558755 


পতিত 


£ ৩ 


০৫ TS AS ০৯৭ 95 ৫৮ 95 ৩555 EE শে ১৬ 4 ০5 5৮৩ 
৮ Gh 38 se কন 9৬ তডি By GBI AS og GD) 
NEB IG 9০0 ০০ ৫৩ ০৮০ ০৩ * BAN সি ৩০৯ 

th Ly SLY ৮৪০ 
[8৪৭] মুহাম্মাদ ইব্‌ন বাশৃশার র)...... বারা" (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী হল 
বলেছেন £ আমাদের এ দিনে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো তা হল সালাত আদায় করবো । 
এরপর ফিরে এসে আমরা কুরবানী করবো । যে ব্যক্তি এভাবে তা আদায় করল সে আমাদের 
নীতি অনুসরণ করল । আর যে ব্যক্তি আগেই যবাহ্‌ করল, তা এমন গোশ্তরূপে গণ্য যা সে তার 
পরিবার পরিজনের জন্য আগাম ব্যবস্থা করল । এটা কিছুতেই কুরবানী বলে গণ্য নয় । তখন আবু 
বুরদা ইব্‌ন নিয়ার (রা) দাড়ালেন, আর তিনি (সালাতের) আগেই যবাহ্‌ করেছিলেন । তিনি 
বললেন £ আমার নিকট একটি বক্রীর বাচ্চা আছে । নবী লুপ বললেন ঃ তাই যবাহ্‌ কর । তবে 
তোমার পরে আর কারোর পক্ষে তা যথেষ্ট হবে না । মুতাররাফ বারা’ (রা) থেকে বর্ণনা করেন, 
নবী লই বলেছেন £ যে ব্যক্তি সালাতের পর যবাহ্‌ করল তার কুরবানী পূর্ণ হলো এবং সে 
মুসলমানদের নীতি পালন করলো । 


১৯৬ বুখারী শরীফ 


dE) ML এ ০০ 2৩০৮ Lp oH ০৪১৭ ৩০ 51 
49.5 


ALL Es রা 


৪2৪2 


শো এ জা | 
[৫১৪৮] মুসাদ্দাদ (র)...... el RG La AEP SET 
কক্স বলেছেন £ যে ব্যক্তি সালাত আদায়ের আগে যবাহ্‌ করল সে নিজের জন্যই যবাহ্‌ 
করল । আর যে ব্যক্তি সালাত আদায়ের পর যবাহ্‌ করল, তার কুরবানী পূর্ণ হলো এবং সে 
মুসলমানদের নীতি অনুসরণ করল। 

rd 5 ৮৬৪ ৩3 ECE LARS 

২২০৬. পরিচ্ছেদ £ ইমাম কর্তৃক জনগণের মধ্যে কুরবানীর পশু বন্টন 
As ০ ঘি ০ ah লি LE ৬৯৭ ০6 ৯ এ এ ৩১০ এপ [oA 
১৮০০৪ ৪৩ 2০০০৩ ৪৬০ সন SE ED 05০০ 


পা পলা তি 


- ৬ ০ ৩৩ ৮৭৬ চি 
মু'আয ইব্‌ন ফাযালা (র)...... “উকবা ইব্‌ন “আমির জুহানী (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন ঃ নবী সু তার সাহাবীগণের মধ্যে কতগুলো কুরবানীর পশু বন্টন করলেন । তখন “উক্বা 
(রা)-এর ভাগে পড়ল একটি বকরীর বাচ্চা। উকবা (রা) বলেন, তখন আমি বললাম ঃ ইয়া 
রাসূলাল্লাহ! আমার ভাগে এসেছে একটি বকরীর বাচ্চা । তিনি বললেন ঃ সেটাই কুরবানী করে নাও । 


৮01) ALD ISL. YY Vv 
২২০৭. পরিচ্ছেদ 8 মুসাফির ও মহিলাদের কুরবানী করা 
৮৮০৪৩১৪2255 pls of ০৮৮০ ০৫৪ ০৮ ০৫৮০ ৪০ ১০5 ৫০ [557] 


JLB পেত রড 0৫ ০3 ০০ ০০০ ৪০০০৬ লে 0 এ) 


৪৫ পণ 
চা 


টি 4841 EEG 
2১০০৪ Alo ss ৪ সলাত GAY NESS 
- Ab set 95 % dl ০১০০ So 


[৫১৫০] মুসাদ্দাদ (র)...... ‘আয়েশা (র) থেকে বর্ণিত যে, নবী নল তার কাছে প্রবেশ করলেন। 
অথচ মক্কা প্রবেশ করার পূর্বেই “সারিফ' নামক স্থানে তার মাসিক শুরু হয়েছিল । তখন তিনি কাদতে 


কুরবানী ১৯৭ 


লাগলেন । নবী লু বললেন £ তোমার কি হয়েছে? মাসিক শুরু হয়েছে না কি? তিনি বললেন £ হা। 
নবী লুপ বললেন £ এটা তো এমন এক বিষয় যা আল্লাহ্‌ আদম (আ)-এর কন্যা সন্তানের উপর 
নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি আদায় করে যাও, হাজীগণ যা করে থাকে, তুমিও অনুরূপ 
করে যাও, তবে তুমি বায়তুল্লাহ্র তাওয়াফ করবে না। এরপর আমরা যখন মিনায় ছিলাম, তখন 
আমার কাছে গরুর গোশৃত নিয়ে আসা হলো । আমি জিজ্ঞাসা করলাম £ এটা কি? লোকজন উত্তর 
করলো ঃ রাসূলুল্লাহ্‌ সর তার স্ত্রীদের পক্ষ থেকে গরু কুরবানী করেছেন । 
১০) (৮৮৮০0 তে 25 ৩ শত ৫২ 
২২০৮. পরিচ্ছেদ £ কুরবানীর দিন গোশ্ত খাওয়ার আকাঙ্ক্ষা 
JES EDU ASE 2৮155 হুডি 00218 [ভি 
2 i > be ৫৪৪০০ ৪ x: “ পিউ EM চু 6০ ® 5 “es ০ 2 £ Ee 
% 3) ৮7 € ০৩ ০৮১ 0 শেড ৪১৩০ ০৩ SN ৮ ০৮ Cy ই st ১ 
%1 ০ 2০৫ ৬ ৮ ৬ ৫৬০ ee id ৬ ১৫৬ নিসা HAG PE চে প৯,:/ ০৬০ নি ie 
a ০৯৮৯ 0 ৩৫ ০ Pde GREY SITS) cb la to py lis ৩] 
রি { ৪ Loe BEL ৫5882 . ০:৬৪ সর 5৫12 12 
সত TUE এ ৩ 29 USS ও তে om 2৫ হস ১০৪ ৬১১১৬ ০০১৪ 
৩১০০৪ ও Ge হি এ] ৮ ০৪১ LS 
[৫১৫১] সাদাকা (র)...... আনাস ইবৃন মালিক (রা)থেকে বর্ণিত। তিনি বলেন, কুরবানীর,দিন নবী 
ঈ বলেছেন ঃ যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবাহ্‌ করেছে,সে যেন পুনরায় যবাহ্‌ করে । তখন 
এক ব্যক্তি দাড়িয়ে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! এটাতো এমন দিন যাতে গোশৃত খাওয়ার প্রতি 
আকাঙ্ষা হয়। তখন সে তার প্রতিবেশীদের কথাও উল্লেখ করল এবং বলল £ আমার কাছে এমন 
একটি বক্রীর বাচ্চা আছে যেটি গোশ্তের দিক থেকে দু'টি বক্রী অপেক্ষাও উত্তম। 
নবী সপ তাকে সেটিই কুরবানী করতে অনুমতি দিলেন । আনাস (রা) বলেন £ আমি জানি না, এ 
অনুমতি এই ব্যক্তি ব্যতীত অন্যের বেলায় প্রযোজ্য কিনা? এরপর নবী জর দু'টি ভেড়ার দিকে 
এগিয়ে গেলেন এবং সে দু'টিকে যবাহ্‌ করলেন । লোকজন ক্ষুদ্র একটি বক্রীর পালের দিকে উঠে 
গেল। এরপর এঁ গুলোকে বন্টন করলো কিংবা তিনি বলেছেন ঃ সেগুলোকে তারা যবাহ্‌ করে টুকরা 
টুকরা করে কাটলো । 
১৮৮৫) ৬৯৮০৪ 0৬ AU. TY. 
২২০৯. পরিচ্ছেদ £ যারা বলে যে, ইয়াওমুননাহারই কুরবানীর দিন 


2G, 30 


তি ১০4 22592 oy ০ ৩৩০ ১০0: Mie [or] 
৬ নতি 5০ Hs” EO 22 ০৪ পাত 2 টিচার A ৫৫ প্‌ 8০ ৪:২1 St i 
Sl ৬০ ES 02০ BS SUN ও HE A LE এএ। (৮১ A জা 96 TSS 


১৯৮ বুখারী শরীফ 


এ রি টা HE রা ৫১ ৮০৫ > ৮০০০০০5১০4৯ রি ৪ 
Ped ৬১৮ er ফা কি 215 ০৯৪ ৩। পাতা 5১৮১১ ly 
০1১১ ০ ভা 55 SIS 2 এ 9 ৮95 edly od) 550 52৩৭) 
৪7848472787 ৪ 5৫015551571 IH ৩ টির রো ১2655 ১০০ ৮৩০১ 

¢ 2৯০৯০] ১ IG at এ Er এ ৬ > অসি 5 লতা এ/93 BO 
০ 2 AOR ELT EA 55৫24 4; AAS দস 

০44১ দি SS ৪০ শি 2৮753 SCS CUS A জা IG «৪৩, 
হাটু (245 ১ 0৪ es ৬৫ JG, চিত লগা 
FS 5 Sp, LR TE ERE etd 
SSB MOL BAS ০01০৮ EE SL, 59৩ LST Lo ৩০ I 
৪০:৬১ আর্ক $::2 টা 4 ERNE ESE নি ৪০:৪০:08 © = 
2 


তি ১ 0৯৭ (৭১ এ] 4৯৩০০ ছু এ, এ ৮3০ Ha ০০ «৯৯৩ 
03 He 34০39 4350 ES UES ০৮ এ ৬০৯৪৪ 

SON 315 483551 
[৫১৫২] মুহাম্মদ ইব্‌ন সালাম (র)...... আবূ বাকরা (রা) সূত্রে নবী ক্ল থেকে বর্ণিত যে. নবী দলা 
বলেছেন ঃ কাল আবর্তিত হয়েছে তার সেই অবস্থানের উপর, যেভাবে আল্লাহ আকাশসমূহ ও 
পৃথিবী সৃষ্টি করেছিলেন । বছর বার মাসের । তন্মধ্যে চারটি মাস সম্মানিত । তিনটি পরপর ঃ যুল 
কাদা, যুল-হাজ্জাহ্‌ ও মুহাররম । আরেকটি মুদার গোত্রের রজব মাস, সেটি জুমাদা ও শা"বানের 
মাঝখানে । (এরপর তিনি জিজ্ঞাসা করলেন £) এটি কোন্‌ মাস? আমরা বললাম ৪ আল্লাহ্‌ ও তার 
রাসূল অধিক জ্ঞাত। তখন তিনি নীরব রইলেন। এমন কি আমরা ধারণা করলাম যে, তিনি হয়ত 
এটিকে অন্য নামে আখ্যায়িত করবেন । তিনি বললেন £ এটি কি যুল-হাজ্জ মাস নয়? আমরা 
বললাম ঃ হা । তিনি আবার বললেন £ এটি কোন্‌ শহর? আমরা বললাম ঃ আল্লাহ্‌ ও তার রাসূল 
অধিক জ্ঞাত। তিনি নীরব রইলেন এমন কি আমরা ভাবতে লাগলাম, হয়ত তিনি এটির জন্য 
কোন নাম রাখবেন। তিনি বললেন ঃ এটি কি মক্কা নগর নয়? আমরা বললাম ঃ হা। তিনি 
বললেন $ এটি কোন দিন? আমরা বললাম ঃ আল্লাহ্‌ ও তার রাসূল অধিক জ্ঞাত ৷ তিনি নীরব 
রইলেন । এমনকি আমরা ধারণা করলাম যে, হয়ত তিনি এর নামের পরিবর্তে অন্য নাম 
রাখবেন। তিনি বললেন ঃ এটা কি কুরবানীর দিন নয়? আমরা উত্তর করলাম ঃ হা । এরপর তিনি 


বললেন £ তোমাদের রক্ত, তোমাদের ধন-সম্পদ, বর্ণনাকারী মুহাম্মদ বলেন, সম্ভবতঃ আবু 
বাকরা (রা) বলেছেন, “এবং তোমাদের ইয্যত তোমাদের পরস্পরের উপর এমন সম্মানিত, 


যেমন সম্মানিত তোমাদের এই দিন, তোমাদের এই শহর, তোমাদের এই মাস । অচিরেই 
তোমরা তোমাদের রবের সাক্ষাত লাভ করবে । তখন তিনি তোমাদের সম্পর্কে তোমাদের 


কুরবানী ১৯৯ 


জিজ্ঞাসা করবেন । সাবধান! আমার পরে তোমরা পথভ্রষ্ট হয়ে ফিরে যেয়ো না । তোমাদের কেউ 
যেন কাউকে হত্যা না করে। মনে রেখ, উপস্থিত ব্যক্তি যেন অনুপস্থিত ব্যক্তির কাছে । (আমার 
বাণী) পৌছে দেয়। হয়ত যাদের কাছে পৌছানো হবে তাদের কেউ কেউ বর্তমানে যারা শুনেছে 
তাদের কারো চাইতে অধিক সংরক্ষণকারী হবে । রাবী মুহাম্মদ যখন এ হাদীস উল্লেখ করতেন, 
তখন বলতেন £ নবী ল্য সত্যই বলেছেন। এরপর নবী হুল বললেন £ সাবধান, আমি কি 
পৌছে দিয়েছি? সাবধান, আমি কি পৌছে দিয়েছি? 

্‌ ৯০৮ ১3 2h ০ ৭৭১, 
২২১০. পরিচ্ছেদ ঃ ঈদগাহে নহর ও কুরবানী করা 
৮০ 1 ০৩৮ ৩৬ ৬০৭ ৪ ১1: ৮০৪০ 52১] 25৩: 41০০০ ৩০৬ [55] 


8 BAD পি ও 2 JG ০৫৭ 2 PS এ US JG 9 
[৫১৫৩] মুহাম্মদ ইব্‌ন আবূ বক্র মুকাদ্দামী (র)...... নাফি' রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
“আবদুল্লাহ্‌ (র) কুরবানী করার স্থানে কুরবানী করতেন । “উবায়দুল্লাহ্‌ বলেন $ অর্থাৎ নবী ফল -এর 
কুরবানী করার স্থানে (কুরবানী করতেন) 
৮৮০০০ তে এ টে SE মঠ তা তা ১৮ ০৪ ৫ পের তে পে এ 1০১০ 


eee ee 


- Lal ৮১ SH & ১১৮১ ১৬ 0 ০০০4৫ bl 
[৫১৫৪] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র (র)...... ইবন ‘উমর রে) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 
রাসূলুল্লাহ টন ঈদগাহে যবাহ্‌ করতেন এবং নহর করতেন । | 
৮ SP 0) «০৮৮ ১০ ৯ পে El ০6,৭91 
Up OT 5 চনত পিতা চন ও ০৩ 9০0 হন এ ০৬৮ 2০ 

92. 

২২১১. পরিচ্ছেদ £ নবী গর -এর দু'টি শিংবিশিষ্ট মেষ কুরবানী করা । সে দু"টি মোটাতাজা ছিল 
বলেও উল্লেখিত হয়েছে। ইয়াহইয়া ইব্‌ন সাঈদ (র) বলেছেন £ আমি আবূ উমামা ইব্ন সাহল 
থেকে শুনেছি, তিনি বলেছেন, মদীনায় আমরা কুরবানীর পশুগুলোকে মোটাতাজা করতাম এবং অন্য 
মুসলমানরাও (তাদের কুরবানীর পশু) মোটাতাজা করতেন 
i LOAN বারবার 


ক পা AE 


বুখারী শরীফ 


[৫১৫৫] আদাম ইব্‌ন আবূ ইয়াস (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন ঃ নবী লুই দু'টি মেষ ছারা কুরবানী আদায় করতেন । আমিও কুরবানী আদায় করতাম 
দু'টি মেষ দিয়ে। 


৪ ০27 EI FS ETON ME EE Ee ৬০ শত ০ ৬০ পতি ০ 

০০ ০৪ IN জা ৩৮ ভা ০৪ ৮090 ২ ৩০৬ সুদ 2 লও ৪০৩ ০১০৭ 
র্ ৪০০৬ ৪5৫ এপ Se Ed <3 2 ec ‘eo ৪৫ 2৫ ec, ০০ পপ ba নু “ies” 
০১ 205 Ch) বি 9৩ তি bl ১ EES SL একা Hs Ue 


2 2 


fe of ৮১৮ ৮৮ ০১০০ ৩0৬৩ ০০৪০৮ dU) 
[৫১৫৬] কুতায়বা (রা)...... আনাস (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ ঈব দু'টি সাদা কলো রংবিশিষ্ট 
শিংওয়ালা ভেড়ার দিকে এগিয়ে গেলেন এবং নিজ হাতে সে দুটিকে যবাহ্‌ করলেন । ইসমাঈল ও 
হাতিম ইব্‌ন ওয়ারদান এ হাদীসটি আইউব, ইব্‌ন সীরীন, আনাস (রো) সূত্রে বর্ণনা করেছেন। 


আইউব থেকেও অনুরূপ বর্ণনা করেছেন । 
se ৬ Ld পি ৬০ te 
4০7 বড ১6 ০০৭ রা LF 8 5 Ln এ পরত ৬ ০০ এ ও] 
LIB ১১৫০ AB UES SE অভ UAL এ আন জজ লেট ও LE ঞ। ৪৯১ 
-ক ০০৮ ৩ 2653) 


[৫১৫৭] আমূর ইব্‌ন খালিদ রে) “উকবা ইব্‌ন “আমির (রো) থেকে বর্ণিত যে, নবী সু কুরবানীর 
পশু হিসাবে সাহাবীদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য তাকে এক পাল বকরী দান করেন । সেখান 
থেকে একটি বক্রীর বাচ্চা অবশিষ্ট রয়ে গেলে তিনি নবী ক্লক -এর কাছে তা উল্লেখ করেন। 
নবী লুক তাকে বললেন ঃ তুমি নিজে তা কুরবানী করে নাও । 
১ পা ১৪ ওর 02 Fl ৮৫6 ৭50০ চিত উপ 0 দা 
Su 
২২১২. পরিচ্ছেদ £ আবূ বুরদাহ্‌কে সম্বোধন করে নবী লুপ -এর উক্তি £ তুমি বক্রীর বাচ্চাটি 
কুরবানী করে নাও । তোমার পরে অন্য কারোর জন্য এ অনুমতি থাকবেনা 


প 
৪০8৪ als 


শপ ৬ ডি পে ৩৬৩ EH ৪৫:৮৯ প্‌ ০. PAO 
০০0৬5 01 51720 ০৮ ০৮৬৩ ০৮ ৮১৮5 ০৮ AE 2 UE ৩০০ ১০০ Gi [o\o0A | 


Oo we 


Cesen si 2230 


১:45 8৭815 7 পরি TINE TAI Rs HET HE 5 ক 2 
8০) ১7) 4 ০১৬ ০2১০ ০৪ 2১5 2 এ এজ লে ০৬ ৬ ৩ ৩০ ॥ 5৮) 


৬ এ. 88 দু ৪12: নি ” এ জজ 2 হি তো রি ৮ শে প ০ 
LU) G43 ০৩ pall 0৫ এজ 5 SAE OL আআ ০৯৮০ VU ৭৩০ ০৮৮ ৪৬ ৩৪৩ 
sag cece AE চা La? es রাতের ৬০ 3 তত 476৫ 
২৩১ 2১০০ 4০065 05 AD শে 0০৬ ৪১০৩০ 95 ০১০৮ 29 ৮5০০ la 


2 


৬ পা td এপার ৩৬ ০৫522 প্‌ অপ ৬পঠ এপার ce 5:51 1255 i রর 5৫5 2252 
EOS AE) Ally ভি ০৪ Bee Sl Cost Le lly SS oS 


কুরবানী ২০১ 


ort 


755) 239 3১১৪ ১৩ ৪৬ পল, ১৪৯০৯ মিড ০3১ a 
রঃ ৫ ও 
oH 


CE ul EE i ১ 3৩১৬ এস এ 


$e হন নি ৮3০ ডি 
[৫১৫৮] মুসাদ্দাদ (র)...... বারা" (রা) থেকে বর্ধিত। তিনি বলেন, আবু বুরদাহ রো) নামক 
আমার এক মামা সালাত আদায়ের পূর্বেই কুরবানী করেছিলেন । তখন রাসূলাল্লাহ ল্ল্ু্পু তাকে 
বললেন ঃ তোমার বক্রী কেবল গোশ্তের বক্রী হল । তিনি বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমার 
নিকট একটি ঘরে পোষা বক্রীর বাচ্চা রয়েছে । নবী হট বললেন £ সেটাকে কুরবানী করে 
নাও। তবে তা তুমি ব্যতীত অন্য কারোর জন্য ঠিক হবে না। এরপর তিনি বললেন ঃ যে ব্যক্তি 
সালাত আদায়ের পূর্বে যবাহ্‌ করেছে,সে নিজের জন্যই যবাহ্‌ করেছে (কুরবানীর জন্য নয়) আর 
যে ব্যক্তি সালাত আদায়ের পর যবাহ্‌ করেছে, তার কুরবানী পূর্ণ হয়েছে। আর সে 
মুসলমানদের নীতি-পদ্ধতি অনুসারেই করেছে । শা'বী ও ইব্রাহীম থেকে “উবায়দা (র) অনুরূপ 
বর্ণনা করেছেন । হুরায়স সূত্রে শা'বী থেকে ওয়াকী অনুরূপ বর্ণনা করেন শা'বী থেকে আসিম ও 
দাউদ আমার নিকট পাচ মাসের দুধের বকরীর বাচ্চা আছে বলে বর্ণনা করেছেন আবুল 
আহওয়াস বলেন ঃ মানসূর আমাদের কাছে দুই মাসের দুধের বাচ্চা আছে বলে বর্ণনা করেছেন 
বা হানা 
3! LEAL LEE Lis Ase 0০০০৩ 2৬ > 45০০০ ০৩ [5১৭] 
৬.5 00 05 Gal He EL 03 ১৯] গর 
পপ এপ 4 rf Co EO ঞ 
1552 TE NE Gn EOE 
৮28 তে ৩৫ ১ ০6 ৯০০৮ ০৫ জার ০6 ০১০০ ৩০৮ ৪০ BY ৮৮ 
[৫১৫৯] মুহাম্মাদ ইব্‌ন বাশৃশার (র) টড বারা’ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আবু বুরদা (রা) 
সালাত আদায়ের পূর্বে যবাহ্‌ করেছিলেন । তখন নবী সুত্র তাকে বললেন £ এটার বদলে আরেকটি 
যবাহ্‌ কর। তিনি বললেন ঃ আমার কাছে একটি ছয়-সাত মাসের বকরীর বাচ্চা ব্যতীত কিছুই নেই। 
শু'বা বলেন, আমার ধারণা তিনি আরো বলেছেন যে, বকরীর বাচ্চাটি পূর্ণ এক বছরের বক্রীর 
চাইতে উত্তম । নবী হুক বললেন ঃ তার স্থলে এটিকেই যবাহ্‌ কর । কিন্তু তোমার পরে অন্য কারোর 
জন্য কখনো এই অনুমতি থাকবে না । হাতিম ইব্‌ন ওয়ারদান এ হাদীসটি আইউব, মুহাম্মদ, আনাস 
(রা) সূত্রে নবী পল থেকে (দুধের বাচ্চা) শব্দে বর্ণনা করেছেন। 
০০৩ ৮৮০) 090 শত) 


২৬ 


২০২ বুখারী শরীফ 


২২১৩. নিতে 275 
38 ৬ 7 ০৮০ ৮০ ১৪ চি এ LE IS ১৫ প্রতি OT এ [জি 


৪০৯৩ বে ৪০০০6 


নিবি জোর BLL en lero এড এ আও Ss ১০০০ ৬ ১৪ 
[25৬5] আদাম ইব্‌ন আবু ইয়াস রে) রানি আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী হুল 
দু'টি সাদা-কালো বর্ণের ভেড়া দ্বারা কুরবানী করেছেন । তখন আমি তাকে দেখতে পাই তিনি 
ভেড়া দু'টোর পার্শদেশে পা রেখে “বিস্মিল্লাহ ও আল্লাহু আকবার"' পড়ে নিজের হাতে সে 
দু'টোকে যবাহ করেন। 


৬৮৮ পা জি ও গছ Sd ob 8) 050 520৯ Los SS DN. YY 


s ee eof eof 


bail ০০4 ০ এ 
২২১৪. পরিচ্ছেদ £ অন্যের কুরবানীর পণ্ড যবাহ্‌ করা। জনৈক ব্যক্তি ইবৃন “উমর (রো)কে কুরবানীর 
পশুর (উটের) ব্যাপারে সহযোগিতা করেছিল । আবু মূসা (র) তার কন্যাদের আদেশ করেছিলেন, 
59 


তো LG ০ af ১৮৬ ১7 ০১৮ ৮৪ ০৮ ০৩০ 5 5 ৫ [তমা 
ৃ ২1৫০০৪15০05 ALM GH ৯105০) 2৮৮5 এ ও 


৮9 এ ডে ECS পর ও od 5 ০এ এ ঠা 2535 নর 

০৬455 68 dl ১১০১ ০০১ 
[৫১৬১] কুতায়বা (র)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, সারিফ নামক স্থানে 
রাসূলুল্লাহ্‌ লুই আমার কাছে এলেন। সে সময় আমি কাদছিলাম । তিনি বললেন £ তোমার কি 
হলো? তুমি কি খতুমতী হয়ে পড়েছ? আমি বললামঃ হা । তিনি বললেন ঃ এটাতো এমন এক বিষয় 
যা আল্লাহ্‌ আদম-কন্যাদের উপর নির্ধারণ করে রেখেছেন। কাজেই হাজীগণ যে সকল কাজ আদায় 
করে তুমিও তা আদায় কর। তবে তুমি বায়তুল্লাহ্‌ শরীফের তাওয়াফ করবে না। আর রাসূলুল্লাহ্‌ 
হল তার সহ্ধর্মিণীগণের পক্ষ থেকে গরু কুরবানী করেন। 


Lal ৬৫ রে ৫. ৭1০ 
২২১৫. পরিচ্ছেদ £ সালাত (ঈদের) আদায়ের পরে যবাহ করা 
৬৫ পিএ ০৬৮ ০৩ ০ ৮৮০৩ খু এ 0৮) ৮ 3 


০ 2 


১0 ৯৩৮৩ ATER EL NEG 


কুরবানী ২০৩ 


UE ১৮৭ 9১ ০ 5555 CEL শপ 9910৯ 05 5 Pl ৫৮৮ 0 প্লে 
5০৫) sol NYS ০৭১ &। 0০০ UY তা এ cl BALD তে ০2 SY 
রী £ ৬০০ 7 র্ নি রা তর পরত 2 হাটি? 225 ৪০ ৪০০ 
- ৩০৬ ০০০ Bf 9 ৬১৯ 95 EG এ এ 5 2৮5 2 2৮ ২ 
[৫১৬২] হাজ্জাজ ইব্‌ন মিনহাল (র)...... বারা' রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ শত 
কে খুত্বা দেওয়ার সময় বলতে শুনেছি ঃ আমাদের আজকের এই দিনে সর্ব প্রথম আমরা যে কাজটি 
করবো তা হল সালাত আদায় । এরপর আমরা ফিরে গিয়ে কুরবানী করবো । যে ব্যক্তি এ ভাবে 
করবে সে আমাদের সুন্নাতকে অনুসরণ করবে । আর যে ব্যক্তি পূর্বেই যবাহ্‌ করল, তা তার পরিবার 
পরিজনের জন্য অগ্রিম গোশৃত (হিসেবে গণ্য), তা কিছুতেই কুরবানী বলে গণ্য নয় । তখন আবু 
বুরদা (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি সালাত আদায়ের পূর্বেই যবাহ্‌ করে ফেলেছি এবং 
আমার কাছে একটি বকরীর বাচ্চা আছে, যেটি পূর্ণ এক বছরের বক্রীর চাইতে উত্তম। 
নল বললেন £ তুমি সেটির স্থলে এটিকে কুরবানী কর । তোমার পরে এ নিয়ম আর কারো 
জন্য প্রযোজ্য হবে না কিংবা তিনি বলেছেন £ আদায় যোগ্য হবে না। . 
১৬৪১৭] HS 05 6১৫0৭ 

২২১৬. পরিচ্ছেদ ঃ যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবাহ্‌ করে সে যেন পুনরায় যবাহ্‌ করে 
ঠা PAR . টানার রি দ্যা Late 5 + 
COD 29 SES CF 105 0৯১ ০৬০ 5 ১০০০ Nall 3p GH ue 
ঠ DDE: ০৯৩ ৯৫175 ৪ Ga. 2 ? ৪ 2০০, 52 চারি ud নিরবের 
6 ৬ এ ০৩৯ ১৩০৬ ৩৫ এপ ফস SG ০০০৩ HE ভন ৩৬৩ Spx ৩৫ 55৯০ 
i ANTE AL ৯০৪৫৮011822 072% 2552 PCL UNE 
US Es Gt ES এ] LS 0 pl Lax pl Al 5220 
৬৮৭ এ এ 
“আলী ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র)...... আনাস (রা) নবী গু থেকে বর্ণনা করেন । তিনি 
বলেছেনঃ যে ব্যক্তি সালাত আদায়ের পূর্বে যবাহ্‌ করেছে সে যেন পুনরায় যবাহ করে। তখন এক 
ব্যক্তি দাড়িয়ে বলল ঃ এটাতো এমন দিন যে দিন গোশত খাওয়ার আগ্রহ হয়। সে তার 
প্রতিবেশীদের অভাবের কথাও উল্লেখ করল । নবী ঈ্ যেন তার ওজর অনুধাবন করলেন । লোকটি 
বলল £ আমার কাছে এমন একটি বক্রীর বাচ্চা রয়েছে যেটি দু'টি মাংসল বক্রী অপেক্ষা উত্তম । 
নবী সল্র তখন তাকে সেটি কুরবানী করার অনুমতি দিলেন । (বর্ণনাকারী বলেন ঃ) আমি জানি না, 
এ অনুমতি অন্যদের পর্যন্ত পৌছেছে কি না। তারপর নবী সই ভেড়া দু'টির দিকে ঝুঁকলেন অর্থাৎ 
তিনি সে দু'টিকে যবাহ্‌ করলেন। এরপর লোকজন বক্রীর একটি ক্ষুদ্র পালের দিকে গেল এবং 

সেগুলোকে যবাহ্‌ করল। 


২০৪ বুখারী শরীফ 


ঠ Rol তা ০৯ La ত 85 চে 8552 ৬.2 + sy চরে 2° AN 
EEL 0 এজ Ce পা 51 HES IE ৩০ সে ৪৩ [দে] 
৪0৪০? SE ৪ পিল, ও RCE NE ৪:20) 7৬০ se ea Ue 
drs SPIO Uh a, 109 ০১ ০৮ ০৩১ ০৯০ py HB Dl igs Jb 
- ০5৩১ ০% 
[৫১৬৪] আদাম (র)...... জুনদুব ইব্‌ন সুফিয়ান বাজালী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি 
কুরবানীর দিন নবী লু -এর কাছে উপস্থিত ছিলাম । তিনি বললেন ঃ যে ব্যক্তি সালাত 
আদায়ের পূর্বে যবাহ্‌ করেছে. সে যেন এর স্থলে আবার যবাহ্‌ করে । আর যে যবাহ্‌ করেনি, সে 
যেন যবাহ্‌ করে নেয় । 
রি 2 পপ রর প্‌ প৪০ প১৬ ০০৪০৯ পে ৫ এ A) ৯৬ 4৬5 হে + 
JIE AE ৩6 278 ৩৮ ০৪ 50০০৯ শীত] ও: ভরা ০০ [০২৭০ 
Se প্রো ১৬ ES Ly NG Sor এ ey BMI ৬০০ 
‘ নী ০১৫ ০ ₹৬ ০ শি 2৮17 2 পাত 5০ HEE BO HE RS SEL ia 22 
২১৯ ৩৪ HE et 95 ০৬৪ 5 ৩ BID VIG LG DY 00৪ ০১০০ 
রর পল জজ, লু র ৮৯ ৬০৩ 5ঠ হি ৮: ৯ হু 2 ৪০০ রি . ৬ 
5 রঃ 5 ০৯৮৬ 


[৫১৬৫] মুসা ইবৃন ইসমাঈল (র)...... বারা" (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ দু 
সালাত আদায় করে বললেন ঃ যে ব্যক্তি আমাদের ন্যায় সালাত আদায় করে, আমাদের কিব্‌লাকে 
কিবৃলা বলে গ্রহণ করে সে যেন (ঈদের সালাত) শেষ না করা পর্যন্ত যবাহ্‌ না করে। তখন আবু 
বুরদা ইব্‌ন নিয়ার (রা) দাড়িয়ে বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমিতো যবাহ করে ফেলেছি । তিনি 
উত্তর দিলেন £ঃ এটি এমন জিনিস হল যা তুমি জলদী করে ফেলেছ। আবু বুরদা (রা) বললেন £ 
আমার কাছে একটি কম বয়সী বক্রী আছে। সেটি পূর্ণ বয়স্ক দু'টি বক্রীর চাইতে উত্তম । আমি কি 
সেটি যবাহ করতে পারি? তিনি উত্তর দিলেন ঃ হা । তবে তোমার পরে অন্য কারো পক্ষে তা যবাহ 


করা যথেষ্ট হবে না। "আমের রে) বলেন ঃ এটি হল তার উত্তম কুরবানী । 
20 pio এ৩ po ০৮) ৫. ৫৫98 
২২১৭. পরিচ্ছেদ £ যবাহের পশুর পার্শ্বদেশ পা দিয়ে চেপে ধরা 
DAE 8 ০৮০ ৮৫ ৩০৮ BG ১6৫৩5 Es ০৬০৮ CES Gis A] 
2৩ এ) এ ওটি 42 ০৮ সিসি Sai OS Bi 
[৫১৬৬] হাজ্জাজ ইব্‌ন মিনহাল রে) 1 আনাস (রা) থেকে বর্ণিত । নবী শর দু'টি শিং বিশিষ্ট 


কুরবানী ২০৫ 


সাদা-কালো রঙ্গের ভেড়া কুরবানী করতেন তিনি পশুগুলোর পার্শ্বদেশ তার পা দিয়ে চেপে ধরে 
সেগুলোকে নিজ হাতে যবাহ্‌ করতেন। 


চে ০৬ SSSA TY NA 
২২১৮. পরিচ্ছেদ ঃ যবাহ্‌ করার সময় ‘আল্লাহু আকবার’ বলা | 
AL ৩ 8 ও ৩৭০ UU A BE ১০৮ YS এ [আছ] 


ৃ Leip এড 4৯১ ১১১৪ 9 ৬০০ oe ৬১০৮০ 
[৫১৬৭] কৃতায়বা রে)...... আনাস রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী শশুর দু'টি সাদা-কালো 
বর্ণের শিংবিশিষ্ট ভেড়া কুরবানী করেন । তিনি ভেড়া দু'টির পার্শ্বদেশে তার কদম মুবারক স্থাপন করে 
'বিসমিল্লাহি আল্লাহু আকবর’ বলে নিজ হাতেই সেই দুটিকে যবাহ্‌ করেন । 


30 or 


৮৪০45 ৫৮০ of SS ie CHB PN 3৭ 


২২১৯. পরিচ্ছেদ £ যবাহ্‌ করার জন্য কেউ যদি হারামে কুরবানীর পশু পাঠিয়ে দেয়, তাহলে তার 
উর ইহরামের রিধনি রান না 


৩ *.০ ০ ৪৮০ ১ ০০০৬৭ চন ঝা এড উপ এ ৩ এ ৬ [SAA 
৮ ১০৮ রি 485৮0358507 ৫ 38 ও জারী 
JS ABN ৬৮ ৩০৯৪ ৫ 2 ৩১১১৮ 009 « হিতে এ ও oS Las 
2 80157785951 DED 2৮৮8৭177822 EL 

০ (৮ ও পম 0৪ JEN J Ce পুডর ও রখ এ ৮০ ৬৪৪ 
আহ্মাদ ইবৃন মুহাম্মদ (র)...... মাসরূক রে) থেকে বর্ণিত ৷ তিনি 'আয়েশা (রা)-এর 
কাছে এসে তাকে জিজ্ঞাসা করলেন ঃ হে উম্মুল মু'মিনীন! কোন ব্যক্তি যদি কাবার উদ্দেশ্যে হাদী 
(কুরবানীর পশু) পাঠিয়ে দেয় এবং নিজে আপন শহরে অবস্থান করে নির্দেশ দেয় যে, তার হাদীকে 
যেন মালা পরিয়ে নেওয়া হয়, তাহলে সে দিন থেকে লোকদের হালাল হওয়া পর্যন্ত কি সেই 
ব্যক্তির ইহরাম অবস্থায় থাকতে হবে? মাসরূক বলেন £ তখন আমি পর্দার আড়াল থেকে তার 
(আয়েশা (রা)) হাতের উপর হাত মারার আওয়াজ শুনলাম। তিনি বললেন 8 আমি 
রাসূলুল্লাহ লল্রক্ -এর হাদীর (কুরববানীর পশু) গলায় রশি পাকিয়ে পরিয়ে দিতাম । এরপর তিনি 
হাদীকে কাবার উদ্দেশ্যে পাঠিয়ে দিতেন । তখন স্বামী-স্ত্রীর বৈধ কাজ,লোকেরা ফিরে আসা পর্যন্ত 
নবী সক -এর উপর ইহা হারাম হতো না। 


২০৬ বুখারী শরীফ 


৬5১5 ৩১ ৮৩৪ ০ ০571 LOU. YY. 
২২২০. পরিচ্ছেদ £ কুরবানীর গোশৃত থেকে কতটুকু পরিমাণ আহার করা যাবে, আর কতটুকু 
পরিমাণ সঞ্চিত রাখা যাবে 
৪৫ ৪ ৮:27 is ee ৪48 5১274480558 পে ০৬ ec aed oe 
১৩৮ ৩৫ ৮৩ ৮৮ ৪6 ৬০৯ AG JU ৩৩০ ৩০৩ SAF 0: ৪০ ৩০5] 
রঃ ৮ পা রর 4 bd রা ৬০ ‘Le ৮৪৪55 ঠ ১৪০০ 52 পা ৫5584 eo ৭ 
JS) 2০) ও] ৬) ০৮ ৬৮ ৬৯৮০১) ৫১৯০ ১১০৪ US UU ৮ Bl ৬০১ এ 
-১১৩। ৮৮০ 2০ ০৪ 
“আলী ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র)...... জাবির ইবন “আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
নবী শুই -এর আমলে আমরা মদীনায় ফিরে আসা পর্যন্ত কুরবানীর গোশত জমা করে রাখতাম । 
রাবী সুফিয়ান ইব্‌ন উয়ায়না একাধিকবার । “ +৩০$ ৮৮৩" এর স্থলে ‘৩১% ৮৯৮ বলেছেন । 


প প 
৪155৪ 8 


৮০ 08 ৩ rl oP সত ০ তে 25 ০০০০ ৩ ০৩ ০:০০ ৪০৬ [55577 
৮৮195১36০21 0525 ৬৬ সরা সস নেন A 
১৬১৬১ 5৩ এ তো এপ ০৯০৯৪ CS SIG 2৯ ২52৮৮ IG Us 
পপ. ৮: জতভত পর তর পা 87462572278 প৫ রং 
০৪ এড ৩০০ BL 0৬ 54 ০১০০৮ ৪১৫ ILS 
[৫১৭০] ইসমা'ঈল (র)...... আবূ সা'ঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত। তিনি বর্ণনা করেন যে, তিনি 
(দীর্ঘ দিন) বাইরে ছিলেন, পরে ফিরে আসলে তীর সামনে গোশৃত পরিবেশন করা হল । তিনি 
বললেন ঃ এটি কি আমাদের কুরবানীর গোশত? এরপর তিনি বললেন ঃ এটি সরিয়ে নাও, আমি তা 
খাব না। তিনি বলেন. এরপর আমি উঠে গেলাম এবং ঘর থেকে বেরিয়ে আমার ভাই আবু কাতাদা 
ইব্‌ন নু'মান-এর নিকট এলাম। আবূ কাতাদা রো) ছিলেন তার বৈপিব্রেয় ভাই এবং তিনি ছিলেন 
বদরী সাহাবী । তিনি বলেন, এরপর আমি তার কাছে ব্যাপারটি উল্লেখ করলে তিনি বললেন £ 
তোমার অনুপস্থিতিতে এরূপ বিধান জারী হয়েছে। 
০৯8৩০ IG এও EI Ll ০৪ এ প্রা A LF পেত গা ৪ হতনা 
১৮৮ ses se 2 9১... 4৪ EEE PE ER £2. 
৮:1৮ 5 ০00 6৩০1 ০৬ Ll cet এ এ 0 মুত W ৩০০ WSL ৬৯৪ 
প্‌ Lc ee, ১5 ০27 28১,583 2:25. ৪: 
১5 ০০০ ৬৪১ ৩৮ 132১১1-531915 dG ৪০০৭৬ এ LS Pd আআ ৩০ 
- 03192 ১1 ০১১০ Mu rb 
আবূ “আসিম (র)...... সালামা ইব্‌ন 'আকওয়া (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
নবী হলৰ বলেছেন £ তোমাদের মধ্যে যে ব্যক্তি কুরবানী করেছে, সে যেন তৃতীয় দিবসে 


৮ 


কুরবানী ২০৭ 


এমতাবস্থায় সকাল অতিবাহিত না করে যে, তার ঘরে কুরবানীর গোশৃত কিছু পরিমাণ অবশিষ্ট 
থাকে। এরপর ষখন পরবর্তী বছর আসল, তখন সাহাবীগণ বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা কি 
সে রূপ করবো, যে রূপ গত বছর করেছিলাম? তখন তিনি বললেন £ তোমরা নিজেরা খাও, অন্যকে 
খাওয়াও এবং সঞ্চয় করে রাখ কেননা, গত বছর তো মানুষের মধ্যে ছিল অভাব অনটন। তাই আমি 
চেয়েছিলাম যে, তোমরা তাতে সাহায্য কর। 

22222 15550 Gs [ovr] 


»+ 058 25৩ বা ৩৩ ও ঝা লে এও ০6 ৯১৯০ মত ৯৯ Es 
hl 350 চি) iA EL ৭ CEN 106৮ ৭ ০৩ মনও && পা 


3 4 
[৫১৭২] ইসমাঈল ইবন “আবদুল্লাহ্‌ (র)...... “আয়েশা (রা) থেকে বর্নিত । তিনি বলেন, মদীনায় 
অবস্থানের সময় আমরা কুরবানীর গোশৃতের মধ্যে লবণ মিশ্রিত করে রেখে দিতাম । এরপর তা নবী 
জুৰ -এর সামনে পেশ করতাম । তিনি বলতেন £ তোমরা তিন দিনের পর খাবে না। তবে এটি 
জরুরী নয়। বরং তিনি চেয়েছেন যে, তা থেকে যেন অন্যদের খাওয়ান হয় । আল্লাহ্‌ অধিক অবগত । 


ই: ৩ ৮০৪ ০০৮ ক J ELE ০ ১৩৮ ৬৬ নু 
১ ০:৫৩ বারা 
3552 খা এ) ০৫০৩০ or SL ৮ ০৪০০ এ «০2৩০ ১৬ তে 
৪5০০০ Bk এ ১৫৩ 5 VG Sf 9০৪ 6 পতি PAE রা ০৪ SSCS 
2 8৬ ৩: ক ৬ ৬ ৯1৮45275595 ০১:55:28 + 5 পা + As! 
৮15 ১০৩ 2 LEB প্র 0 AY IGS Clas Sc hi 
১70৩, 7558 22১2 তা 
০2 ০ ৮৮৮ 7 0 এত সত লে GRE এত 
(পা ০6 EAD ০৮ LX It LN ও এ BS 749৬৮ ta 2 4 

৭৯৮ 2৬ 


[৫১৭৩] হিব্বান ইব্‌ন মূসা রো)...... ইবৃন আযহাবের আযাদকৃত দাস আবূ “উবায়দ রে) থেকে 
বর্ণিত যে, তিনি “উমর ইবন্‌ খাত্তাব (রা)-এর সংগে কুরবানীর ঈদের দিন ঈদগাহে হাযির 


A 


২০৮ বুখারী শরীফ 


ছিলেন। 'উমর (রা) খুত্বার পূর্বে সালাত আদায় করেন। এরপর সমবেত জনতার সামনে খুত্বা 
দেন। তখন তিনি বলেন £ঃ হে লোক সকল! রাসূলুল্লাহ্‌ ফুল এই দুই ঈদের দিনে সিয়াম পালন 
করতে নিষেধ করেছেন । তন্মধ্যে একটি তো হল. তোমাদের জন্য তোমাদের সিয়াম ভংগ করার 
দিন (অর্থাৎ ঈদুল ফিত্র)। আর অপরটি হল, এমন দিন যে দিন তোমরা তোমাদের কুরবানীর 
পশুর গোশৃত আহার করবে । আবূ “উবায়দ বলেন ঃ এরপর আমি “উসমান ইব্‌ন আফ্ফান (রা) 
সময়ও হাযির হয়েছি। সেদিন ছিল জুম্‌'আর দিন । তিনি খুত্বা দানের আগে সালাত আদায় 
করলেন । এরপর তিনি খৃত্বা দিতে গিয়ে দাড়িয়ে বললেন £ হে লোক সকল! এটি এমন দিন, যে 
দিন তোমাদের জন্য দু'টি ঈদ একত্রিত হয়ে গেছে । কাজেই তোমাদের মধ্যে আওয়ালী (মদীনার 
চার মাইল পূর্বে অবস্থিত একটি স্থানের নাম) এলাকার যে ব্যক্তি জুমু'আর সালাতের অপেক্ষা 
করতে ইচ্ছা করে, সে যেন অপেক্ষা করে । আর যে ফিরে যেতে চায়, তার জন্য আমি অনুমতি 
দিলাম । আবু উবায়দ বলেন £ এরপর আমি ঈদগাহে হাযির হয়েছি আলী ইব্‌ন আবূ তালিব (রা) 
এর সময়ে ৷ তিনি খুত্বার পূর্বে সালাত আদায় করেন । এরপর লোকজনের উদ্দেশ্যে খুতবা দেন। . 
তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ হুল তোমাদের কুরবানীর পশুর গোশৃত তিন দিনের অধিক কাল খেতে 
নিষেধ করেছেন । মা*মার, যুহরী, আবূ উবায়দ (র) থেকে অনুরূপ বর্ণিত আছে। 


৪ sf ৬ প ৪০০৬৫৩৫৪ se’ ee 2° £ ৬2 207 5৪ 92৫5 পভ ৫ NVE 

i 5:৯6. AE EE ঠ পট পপ & চপ ৪০৪2 প৪০ + ৪ Ze, চর টু 

Bl dy) ০৩ তি dl ৬০৪ PE BAS ৩৫ 1৩ ৩৮ পার্ক তো পপ ৩৪ শত 
ঞ রঃ পপ ত দ্র নু 5, 

*» | ee IPE PAE 2০ 1৯০৮4: 5554 লরি দি 5 ww 

1১১) ৩৫ Sf ৩৮ 2 OF 8298 SU AS I ১১৪ oN NS 8 


Ee 
[৫১৭৪] মুহাম্মদ ইব্‌ন "আবদুর রহীম (রা)...... ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত । তিনি 


বলেন, রাসূলুল্লাহ হসন্ত বলেছেন £ কুরবানীর গোশৃত থেকে তোমরা তিন দিন পর্যন্ত আহার কর। 
‘আবদুল্লাহ্‌ (রা) মিনা থেকে ফিরার পথে কুরবানীর গোশৃত খাওয়া থেকে বিরত থাকার কারণে 
যায়তুন দিয়ে আহার করতেন। 


(৮১৮০৩ 
পানীয় দ্রব্যসমূহ অধ্যায় 


I ১৫ 
পানীয় ব্যসমূহ অধ্যায় 


রে 

মহান আল্লাহ্র বাণী ঃ নিশ্চয় মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নির্ধারক তীর ঘৃণিত 
জিনিস, শয়তানের কাজ। সুতরাং তোমরা তা পরিহার কর, যেন তোমরা সফলকাম হতে 
পার। (সূরা মায়িদা $ ৯০) 
4 ৯০০০৪৩1০০৫০ ৩৮০৩৮৯০০৪৬৯ এ ৬৮0০ 

2য় ০ ৬০৮ কর লঠ AME GY SLA or ০০৩৩৯ 20 0৮১ ১০ 
[৫১৭৫] আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ রে) ....... আবদুল্লাহ্‌ ইবন উমর রো) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ 
জলক বলেছেন $ যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করেছে এরপর সে তা থেকে তওবা করেনি, সে ব্যক্তি 
বা 

প 881৭ ক FEAL STE 7 x 


cs 


দির Ee 
25 টি চি টানার গার 8 8৮ ৬ be টি 
- ৬০১০) ৩৮ ৬94 7৮ ৩ ১০৪০ ১৩ ৩09 ৮৯ AU ৩০০৪ 
[৫১৭৬] আবুল ইয়ামান (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, ইস্রা- 
মিরাজের রাতে ঈলিয়া নামক স্থানে রাসূলুল্লাহ্‌ শললক্ট -এর সামনে শরাব ও দুধের দু'টি পেয়ালা 
পেশ করা হয়েছিল । তিনি উভয়টির দিকে নযর করলেন। এরপর দুধের পেয়ালাটি গ্রহণ করেন। 


তখন জিব্রাঈল (আ) বললেন ঃ সকল প্রশংসা সেই আল্লাহ্‌র জন্য যিনি আপনাকে স্বভাবজাত 
জিনিসের দিকে পথ দেখিয়েছেন অথচ যদি আপনি শরাব গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত 


২১২ বুখারী শরীফ 


গুমরাহ হয়ে যেত। যুহরী (র) থেকে মা'মার, ইব্‌ন হাদী, 'উসমান, ইব্‌ন উমর ও যুবায়দী 
অনুরূপ বর্ণনা করেছেন । 


tA গালা সাকিল 13০ 
রিনার রা 


4৯13 ৮) LEG fn ০০০৭ ১১৪ ৩৮ 
[2১৭৭] মুসলিম ইব্‌ন ইব্রাহীম (র)...... আনাস (রো) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি রাসূলুল্লাহ প্র 
-এর কাছ থেকে এমন একটি হাদীস শুনেছি, যা আমি ব্যতীত অন্য কেউ তোমাদের বর্ণনা করবেন 
না। তিনি বলেন, কিয়ামতের লক্ষণসমূহের কতক হল ঃ অজ্ঞতা প্রকাশ পাবে, ইল্ম (দৌনী) কমে 
যাবে, ব্যভিচার প্রকাশ্য হতে থাকবে, মদ্যপানের ছড়াছড়ি চলবে, পুরুষের সংখ্যা কমে যাবে আর 
নারীদের সংখ্যা বেড়ে যাবে, শেষ অবধি অবস্থা এমন দীড়াবে যে, পঞ্চাশ জন নারীর জন্য তাদের 
পরিচালক হবে একজন পুরুষ । 


৬০০৩ 


JIS ৫৪ ১৮5 নে 20 


১২৫ এ। ৩৮১ 87 % ৩9 ৩২৯ অন 00 ১৮৮০ সে পে মুল এ EX 


১১১৬৮ ওই পি পট ২১০০2 A GE Se পয U0 3 CE 
AL ৬ Al 0 ৫ UG x Ley As ৩৮ 0৯ sy 5 yy Ley 
৪৮৮০ af SO ১ ও 0৯০: ০০০ ০ ০১৮০ ৮০৮ ৪ 


৮১ পা 9 ০৩ bE SE CL CS ae Bt KA SE A 


82৫0 পালা 7 0 


EG 7১১ ee ০ ও 
[৫১৭৮ | আবমাদ ইবন সালিহ রে) আব হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ লু বলেছেনঃ 
ব্যভিচারী ব্যভিচার করার সময়ে মুমিন থাকে না, মদ পানকারী মদ পান করার সময়ে মুমিন থাকে 
না। চোর চুরি করার সময়ে মু'মিন থাকে না। ইবন শিহাব বলেন £ আবদুল মালিক ইব্‌ন আবু বক্র 
ইব্‌ন আবদুর রহমান ইবৃন হারিস ইব্‌ন হিশাম আমাকে জানিয়েছে যে, আবু বক্র (রা) এ 
হাদীসটি আবু হুরায়রা (রা) থেকে বর্ণনা করেছেন। এরপর তিনি বলেন, আবু বক্র উপরোক্ত 
হাদীসের সংগে এটিও সংযুক্ত করতেন যে, ছিনতাইকারী এমন মূল্যবান জিনিস, যার দিকে 
লোকজন চোখ উচিয়ে তাকিয়ে থাকে, তা ছিনতাই করার সময়ে মু'মিন থাকে না। 


পানীয় দ্রব্যসমূহ ২১৩ 


৬৩02 ০ ভা 
২২২১. পরিচ্ছেদঃ আঙ্গুর থেকে তৈরি মদ | 
রহ Cd BITE AM SGML 
ce Ge 205 5০ ৮0 ৮5৮ DE IG 6 &। a) ০৮ 2 ৩ SU 
[৫১৭৯] হাসান ইব্‌ন সাববাহ্‌ (রা) ইবৃন ‘উমর রো) থেকে বর্ণিত। তিনি বলেন, মদ হারাম ঘোষিত 
হয়েছে এমতাবস্থায় যে. মদীনায় আঙ্গুরের মদের তেমন কিছু অবশিষ্ট ছিল না। 
++ ৮ ০৮ SU ৩ পু) এত ols Hl ৩৩৬০ তা ৬ উজ 


8৬ ০ 


৮ এপ LIA জেন bd Uy LL ০৯ ৮ Ui ৮৮ এও ১৪১৪ পা 


৮21১১002265 5585 314. 
আহ্মাদ ইবৃন ইউনুস (রো)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন আমাদের 
উপর মদ হারাম ঘোষিত হল, তখন আমরা মদীনায় আঙ্গুর থেকে প্রস্তুতকৃত মদ অনেক কম 
পেতাম । সাধারণতঃ আমাদের মদ ছিল কাচা ও পাকা খেজুর থেকে তৈরী । 

8:5৮: 2 ৪ পতিত ৬ ৪ প ৮১০৫2 ০ চা ৬০ ৬০০6০ ৪৩. 8 eile 
EEE TART CE ce 
299 Ls 0৫ ১০০০৭ ৪ ০১০৪9 ০৩ এ JG 75 

0420 725 0 ৮০) 52293 idly ply 
[৫১৮১ ] মুসাদ্দাদ (র) ডি ইব্‌ন "উমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উমর (রা) মিম্বরের উপর 
দাড়িয়ে বলেন $ (হামদ ও সালাতের পর জেনে রাখ) মদ হারাম হওয়ার আয়াত নাযিল হয়েছে। 
আর তা তৈরী হয় পাচ প্রকারের জিনিস থেকে ঃ আঙ্গুর, খেজুর, মধু, গম, ও যব । আর মদ হল 
তাই, যা বিবেক-বুদ্ধিকে বিলোপ করে দেয় । 
Aly pol 0৫ ৬৪3 ০০৭ | ০১৮5 ০7 ০ ধা 
২২২২. পরিচ্ছেদ মদ হারাম হওয়ার আয়াত নাযিল হয়েছে এবং তা তৈরি হত কাচা ও পাকা 
খেজুর থেকে 


SB ১০১৮৪৪৩০৮3৪ ৯৪৮৪ ০৭ এ] 
oF 


১২১৮ MBE তন তেও 3৪ 25৯৮ ০১৯15 AG lb 
CE EE সে এ তলত EE ০ 


রে না 


- GAG BAL ৮ 


২১৪ বুখারী শরীফ 


[৫১৮২] ইসমাঈল ইবৃন আবদুল্লাহ্‌ (র) ....... আনাস ইব্‌ন মালিক (র) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি আবু উবায়দা, আবূ তালহা ও উবাই ইব্‌ন কাব (রা) কে কাচা ও পাকা খেজুর থেকে তৈরী মদ 
পান করতে দিয়েছিলাম ৷ এমন সময়ে তাদের নিকট জনৈক আগন্ত্ুক এসে বলল, মদ হারাম ঘোষিত 
হয়ে গেছে। তখন আবু তালহা (রা) বললেন হে আনাস দাড়াও এবং এগুলো ঢেলে দাও । আমি 
সেগুলো তখন ঢেলে দিলাম | 


৩৪৩৬৪ 0৩ এ ৩৩৩০ IU fe প ৩০ ১০৫ এপ নয়া] 

০৮৪ ‘eo 170 EF Ao 233 0 ৬.০ 
Cs UGG STNG LA ৩৮৮ PE ০ ০ ৯৮০ উর 15৮৬ চা 
৯ 5 ৪7৫55০5০.58. ne fre Hoes ll Ger Gloss £ 
উর ৩১ ০০৮১ ৮১ ৩৪ el ০১০৭ 


৪০৪০ 5০৪০ qf 


55158555555 
[৫১৮৩] মুসাদ্দাদ র)...... মু'তামির তার পিতার সূত্রে আনাস রো) থেকে বর্ণনা করেন যে, তিনি 
আনাস (রা.)-কে বলতে শুনেছেন ঃ একটি আসরে দীড়িয়ে আমি তাদের অর্থাৎ চাচাদের ‘ফাযীখ’ 
অর্থাৎ কাচা ও পাকা খেজুর থেকে তৈরী মদ পান করাচ্ছিলাম । তখন আমি ছিলাম সকলের ছোট । 
এমন সময় বলা হলঃ মদ হারাম হয়ে গেছে । তখন তারা বললেন £ তা ঢেলে দাও । সুতরাং আমি তা 
ঢেলে দিলাম। রাবী বলেন, আমি আনাস (রা) কে বললাম £ তাদের শরাব কি ধরনের ছিল? তিনি 
উত্তর দিলেন £ কাচা ও পাকা খেজুর থেকে তৈরী । তখন আনাস (রা)-এর পুত্র আবূ বক্র (যিনি 
তখন উপস্থিত ছিলেন) বললেন ঃ সেটিই কি ছিল তাদের যদ? জবাবে আনাস (রা) কোন অসম্মতি 
প্রকাশ করলেন না। রাবী সুলায়মান আরো বলেন, আমার কতিপয় সংগী আমাকে বর্ণনা করেছেন 
27777 সেকালে এটিই ছিল তাদের মদ। 
০০০০ ৩ ৪৮ ০০৮ রত 
EEE ieee ডি ১31৮ ৮: ৮১৬ 9১৩১ ০ 
[৫১৮৪ ] মুহাম্মদ ইব্‌ন আবূ বক্র মুকাদ্দমী (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, 
তিনি তাদের কাছে বর্ণনা করেছেন, মদ হারাম ঘোষণা করা হয়েছে। আর সেকালে মদ তৈরী হত 
কাচা ও পাকা খেজুর থেকে। 


১৪১ ডি ৩০ 0 ১5 96) edi hy ১০৪ 0 ৮ কত 
৮4910 ts SC ১5934000935 Ab NLL BUG (এ 
«AY 


পানীয় দ্রব্যসমূহ ২১৫ 


২২২৩. পরিচ্ছেদ £ মধু তৈরী মদ | এটিকে পরিভাষায় “বিতা' বলে । মা'ন (র) বলেন, আমি মালিক 
ইব্‌ন আনাসকে 'ফুক্কা' সম্পর্কে জিজ্ঞাসা করেছি। তিনি বলেছেন £ যদি তা নেশাগ্রস্ত না করে 
তাহলে কোন ক্ষতি নেই। ইব্‌ন দারাওয়ারদী বলেন, আমরা এ ব্যাপারে অনেককে জিজ্ঞাসা করেছি, 
তখন তারা বলেছেন, নেশাগ্রস্ত না করলে তাতে আপত্তি নেই 


ESA 


০ ৮০৬০ ০% ০৫ ৯০1০ Uf Ly ৩ dot এড ৩০০1৩] 
নি বেন ভে 0 ০৫ ০০ ILS Fe SEIS 
[৫১৮৫ | আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ যি আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সল্প কে 
“বিতা' সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি বললেন £ সব নিশা জাতীয় পানীয় হারাম । 

কা 
EG BI J SB ওঝা শে 2 ৪5৫৩ ১ 


- 
a $146:5০:৯5 2 


০৫৩ ৩৪ SAI ০০১ * 07৮ 7 ৮৫ ৫ ০০৯১৪ & ১১০১ এ 4৮৫১০ 
১০:০৯ ৮5৬১ ০১৭ SY Ut ও 9 ও 0৪৬ ও) 079 ০09545572৮৮ 


- 55395 ০৪০) ৩০০ ৩৯৪ 
[৫১৮৬ ] আবুল ইয়ামান রে) ব্য আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ হলত কে 
শবিতা' সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল । 'বিতা' হল মধু থেকে তৈরী নাবীয । ইয়ামানের অধিবাসীরা 
তা পান করত । তখন রাসূলুল্লাহ্‌ হুর বলেন ঃ যে সব পানীয় দ্রব্য নেশার সৃষ্টি করে তা-ই হারাম । 
যুহরী থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস ইব্‌ন মালিক (রা) আমাকে খবর দিয়েছেন যে. 
রাসূলুল্লাহ্‌ সরল বলেছেন $ তোমরা দুব্বা (কদূর খোল) এর মধ্যে নাবীয তৈরী করবে না, 
মুযাফ্ফাতের (আলকাতরা যুক্ত পাত্র) মধ্যেও নয় । যুহরী বলেন, আবু হুরায়রা (রা) এগুলোর সংগে 
হান্তাম (মাটির সবুজ পাত্র) ও নাকীরের (খেজুর বৃক্ষের মূলের খোল) কথাও সংযুক্ত করতেন। 
ৃ ২1901 HA ৮৬ ৪ 7০) ০6 চপ ৩ ৪. চি 
২২২৪. পরিচ্ছেদ £ মদ এমন পানীয় দ্রব্য যা বিবেক বিলোপ করে দেয় 


০০4 ₹ 22 EAA ১1০০5 যান 7 ৮7 125৫ +e 7552০581125 2 
rT জি ত লী ৩৬৮ AF জনি সিল oe ১১০০৯। 3০৬ [০১৬] 
৪৬৫ 2702 23-9 


কা । ১১০) Ae ৫০ ৮ জল ৩৩ UGE ও ৪১০ 
০০০০০১০0৭19 709 ily ৮০9 টি GE Gs LW 


EEA 


2৮014 ৩444 ৬৮ BSH Io 2 ০,১১9 SH 0022) 


২১৬ বুখারী শরীফ 


* ১ 3550 EN El দল 3০০ ও ৪ ০৪ JG Up ott: 0 
১৮০ fs LS ৮ CES 390৯ 7১০৬৮ এ ৩৩ ওক A ৬৪ 
- 20 এ 
[৫১৮৭] আহ্মাদ ইব্ন আবু রাজা (রা) ..... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ উমর 
(রা) মিম্বরের উপর দাড়িয়ে খুত্বা দিতে গিয়ে বললেন, নিশ্চয় মদ হারাম সম্পর্কীয় আয়াত নাযিল 
হয়েছে। আর তা তৈরি হয় পাচটি বস্তু থেকে ঃ আঙ্গুর, খেজুর, গম, যব ও মধু । আর খামর (মদ) 
হল তা, যা বিবেক বিলোপ করে দেয়। আর তিনটি এমন বিষয় আছে যে, আমি চাইছিলাম যেন 
রাসূলুল্লাহ্‌ সুর আমাদের কাছে সেগুলো স্পষ্টভাবে বর্ণনা করা পর্যন্ত তিনি যেন আমাদের নিকট 
হতে বিচ্ছিন্ন না হয়ে যান । বিষয়গুলো হল, দাদা এর মীরাস, কালালা-এর ব্যাখ্যা এবং সুদের প্রকার 
সমূহ ৷ রাবী আবূ হাইয়্যান বলেন, আমি বললামঃ হে আবু আমর! এক প্রকারের পানীয় জিনিস যা 
সিন্ধু অঞ্চলে চাউল দিয়ে তৈরি করা হয়, তার হুকুম কি? তিনি বললেন ঃ সেটি নবী হুল -এর 
আমলে ছিল না। কিংবা তিনি বলেছেন ঃ সেটি উমর (রা)-এর আমলে ছিল না। হাম্মাদ সূত্রে আবু 
77 


০ জন) নি নাদাল 
[৪১৮৮] হাফস ইব্‌ন উমর (র)...... উমর রো) থেকে বর্ণিত । তিনি বলেছেন, মদ তৈরী করা হয় 
পাচটি জিনিস থেকে । সে গুলো হল ঃ কিসমিস, খেজুর, গম, যব ও মধু । 

Sa পে এ Pl এ BE 5 Ye 

যা 
এ ১৭ BEL 5 
রা ৫৩ 2০০ রা SASS ob 0৮9 4০০ ০০ ৪১৩ ১০৪ 
55158 ভে ০১2৮৮ 
০13৮৮ 2 ১৯৩ 7 70) ১9400 Lal) idly 2 
EAE 090 ০) 1121৬ ৮০ 1১55 2৯০ 2520 ৪ ঠা 
24320 পা ৬ 27৩১ ৮০ 


৪ % ৬ 


পানীয় দ্রব্যসমূহ 


[৫১৮৯] হিশাম ইবৃন আম্মার (রা) ...... আবদুর রহমান ইবৃন গানাম আশ'আরী (র) থেকে বর্ণিত। 
তিনি বলেন, আমার নিকট আবূ আমের কিংবা আবূ মালেক আশ'আরী বর্ণনা করেছেন । আল্লাহ্‌র 
কসম! তিনি আমার কাছে মিথ্যে কথা বলেন নি। তিনি নবী রঃ কে বলতে শুনেছেন £ আমার 
উম্মতের মাঝে অবশ্যই এমন কতগুলো দলের সৃষ্টি হবে, যারা ব্যভিচার, রেশমী কাপড়, মদ ও 
বাদ্যযন্ত্রকে হালাল জ্ঞান করবে । অনুরূপভাবে এমন অনেক দল হবে, যারা পর্বতের কিনারায় বসবাস 
করবে, বিকাল বেলায় যখন তারা পশুপাল নিয়ে ফিরবে তখন তাদের কাছ কোন অভাব নিয়ে ফকীর 
আসলে তারা উত্তর দেবে, আগামী দিন সকালে তুমি আমাদের নিকট এসো । এদিকে রাতের 
অন্ধকারেই আল্লাহ্‌ তাদের ধৃংস করে দেবেন। পর্বতটি ধসিয়ে দেবেন, আর অবশিষ্ট লোকদের তিনি 
কিয়ামত দিবস পৰ্যন্ত বানর ও শূকর বানিয়ে রাখবেন । 

১21) esd ৩ ১৩) ৮6 ধন 
২২২৬, পরিমেহন £ বড় ও ছোট পারে "নারী তেরি করা 
CE VL % Gj ৬০৮৪ ৫ ৮ ১৪০ ৪৪ ৪ 


৮৬১৮ Gl Es 065 2৮০০৮ 15) &। 0৮) ৩৩ ৮০৩ xd yf {UW 


০৮ 8 FD 2 AS এ ০এঙ্ছি MI 3০5 5০৮1 রা 055 
[০৯5] কুতায়বা ইব্‌ন সাঈদ রে) চা সাহল (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আবু উসায়দ সাঈদী 
(রা) এসে রাসূলুল্লাহ্‌ হ্ত্ত কে তার বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দিলেন। তখন তীর স্ত্রী নববধু 
ছিলেন। তাদের মধ্যে পরিবেশনকারিণী সে নববধূ বলেন, তোমরা কি জান আমি 
রাসূলুল্লাহ্‌ লুক কে কি জিনিস পান করতে দিয়েছিলাম? (তিনি বলেন) আমি রাতেই কয়েকটি 
খেজুর একটি পাত্রের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম । 

5 $/০ 35921 5৭155 PE ৪5:০৮ 
SEN SI হি) ৬ চ পো ১০৪০ SU ও 
২২২৭. পরিচ্ছেদ ঃ বিভিন্ন ধরনের বরতন ও পাত্র ব্যবহার নিষেধ করার পর নবী সর -এর পক্ষ 
থেকে পুনঃ অনুমতি প্রদান ৃ 
৮ sp এস সি । ১4০ ০7 42৮ ৩3৮ ৮৮ 2 ty ৩০ [জা] 


ed ord 8 ০ 


2 720 ০০ 3% ১ ৩ 25 এ জে 2 ১0০৬৪2১০০৬৮ ১৩০ 
। 33০ ৮ 0 পে EB LD IG # 1953 JG Ge এ HNN ৮৩ 

-14& EE ৬1১০০ ৩৪ 0925 564 
ইউসুফ ইব্‌ন মূসা (র)...... জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ রর 


কতগুলো পাত্রের ব্যবহার নিষিদ্ধ করেন । তখন আনসারগণ বললেন ঃ সেগুলো ব্যতীত আমাদের 
২৮ 


২১৮ বুখারী শরীফ 


কোন উপায় নেই। তিনি বললেন ঃ তাহলে ব্যবহার করতে পার । খলীফা (রা) বলেন, ইয়াহ্‌ইয়া 
ইব্‌ন সাঈদ আমাদের কাছে সুফিয়ান, মানসূর, সালিম ইবৃন আবুল জাদ-জাবির রে) থেকে এরূপ 
বর্ণনা করেন। 

রা 
১০৯ গজ এ 3৩ এ ঝা তে 2৮৪ i 31 ০০৫ ১৪৯ ৮০৩ ৪ Le 2৬ 


22755687555 45 2874 
[৫১৯২] আলী ইবন আবদুল্লাহ্‌ রে) ০ আবদুল্লাহ্‌ ইবৃন আমূর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
যখন নবী পললুক্প এক ধরনের পাত্রের ব্যবহার নিষিদ্ধ করলেন, তখন নবী সল্প কে বলা হল, সব 
মানুষের নিকট তো মশৃক মওজুদ নেই । ফলে নবী সু তাদের কলসীর জন্য অনুমতি দেন, তবে 
আলকাতরার প্রলেপ দেওয়া পাত্রের জন্য অনুমতি দেননি । 


১৮৭ 1991৬ ১4০ (৬ ১৫০১৮ ৮ এ ৯০ এপ] 
৮ ১০990 তি ১৪৬ ক এ & ৮৮) 146 LF 2০ ০৫ ০১৬৭ 
[৫১৯৩] মুসাদ্দাদ রে)...... আলী (রা) থেকে বর্ণিত । নবী গ্লু দুববা ও মুযাফ্ফাত ব্যবহার করতে 
নিষেধ করেছেন । উসমান (র) বলেন, জারীর (র) আ"মাশ (র) সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। 


০ ১:89 এলি 2 ৮৩৫ 2 টি, প৬.৬৯০ ০৪০৩০ ৪০ As Eat 6 25৫ 

LE UC ০৯ ১০০৯৩ ০৪ ০1 5৮ ১৮০০ ৮ ০৮ ৩৩৬ ০০৬ পেস [oat] 
5 এ নে চো ERA SENATE রর রি রানির se ১»? ৮? 
১৬ 8 De AOE HL HG 2A 
০৮৫ এ ৩ 55595 ০৩০ ৩ এ ১2 ০ ৩০১ ১৫150 4 5৫ 


- I Ct POR OCD 0) 
[৫১৯৪] উসমান (র)...... ইব্রাহীম রে) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আসওয়াদকে জিজ্ঞাসা 
করলাম যে, আপনি কি উম্মুল মু'মিনীন আয়েশা (রা) কে জিজ্ঞাসা করেছিলেন যে, কোন্‌ কোন্‌ 
পাত্রের মধ্যে 'নাবীয' তৈরি করা মাকরূহ ৷ তিনি উত্তর করলেন £ হা । আমি বলেছিলাম, হে উম্মুল 
মু'মিনীন! কোন্‌ কোন্‌ পাত্রের মধ্যে নবী জুরে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন? তখন তিনি 
বললেন ঃ নবী সল্রক্প আমাদের অর্থাৎ আহলে বায়তকে দুব্বা ও মুযাফ্ফাত নামক পাত্রে নাবীয তৈরি 
করতে নিষেধ করেছেন। (ইব্রাহীম বলেন) আমি বললাম $ আয়েশা (রা) কি জার (মাটির কলসী) 
হানতাম (মাটির সবুজ পাত্র) নামক পাত্রের কথা উল্লেখ করেন নি? তিনি বললেন £ আমি যা শুনেছি 
কেবল তাই তোমাকে বর্ণনা করেছি। আমি যা শুনি নাই তাও কি আমি তোমাদের কাছে বর্ণনা করবো? 


পানীয় দ্রব্যসমূহ ২১৯ 
dl ৩০০০০ এও ও (2০ ২8100 ২ ৩৫৩0০ 44৮95 083৩ [5557 
19:2৬:88 EE St ER পা ১ ২:12 ৩০278554578 22 নর জনি ০৪ 
30৫০৫ 
[৫১৯৫] মূসা ইবৃন ইসমাঈল (র)...... আবদুল্লাহ্‌ ইবৃন আবূ আওফা (রা) কে বলতে শুনেছেন, তিনি 
বলেন, নবী লবন সবুজ বর্ণের কলসী ব্যবহার করতে নিষেধ করেছেন । আমি বললাম ঃ তাহলে সাদা 
বর্ণের পাত্রে (নাবী) পান করা যাবে কি? তিনি বললেন ঃনা। 
154 ৮ 6০০ ৪ SU. YYYA 
২২২৮. পরিচ্ছেদ ঃ শুকনো খেজুরের রস যতক্ষণ না তা নেশার সৃষ্টি করে 
র্ নিত রি ॥ ৪2 ৪:58 ০7225 EES ৪০৮55২6০1৫5. ৫ 
০০০৫০ জা ও SIE ০৯৯০] ৮৩৪ ৩: ৮১০ ৮০৩ ০৪ ৩ ৯ Bar [০১৭৭ 
০:4০ be 23,0 he LEE ৪ 25 BEE ৫ ১5১7৮81588৯ 
৮৪:১৩ ৭ ১০৮৬৩ 5 ৮০৭ 86 ও) ৩১ ৬০৪৮০ পলা হা 9৯৬৮ YS অপি 
Ce ANSI BIL ০5 ১255 5 5 ০2৮৭ তেও ey 
2৮ ৯৯ 
ইয়াহ্ইয়া ইব্‌ন বুকায়র (র)...... সাহল ইব্‌ন সাদ রে) থেকে বর্ণিত যে, আবূ উসায়দ 
সাঈদী (রা) নবী গ্লক্রত্জ কে তার ওলীমা অনুষ্ঠানে দাওয়াত করেছিলেন। সে দিন তার স্ত্রী নববধু 
অবস্থায় সবার খেদমতে নিয়োজিত ছিলেন। তিনি বললেন £ আপনারা কি জানেন, আমি 
রাসূলুল্লাহ্‌ লরঞ্॥ কে কিসের রস পান করতে দিয়েছিলাম? আমি তার জন্য রাতেই কয়েকটি খেজুর 
একটি পাত্রে ভিজিয়ে রেখেছিলাম । 


SLE Hy 2 09 5 80581 0 Kd 45 ১6 SE 952 ওঠ কা ৭ 
2 ৪৫ 2৫ ১৬: 712 22৬2 »8৮ 5০4 a দেবি রর ০০1 ৪4 0 
৬ ৩ 5১ Aad ৬৬ স্পট Hl ৪101 7৯ 5 এ ৬৩ ৮১১০ op ১৬৬৪ 
LA রি ৯ ৬ পৃ ocd ee EEL A SEL পরি টা 7248 2d 
০৬ Uy ol 29 আ তাপ ০৫ DAT PE ০৬) bp ০১৩ A op ৩৮৪ 

Ble KLIN Dy kp 
২২২৯. পরিচ্ছেদ ঃ 'বাযাক' (অর্থাৎ আঙ্গুরের সামান্য পাকানো রস)-এর বর্ণনা । এবং যারা নেশার 
উদ্রেককারী যাবতীয় পানীয় নিষিদ্ধ বলেন তার বর্ণনা । উমর, আবু উবায়দা ও মু'আয (রা) “তিলা' 
অর্থাৎ আঙ্গুরের যে রসকে পাকিয়ে এক-তৃতীয়াংশ করা হয়েছে, তা পান করা জায়েয মনে করেন। 


বার ও আবূ জুহায়ফা (রা) পাকিয়ে অর্ধেক থাকাবস্থায় রস পান করেছেন। ইব্‌ন আব্বাস (রা) 
বলেছেন $ঃ আমি তাজা অবস্থায় থাকা পর্যন্ত আঙ্গুরের রস পান করেছি । উমর (রা) বলেছেন ঃ আমি 


২২০ বুখারী শরীফ 


উবায়দুল্লাহ্র মুখ থেকে শরাবের ঘ্রাণ পেয়েছি এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসাও করেছি । যদি তা 
নেশার সৃষ্টি করত, তাহলে আমি বেত্রাঘাত করতাম 
EEC IG TAA পে 9 ১৩৬০ এশা ক ৬০০০ ৬ 
৪4571172058 টি 759 7৫4 GIB 955৮ চো 2 GU 
- তত আসন ও] পুত ০9৯ এ তত ০৩ 
[৫১৯৭] মুহাম্মদ ইব্‌ন কাসীর (র)...... আবুল জুওয়ায়রিয়া (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
ইব্‌ন আব্বাস (রা)-কে “বাযাক' সম্পর্কে প্রশ্ন করেছিলাম । তিনি উত্তর দিলেন £ মুহাম্মদ ছল 
“বাযাক' উৎপাদনের পূর্বে চলে গেছেন। কাজেই যে জিনিস নেশা সৃষ্টি করে থাকে তা-ই হারাম । 
তিনি বলেন ঃ হালাল পানীয় পবিত্র । তিনি বলেন, হালাল ও পবিত্র পানীয় ব্যতীত অন্যান্য পানীয় 
ঘৃণ্য হারাম । 


৬ - এ Le হি ET রা ole গা ৬০ ৪০ টি > 
LE কা 26 55: 50৬ ৬০ জিপ গা ৩০৬ ফিড tal ৩ BLAS ৩০৬1 54] 


51917570588 চি ১৪031 5 1৮) ০৪৬ 
[৫১৯৮ | আবদুল্লাহ্‌ ইবৃন আবূ শায়বা (র) আয়েশা রো) থেকে বর্ণিত । তিনি বলেন £ নবী দু 
মিষ্টি ও মধু পছন্দ করতেন! 


রি ক. মি ” PEA রব ৪ বির 20 রিতা ৯. ৮.৮ সা $e 2 পা 
৪৪5 3 03 শি ON 9] 0০01) Fl এ ও ০৬) acl. YY, 
১1:58 ৩১১! 
২২৩০. পরিচ্ছেদ £ যারা মনে করে নেশাদার হওয়ার পর কাচা ও পাকা খেজুর একত্রে মিলানো 

উচিৎ নয় এবং উভয়ের রসকে একত্রিত করা উচিত নয় 

GREG SE GEG TRAD OES BT ৮৮ okie a LEAS tae Eo EE FE EOE 
LEY SIG ao doy LE ৮ ৩০৮ ০৬৪ ৬ ৮ US [04 | 
LP SOLES GEL ৩ঠ MED ভান El ৮৬ ৯22৩ বিরত তি 
71) 548 ০৯৭ শি এ] ১ 3 2 এস slat 0 Jen Ses ও ১৮৮ 
০ ৮ ৫ iE ৮৮৪৩ রঃ aE BOD eke +! AIAN £0 ease £ eo wit 
E25 ৮১> ১০৯৯ ৩ ১০ ৬) * 2 ২৬০৪ bas Uy ৮৯০১ শেঠ 
UU 


[৫১৯৯] মুসলিম (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবূ তালহা, আবু দুজানা 
এবং সুহায়ল ইব্‌ন বায়দা রো) কে কাচা ও শুকনো খেজুরের মিশ্রিত রস পান করাচ্ছিলাম । এ সময়ে 
মদ হারাম ঘোষিত হল, তখন আমি তা ফেলে দিলাম । আমি ছিলাম তাদের পরিবেশনকারী এবং 


পানীয় দ্রব্যসমূহ ২২১ 


তাদের সবার ছোট । আর সেকালে আমরা এটিকে মদ বলে গণ্য করতাম । আমর ইবন হারিস 

বলেনঃ কাতাদা রে) আমাদের নিকট ৮/ */৮ এর স্থলে এ ৮. বর্ণনা করেছেন । 

চা 15558218288 ২৪ 82 - প 51528 চে ৪ ক রো HN 

J এ এ ৮০1৬ তত বাঁ পভ লি লে ০৮০৮ তত ও ৩০৬ [or] 
- ০2 rly Ply ৪90 ০৪ & EAE 

[৫২০০] আবূ আসিম (র)...... জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ঈু্ কিসমিস, শুকনো 

খেজুর, কাচা ও পাকা খেজুর মিশ্রণ করতে নিষেধ করেছেন। 


se E30 


BS পরি LEG 2 পতি os ৩৩৯ i ptt ৪ for ০. 
42819 5, ৮3 ০০ ১৯99০2505৫০ Of hl st db “al 


55 
মুসলিম (র)...... আবু কাতাদা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী হুট খুরমা ও 


আধাপাকা খেজুর এবং খুরমা ও কিসমিস একত্রিত করতে নিষেধ করেছেন। আর এগুলো 
প্রত্যেকটিকে পৃথক পৃথকভাবে ভিজিয়ে 'নাবীয' তৈরি করা যাবে । 
WL ৮:০৬ 655 Dh 5 05 : SW ঞ 08) 59901 ৮7 ৮ 
১৮১০ 
২২৩১. পরিচ্ছেদ ঃ দুধ পান করা । মহান আল্লাহ্‌র বাণী $ ওদের উদরস্থিত গোবর ও রক্তের মধ্য 
থেকে পান করাই বিশুদ্ধ দুধ, যা পানকারীদের জন্য অত্যন্ত সুস্বাদু । সূরা নাহল £ ৬৬ । 
৮০১৮47০১৮০১ ৪৮৮ ০৮০ গুল ds ২০ Cf bos de [TTT 
রা ৩০ না EA tc be এ 255৮ ‘Coes eof 
[৫২০২] আবদান (র) oe. আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যে রাতে রাসূলুল্লাহ্‌ 


জলৰ কে ভ্রমণ করানো হয় (মিরাজের রাতে), সে রাতে তার সামনে পেশ করা হয়েছিল দুধের 
একটি পেয়ালা এবং শরাবের একটি পেয়ালা । 


fe 05 এপ ১০০ ৪৮ ৩৫০৪ ৩ [or 
* ৭৯০০ 88 এ 
dn, ১০০ চে ভি এ এ৩ এ৩ ০০০ ৩৩ UES oS (5৩ CL 

3:৭0 05 96 IG ৮6 55599 pai 18০6 ৪৮০৮৯ 


২২২ বুখারী শরীফ 


[৫২০৩] হুমায়দী (র)...... উম্মুল ফাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন $ আরাফার দিন 
রাসূলুল্লাহ্‌ হুল -এর সিয়াম আদায় করার ব্যাপারে লোকেরা সন্দেহ পোষণ করেন । তখন আমি 
তার নিকট দুধ ভর্তি একটি পেয়ালা পাঠালাম । তিনি তা পান করলেন । বর্ণনাকারী সুফিয়ান অনেক 
সময় এভাবে বলতেন, আরাফার দিন রাসূলুল্লাহ্‌ ঈ্ল্র -এর সিয়াম আদায়ের ব্যাপারে লোকেরা 
সন্দেহ পোষণ করছিল । তখন উম্মুল ফাযূল (রা) তার কাছে দুধ পাঠিয়ে দিলেন। হাদীসটি মাউসূল না 
মুরসাল, এ বিষয়ে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন, এটি উম্মুল ফাযূল (রা) থেকে বর্ণিত। 

তের 


পাপা 


os 


7০০ % তিন 
[৫২০৪] কুতায়বা (রা)...... বরা হার 87576 


(রা) এক পাত্র দুধ নিয়ে আসলেন । রাসূলুল্লাহ্‌ লুল তাকে বললেন £ এটিকে ঢেকে রাখলে না কেন? 
এর উপর একটি কাঠি দিয়ে হলেও ঢেকে রাখা উচিত ছিল৷ 


ইটিভি 952 OT 
৯৮, ১৫ 29৮ টেট 22 lL ০৮ ২৮ ob ৩৩ জিন্স ৩৮১ po 
১ ১৩০১৯ 1১৮ 4০ 7০৮ ৩99 55 Vf dl ০১ 00 58 Ea 

- St % পর ০০ 4৬ ০৮ ০৩৮ 

[৫২০৫] উমর ইব্‌ন হাফ্‌স (র)...... জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আবৃ হুমায়দ (রা.) 
নামক এক আনসারী নাকি' নামক স্থান থেকে এক. পেয়ালা দুধ নিয়ে নবী প্রঃ -এর নিকট 
আসলেন। তখন নবী সর্ট তাকে বললেন $ এটিকে ঢেকে আননি কেন? এর উপর একটি কাঠি 


স্থাপন করে হলেও ঢেকে রাখা উচিত ছিল। আবু সুফিয়ান (র) এ হাদীসটি জাবির রো) সূত্রে নবী 
লুক থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


৪118 46৮4 58582125012] 
5১65৩ ATH 9৩5 KT Eo tp 9 দে 06০ oo) 
ELAS ৪১7৬ ক ও ৯ তে KH IG BBS 
১৮৮5 ২ টা 9০০ 4] ০05 এ ৩৩ ১ এ মাএ ৩৪ ৪০০ উঠি ০০) 


পানীয় দ্রব্যসমূহ ২২৩ 


মাহমুদ রে) বারা' (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, নবী হলুন্্র মক্কা থেকে রওয়ানা হলেন, 
তখন তার সংগে ছিলেন আবু বক্র (রা)। আবু বক্র (রা) বলেন £ আমরা এক রাখালের কাছ দিয়ে 
যাচ্ছিলাম । সে সময়ে রাসূলুল্লাহ্‌ 233 ছিলেন খুব পিপাসার্ত। আবূ বক্র রো) বলেন $ আমি তখন 
একটি পাত্রে ভেড়ার দুধ দোহন করলাম । তিনি তা পান করলেন, আমি খুব আনন্দিত হলাম । এমন 
সময় সুরাকা ইব্‌ন জু"শুম একটি ঘোড়ার উপর আরোহণ করে আমাদের কাছে আসলো । 
নবী লু তাকে বদ্‌ দু'আর মনস্থ করলে সে নবী জ্ুক্ে -এর কাছে আবেদন জানাল, যেন তিনি তার 
প্রতি বদ্‌ দু'আ না করেন এবং সে যেন নিরাপদে ফিরে যেতে পারে । নবী হব তাই করলেন। 


EAN 


LE ০০ 0 
গা পা 
- Al 0৮9 5595) 24 
[৫২০৭] আবুল ইয়ামান (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্নিত যে, রাসূলুল্লাহ্‌ 5 বলেছেন ঃ 
উত্তম সাদাকা হল উপহার হিসেবে প্রদত্ত দুধেল উট্নী কিংবা দুধেল বক্রী, যা সকালে একটি পাত্র 
ভরে দেবে আর বিকালে আরেকটি পাত্র। 
৬) পা 9 ০৮ dE LE OU ও ০৪ উদ ০০৮৩ পা এ [জজ] 
MAL ৩৩১৯ ০০১ 4 UL ০ aes ও জজ »। ৩১৮০ ১1০০৬ 
১০১০৪ hs 14৮১ এ৩ ৭৩৯১০০১৬৪৪৩ ৬ LS ৮ ১ 


৪৪০ 


PPh tly ads Jo Sinks CB ০9৫ Spt ০০ of af by 
৪6 2৮৫: ৮85256804৫8 ০৪ dl ৬১০৪ 
82775 এ 
0১,০৮৮ ১৭ ৪ 3 গে ৩০ ano UU ০০ ১৭০০ ৩ পা 2০5১3 

- pS 155, 
[৫২০৮] আবু আসিম (র)...... ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণিত যে. রাসূলুল্লাহ্‌ =2ব দুধপান 
করেছেন, এরপর তিনি কুলি করেছেন এবং বলেছেনঃ এর মধ্যে তৈলাক্ততা আছে । ইব্রাহীম 
ইব্‌ন তাহমান (র) আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ ফলন 


বলেছেন £ আমার কাছে 'সিদ্রাতুল মুনতাহা' তুলে ধরা হল। তখন দেখলাম চারটি নহর । দু'টি 
নহর হল যাহেরী, আর দুটি নহর হল বাতেনী । যাহেরী দু'টি হল, নীল ও ফোরাত । আর বাতেনী 


২২৪ বুখারী শরীফ 


দু'টি হল, জান্নাতের দু'টি নহর । আমার সামনে তিনটি পেয়ালা পেশ করা হল, একটি পেয়ালার 

মধ্যে আছে দুধ, একটি পেয়ালার মধ্যে আছে মধু আর একটি পেয়ালার মধ্যে আছে শরাব ৷ আমি 

দুধের পেয়ালাটি গ্রহণ করলাম এবং পান করলাম । তখন আমাকে বলা হল, আপনি এবং আপনার 

. উম্মত স্বভাবজাত জিনিস লাভ করেছেন । তবে তারা তিনটি পেয়ালার কথা উল্লেখ করেন নি। 
sj ELL তত 

২২৩২. পরিচ্ছেদ £ সুপেয় পানি তালাশ করা 

Ee HAE ৪৬৬০ ০৫ UC ৬ LS ডা এ এ SiS 


2৪০ 


র্‌ 2 রি ৪৫৩ হাঃ ০৪৮০৫ পা SCO EE BO TELE প 
এ 201 «3৩ শী ৩৬০ ০০ ৩৫ ১৩ 2৯০৪৩ Sle 251 ০ 91 ৩৬ ০৪০ ৯৮৪৬ 


$2 125. - 0 8৮8 ALI Bon AAI LS নতি 81 বা PR EOE OE ES ৮৯০০ 
০৮ 5 ৪৩ ৮7555 ৮৮০০5 & dl Jy) ৩৬১ mall এরা ভি ও ৪৩০৪ 


রি 9৫, রি লৈ BIEL ভি BRL: 2 8৫ 22721 ডিলার পির রর 12 
1৮1) ৫00 ভু ঠা ও জর ৩০153 এল ০9193 TCT ৩ ০ তন এও 

তা ০৩1. & 22 422, 6 ৫ শিখেছে EEE 1৫582 278 
Cee 1515 ২৮01) ওর ও VEE এসে NE LD I ক তক 


পাত ন 


৪ 2 পন প € 565 ৮1285 2০2৪-০, ১ প৪ 2:88: পি ৪.5: ১987 
৭9 ০০০) ০৮৪ এ 20101 এপ Md bd HAs ৮১৯১১ ০ DBS 
“for” Mc GREE EEE ভরত ৬ 522 2156 “°° ot ap 2 ae 
. 28 AME EE WEE ASE EPEC ACN HE EAE EA | 
ভা 2 221 ৬১ ২০০৬ Hl lS Alb এটা এপ ডো তাও ০৩৪০৪ ভা 


৩০০ ৬৪ 2 ভিত ১৪৩ IU) * ৪ 
আবদুল্লাহ্‌ ইবৃন মাসলামা (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আবূ তালহা (রা) ছিলেন মদীনার আনসারীদের মধ্যে সবার চাইতে বেশী খেজুর গাছের মালিক। 
আর তার নিকট তার প্রিয় সম্পদ ছিল “বায়রুহা নামক বাগানটি । সেটি ছিল মসজিদে নববীর ঠিক 
সামনে । রাসূলুল্লাহ্‌ হব এ বাগানে যেতেন এবং সেখানে অবস্থিত সুপেয় পানি পান করতেন ৷" 
আনাস (রা) বলেন, যখন আয়াত অবতীর্ণ হল ঃ “তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে সক্ষম 
হবে না, যতক্ষণ তোমরা তোমাদের প্রিয় জিনিস থেকে ব্যয় করবে" । তখন আবু তালহা (রা) 
দাড়িয়ে গেলেন এবং বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আল্লাহ্‌ ইরশাদ করেছেন $ “যা ভালবাস তা থেকে 
ব্যয় না করা পর্যন্ত তোমরা কখনো পুণ্য লাভ করবে না । আলে ইমরান ঃ ৯২। আর আমার নিকট 
সবচাইতে প্রিয় সম্পদ হল 'বায়রুহা' নামক বাগান । এটিকে আমি আল্লাহ্‌র সন্তষ্টির জন্য সাদকা 
করে দিলাম এবং আমি আল্লাহ্র কাছে এটির সাওয়াব এবং এটির সঞ্চয় আশা করি। ইয়া 
রাসূলুল্লাহ্‌! আপনি এটিকে গ্রহণ করুন, আল্লাহ্‌র ইচ্ছায় যেখানে ব্যয় করতে আপনি ভাল মনে 
করেন, সেখানে ব্যয় করুন । রাসূলুল্লাহ্‌ হন্ত বললেন ঃ খুব ভাল, এটিতো লাভজনক সম্পদ, কিংবা 


পানীয় দ্রব্যসমূহ - ২২৫ 


তিনি বলেছেন, এটিতো মুনাফা দানকারী সম্পদ । কথাটির মধ্যে রাবী আবদুল্লাহ্‌ দ্বিধা পোষণ 
করেছেন । নবী ঈ্্ বলেন £ তুমি যা বলেছ, আমি তা শুনেছি। তবে আমি ভাল মনে করি যে, তুমি 
এটিকে আপন আত্মীয়-স্বজনদের মধ্যে বন্টন করে দেবে । আবূ তালহা (রা) বললেন ঃ ইয়া 
রাসূলুল্লাহ্‌! আমি এমনটিই করবো। এরপর আবূ তালহা (রা) বাগানটি তার আত্মীয়দের মধ্যে 
এবং তার চাচাত ভাইদের মধ্যে বন্টন করে দিলেন। ইসমাঈল ও ইয়াহইয়া ৮১ এর স্থলে) 
বর্ণনা করেছেন। 

su hl wr ৬ ধা 
২২৩৩, পরিচ্ছেদ ঃ 7 শি ও 


৬ নী কপ পাজি, 


১১4 


রি এ? সেরার Ju ০০) ০০৮৪ ৪ 43৩3 ie 
SELLS 
[৫২১০] আবদান (র)...... আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, তিনি রাসূলুল্লাহ্‌ হর কে 
তার বাড়ীতে এসে দুধ পান করতে দেখেন । আনাস (রা) বলেন, আমি একটি বক্রী দোহন 
করলাম। এবং কৃপ থেকে পানি তুলে তা মিশিয়ে রাসূলুল্লাহ্‌ সক -এর কাছে পেশ করলাম। 
তিনি পেয়ালাটি নিয়ে পান করেন। তার বাদিকে ছিলেন আবূ বক্র (রা) ও ডান দিকে ছিল 
জনৈক বেদুঈন। তিনি বেদুঈনকে তার অবশিষ্ট দুধ দিলেন। এরপর বললেন ঃ ডান দিকের 
রি বা 
ছিলি 4০0৮১ জু EES 87555 
EE Gh ০৫ ৭৩ এক ১৩ এগ ER J রি 
CTU sie He &। 0০ ৫0৮০ 04 YN এ "8 2৩5 ১৮০৫ 4৯০) ৩৩ 
১ ২১৯৮১ ১৪ SEE SCS ক এত Ug GG ০৩ ১৪০৭ এ] উঠত 
২2৩ ৭৬ অন ১৮ ৪৪ SR &1 4৮০ ০৮৪ 
আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র) জাবির ইবৃন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ 


লন আনসারদের এক ব্যক্তির নিকট গেলেন। তার সংগে ছিলেন তার এক সাহাবী । তখন 
রাসূলুল্লাহ্‌ হুল আনসারীকে বললেন £ তোমার নিকট যদি মশকে রক্ষিত গত রাতের পানি থাকে 


৬১ 


২২৬ বুখারী শরীফ 


তাহলে আমাদের পান করাও । আর না থাকলে আমরা সামনে গিয়ে পান করব। রাবী বলেন, 
লোকটি তখন তার বাগানে পানি দিচ্ছিল । বর্ণনাকারী বলেন, লোকটি উত্তর করল $ ইয়া রাসূলাল্লাহ্‌ 
আমার কাছে গত রাতের পানি আছে। আপনি ঝুঁপড়ীতে চলুন । বর্ণনাকারী বলেন, এরপর লোকটি 
তাদের দুজনকে নিয়ে গেল এবং একটি পেয়ালায় পানি নিয়ে তাতে তার একট বক্রীর দুধ দোহন 
করল। বর্ণনাকারী বলেন, এরপর রাসূলুল্লাহ্‌ ক্র তা পান করলেন, তারপর তার সংগে আগন্তুক 
লোকটিও পান করলেন । 


LD HIG ৮৮ এপ 9 ৪০৯ 09) ১০০) godt ops oUt 
এসে 
: SG ১১৮০৪ il UU GNSS ০৮1: Sw ddd tt) SY ০9 


১৩৬ ৫৮ OBS is id dro) 
২২৩৪. পরিচ্ছেদ ঃ মিষ্টি দ্রব্য ও মধু পান করা । যুহরী (র) বলেছেন, ভীষণ মারাত্মক অবস্থার সৃষ্টি 
হলেও মানুষের পেশাব পান করা হালাল নয়। কেননা, পেশাব নাপাক ৷ আল্লাহ্‌ তা'আলার ইরশাদ ঃ 
“তোমাদের জন্য হালাল করা হয়েছে সকল পবিত্র জিনিস” ইব্‌ন মাসউদ (রা) নেশাদ্রব্য সম্পর্কে 
বলেছেন £ আল্লাহ্‌ তোমাদের উপর যে সকল জিনিস হারাম করেছেন তাতে তোমাদের জন্য কোন 
নিরাময় রাখেন নি 


রা 


এ Lan BE 3 UN LG UG di 2) 
[৫২১২] আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ (র) নি আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী হুই -এর 
নিকট সবচেয়ে পছন্দনীয় জিনিস ছিল মিষ্টিদ্রব্য ও মধু ৷ 
৩০৬ LBL. YN 
২২৩৫, পরিচ্ছেদ £ দাড়ানো অবস্থায় পান করা | 
EE JG JN সা 


৩৫ 


বিরত চিন ঘা JE ৩৫৩ CLS মু এ এড ক do 

6 চা এ 04 SL 
[ভা আৰ নু'আরম (র)...... নায্যাল (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কুফা মসজিদের 
ফটকে আলী (রা.) এর নিকট পানি আনা হলে তিনি দণ্ডায়মান অবস্থায় তা পান করলেন । 
এরপর তিনি বললেন £ লোকজনের মধ্যে কেউ কেউ দন্ডায়মান অবস্থায় পান করাকে মাকরূহ 


মনে করে, অথচ আমি নবী গ্লু কে দেখেছি, তোমরা আমাকে যেরূপভাবে পান করতে দেখলে 
তিনিও সে রূপ করেছেন । 


পানীয় দ্রব্যসমূহ ২২৭ 


রি “sz ৩৮৮০ 54 ০ লি ০০ 2৫৪5 ৮9৪ পৃ ৪ or: ৫2০ - 
ওত ০৬ ০0070 তত 205 ৩: ৮৫০ ১1 55 5০ >! Gus [ort | [oY \E 
টার ৫ লি ADEE LES প 2% 5৪০ 
চট 


পা পলা পাপা তি 


ue 553 843 ry FE ofS Gf এ ৯৩ ০০০০ ৩ 
০ 8% 2) GM SEL CU IG MU 25) 4 ৮০০৪ JIG 

- ০ ০4৮ 
৫২১৪ | আদাম (র)...... নাযৃযাল ইব্‌ন সাবরা (রা) থেকে বর্ণিত। তিনি 'আলী ইব্ন আবূ তালিব 
(রা)-এর সম্পর্কে বর্ণনা করেছেন যে, তিনি যোহরের সালাত আদায় করেন । এরপর তিনি মানুষের 
নানাবিধ প্রয়োজনীয় কাজে কৃফা মসজিদের চত্বরে বসে পড়লেন। অবশেষে আসরের সালাত 
আদায়ের সময় হয়ে গেল। তখন পানি আনা হল । তিনি পানি পান করলেন এবং নিজের মুখমন্ডল ও 
উভয় হাত ধৌত করলেন । বর্ণনাকারী আদাম এখানে তার মাথার কথাও উল্লেখ করেন এবং ধৌত 
করার কথাও উল্লেখ করেন। এরপর 'আলী (রো) দাড়ালেন এবং তিনি দাড়ান অবস্থায় অযুর উদ্বৃত্ত 
পানি পান করে নিলেন । এরপর তিনি বললেন £ লোকজন দন্ডায়মান অবস্থায় পান করাকে মাকরূহ 
মনে করে, অথচ আমি যেমন করেছি নবী শর ও তেমন করেছেন। 


4৮১৩১ ০ ১৪৮৭ pl ৪ OU ৫ ত্র সত 
-5 ০ ৪ ২০০৪ 
[৫২১৫] আবু নুআয়ম (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ল্রহ দন্ডায়মান 
অবস্থায় যমযমের পানি পান করেছেন। 
০০৫ 6 (23 5১) ০০25 LoL. YY 
২২৩৬. পরিচ্ছেদ £ উটের পিঠে আরোহী অবস্থায় পান করা | 


22 + 


০৯517671515 30 এ Gis pel EUG ০৬ [2] 
০058 38 ob অভি ০০০ wt এন (5৩ ১ sr 7 


-০০৫৫ ০ ০০০ | ALEC HG + 45 ৮৩ bl ৪৮ রর 
[৪২5৬] মালিক ইব্‌ন ইসমাঈল রে) 27 উম্মুল ফাযল বিনত হারিস (রা) থেকে বর্ণিত যে, তিনি 
নবী সুর -এর কাছে এক পেয়ালা দুধ পাঠিয়ে ছিলেন। তখন নবী ঈল্লল্পে আরাফাতে বিকালে 
অবস্থান করছিলেন। তিনি নিজ হাতে পেয়ালাটি গ্রহণ করেন এবং তা পান করেন । আবুন নায্র 


থেকে মালিক ০০১ ০ ( তার উটের উপর আরোহী অবস্থায় ছিলেন) কথাটি বর্ণনা করেছেন। 


২২৮ বুখারী শরীফ 


৮০2] ৬ AST LAY কা) তাও 


২২৩৭. পরিচ্ছেদ ঃ পান করার ক্ষেত্রে প্রথমে ডানের ব্যক্তি, তারপর ক্রমান্বয়ে ডানের ব্যক্তির 
অগ্রাধিকার 
dD ৯৫০ ০2 ১96 Us ol ১৪ WL hi ০৩ ০৪০ এ [ori] 
৯৮০৪ রিয়ার টি টার Ed “ Ss 2১42১ Lato 
১9৮ IO 5০১ জা সে 5০) el Sh GH dl ০৯৮০ of os 
| ECE EL 
[৫২১৭] ইসমাঈল (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ সনু -এর সামনে 
পানি মেশানো দুধ পরিবেশন করা হল । তার ডান পার্শ্বে ছিল জনৈক বেদুঈন ও বাম পার্শ্বে ছিলেন 
আবূ বক্র (রা)। নবী ক্র দুধ পান করলেন। তারপর বেদুঈন লোকটিকে তা দিয়ে বললেন $ 
ডানের লোকের অগ্রাধিকার । এরপর তার ডানের লোকের । 
০ ০ ৬৮৭ ও) এ ০6 05 4591 ০১৪৭ SU. ও, 
২২৩৮. পরিচ্ছেদ ঃ পান করতে দেওয়ার ক্ষেত্রে বয়স্ক (বয়োজ্যেষ্ঠ) লোককে অগ্রাধিকার দেওয়ার 
জন্য তার ডানে অবস্থিত লোক থেকে অনুমতি গ্রহণ করতে হবে কি? 
৪.০ se oc 8s . ০ - oe fo, # ৪8৮ লি SUE SE পুল ত 
A St Je ৬ 545513৬ প্র OF DUC তত IG ০৪ এ [OVA 
০:৪০ 


“ee পা রি 7218164458৬ ডি পাত পরি টি শিরা 
১১72 ০৩ ০৬ এ ০6১ এ ৮7৯ ৮752 BBE এ ০০ Ol of এআ ৩০০১ 


Ed 


Ed Ne 2 eb Be তিন OL UR I “ 2 sts HALLE fi SEAL BROT Se fe 
J ad ০৮০) ৬ 0131১ ০০৪ ০১১১ kent of CI ০১৪ ১4০ ৪১৪ 65৯১ 


প্‌ 


/_ 9 

<2 9H 9449 এও এ৩ ০10০0 el 
[৫২১৮] ইসমাঈল (রা) ........ সাহল ইবৃন সা'দ (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্‌ সর -এর 
সামনে শরবত পরিবেশন করা হল, তিনি তা থেকে পান করলেন । তাঁর ডানে ছিল একটি বালক, 
আর বামে ছিলেন কয়েকজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি । তখন নবী লুল বালকটিকে বললেন ঃ তুমি কি 
আমাকে অনুমতি দেবে যে, আমি এ বয়স্ক লোকদের আগে পান করতে দেই? বালকটি বলল ঃ 
আল্লাহ্‌র কসম! ইয়া রাসূলাল্লাহ! আপনার কাছ থেকে আমার ভাগে আসা জিনিসের ক্ষেত্রে আমি 
কাউকে আমার উপর অগ্রাধিকার দেব না। রাবী বললেন ঃ রাসূলুল্লাহ্‌ সুরঃ তখন পেয়ালাটি তার 
হাতে তুলে দিলেন। 


| PALS 6৮৫0 ৮৫,৭৭৭ 
. ২২৩৯. পরিচ্ছেদ £ অঞ্জলী দ্বারা হাউজের পানি পান করা | 


পানীয় দ্রব্যসমূহ ২২৯ 


০৭ ০৬ 6 ০৬৭ ০ ০ 25 2 
HS এ পটল ৯৪০৪৯ ৩ ৫1) ৯০ 41১8 df LEE এ পেস আ 
৫ MEE FE 
hy Ee 2 SM CEILI EDT AEE 
4 31) EG ০৫০৩ এজ I DIG UN 5 ৬ 2 ০৭ 
নি bl 0 ৪ - ও ০ EE EBS দি Ee ৮7248 ১,১52) ০ 
CRE ভা UU SAE আআ ৩১৮০ ত ৪৯০] ৩৩৪ 59৫১৬ sl ৩১৯৭ ০৯০19 
iB পে ০ 4১৯০৬ প্রচ পি 7 ডে ০৪০ AA GS 
২2০ জে ভু এস) ৮০5 ১ 

[৫২১৯] ইয়াহইয়া ইবৃন সালিহ্‌ (র)...... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত। 
নবী ক্র আনসারদের এক ব্যক্তির কাছে গেলেন । তার সংগে ছিল তার এক সাহাবী ৷ নবী দর ও 
তার সাহাবী সালাম দিলে লোকটি সালামের জবাব দিল। এরপর সে বলল $ ইয়া রাসূলাল্লাহ! 
আপনার জন্য আমার পিতা ও মাতা কুরবান, এটি ছিল প্রচন্ড গরমের সময় ৷ এ সময় লোকটি তার 
বাগানে পানি দিতে ছিল । নবী কলর বললেন £ যদি তোমার কাছে গতরাতে মশৃকে রাখা পানি থাকে 
তাহলে আমাদের পান করাতে পার । অন্যথায় আমরা আমাদের সম্মুখস্থ পানি থেকে পান করে নেব। 
তখন লোকটি বাগানে পানি দিতে ছিল। এরপর লোকটি বলল ঃ ইয়া রাসূলাল্লাহ । আমার কাছে 
গতরাতে মশৃকে রাখা পানি আছে। এরপর সে নবী সুর কে ঝুপড়ীতে নিয়ে গেল । একটি পাত্রে 


কিছু পানি ঢেলে তাতে ঘরে পোষা বক্রীর দুধ দোহন করল । নবী লুট তা পান করলেন। এরপর 
সে আবার দোহন করল । তখন তার সংগে যিনি ছিলেন তিনি তা পান করলেন। 


NS RD যত SU ৭6, 
উঠা গত ছোটরা বড়দের খেদমত করবে 
২ ৫ 05 ও এ ৪৮১ Ee ্ JU af AL CCS ১8551 


0৮25৮ SS ০৮ YB তথ তল এ সিএ ভি ৪৩৫৩ 


5 রা GH 
SHOR TT UNOS ৩১ ৩3 5 ৩ a 
৪ ৪ ৮2৫ + 220 ৪১০৪০ 


৮5 49 এ শপ বাঁ লিজ ৩৭ নি, নি 


7৯৩০০ ৮৯০৯ 
[৫২২০] মুসাদ্দাদ (রা)...... আনাস দলা) থেকে বর্িত। ভিনি বলেন, আমি আমার গোত্রীয় 
এ অর্থাৎ আমার চাচাদেরকে "'ফাযীখ”" নামক শরাব পান করাতে 
হিলাম। আমি ছিলাম তাদের মধ্যে সকলের চাইতে ছোট । এমন সময় ঘোষণা করা হল £ শরাব 


২৩০ বুখারী শরীফ 


হারাম হয়ে গেছে। তারা বললেন £ এ শরাবগুলো ঢেলে দাও । আমি তা ঢেলে দিলাম । বর্ণনাকারী 
(সুলায়মান তায়মী) বলেন, আমি আনাস (রা) কে জিজ্ঞাসা করলাম £ তাদের শরাব কিসের তৈরী 
ছিল? তিনি বললেন £ কাচা ও পাকা খেজুরের তৈরী ৷ আনাস (রা)-এর পুত্র আবূ বক্র বললেন, 
(সম্ভবত তিনি তখন উপস্থিত ছিলেন), এটিই ছিল তাদের আমলের শরাব । তাতে আনাস (রা) কোন 
অস্বীকৃতি প্রকাশ করেন নি। সুলায়মান বলেন, আমার কতিপয় বন্ধু আমার নিকট বর্ণনা করেছেন যে, 
তিনি আনাস (রা) থেকে শুনেছেন £ সেকালে এটিই ছিল তাদের শরাব। 

UJI ES OU YEN 
২২৪১. পরিচ্ছেদ ঃ পাত্রসমূহকে ঢেকে রাখা Md 


৪ পাতা পভ [1 
| 


তল শি EN OC ১৮০০০ ৩০৮ ৪৬ [or] 


6 ০ 
পা ঞ্ল 


৩৮১৬৯ এ 222 
41৩ i ০৯১ ১ ৩০৯ £ 225 গল ০৮৮৪ ১৬ ১৩ ৫ রা রা 4 
7, ১৩০৫৪৫০৫০৬৪ or EH: 


45492 


| 4 
[৫২২১] ইসহাক ইব্‌ন মানসূর (র)...... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ 
ফলৰ বলেছেন £ যখন সন্ধ্যা হয়, তখন তোমাদের সন্তানদের ঘরে আটকিয়ে রাখবে । কেননা এ 
সময় শয়তানরা ছড়িয়ে পড়ে । তবে রাতের কিছু সময় অতিক্রান্ত হলে তখন তাদের ছেড়ে দিতে 
পার। আর ঘরের দরজা বন্ধ করবে । কেননা, শয়তান বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা 
আল্লাহ্‌র নাম নিয়ে (বিস্মিল্লাহ্‌ বলে) তোমাদের মশকের মুখ বন্ধ করে দেবে এবং আল্লাহ্‌র নাম 
নিয়ে তোমাদের পাত্রগুলোকে ঢেকে রাখবে কমপক্ষে পাত্রগুলোর উপর কোন জিনিস আড়াআড়িভাবে 
77777 15 


৬ tel 


- EI 25957 ভি ০0৬ 223 Each 


০7০55. 30, {230 o£ 


~ 4০ ab ০ ১১৩ ১১ এও ০9 


[৫২২২] মূসা ইব্‌ন ইস্মাঈল (র)...... জাবির (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ হর বলেছেন ঃ 
তোমরা যখন ঘুমাবে তখন চেরাগ নিভিয়ে দেবে, দরজা বন্ধ করে ফেলবে, মশৃকের মুখ বন্ধ করে 
দেবে, খাবার ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে । বর্ণনাকারী বলেন, আমার মনে হয় তিনি আরো 
বলেছেন, অন্তত একটি কাঠ আড়াআড়িভাবে পাত্রের উপর স্থাপন করে হলেও । 


] 


পানীয় দ্রব্যসমূহ ২৩১ 


28০91 ০০৯ ভাতা 
২২৪২. পরিচ্ছেদ ঃ মশৃকের মুখ খুলে তাতে মুখ লাগিয়ে পান করা 
LE LE DAE ৩৪ ও 2৩ ০6 ৬০৯০ ০6 ৮০১ পাতি) উল গৈ ৩০০ [or] 
০০:৪৫ ৪ ৪৪০ ‘eo He 2255 ES TC SEES Ed রি ৪.3. ৪০০? 
০৮০ UA 
[৫২২৩] আদাম রে)...... আবূ সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ রাসূলুল্লাহ 
সহ মশ্কের মুখ খুলে, তাতে মুখ লাগিয়ে পানি পান করতে নিষেধ করেছেন । 


20/8 o 


UE ৬ 0৩ GA ০ 0 ও Bs ৩ GE Lh ১০০ ৫০ [51 
০০ 
SAIL SON A 0 EI RL IG HIE UH LR 
[৫২২৪] মুহাম্মদ ' ইব্‌ন মুকাতিল (র)...... আবু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, আমি রাসূলুল্লাহ্‌ হজ কে 'ইখ্তিনাছিল আসকিয়া' থেকে নিষেধ করতে শুনেছি । 
আবদুল্লাহ্‌ (র) বলেন, মা'মার কিংবা অন্য একজন বলেছেন, 'ইখৃতিনাছ' হল মশকের মুখ 
থেকে পানি পান করা । 
৮850 ৮805 ৮0 শত হা 
২২৪৩. পরিচ্ছেদ ঃ মশৃকের মুখ থেকে পানি পান করা 


£ 7০০০? ৪ EA পে রি 26977 27-2 ৪:6০ 3 +f 


50319 2৬৮ 955 ১০৬ ELS 
[৫২২৫] আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ রে)...... আইউব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, ইক্রামা রো) 
আমাদের বললেন, আমি তোমাদের সংক্ষিপ্ত এমন কতগুলো কথা জানাবো কি যেগুলো আমাদের 
কাছে আবূ হুরায়রা (রা) বর্ণনা করেছেন? (কথাগুলো হল) রাসূলুল্লাহ্‌ হল বড় কিংবা ছোট 
মশৃকের মুখে পানি পান করতে এবং প্রতিবেশীকে এর দেয়ালের উপর খুঁটি গাড়তে বাধা দিতে 
নিষেধ করেছেন । 


k টি 2. ₹ 5 ৫০ পর্ণ ০ 
9 ০৮৮): তত 8০০5 শত ৫0৮০ Bis ০ ৫০০ 
8 পে ৩ 3 


f 


euler 


২৩২ বুখারী শরীফ 


[৫২২৬] মুসাদ্দাদ (রা)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী ঈু্র মশৃকের মুখ থেকে পানি 
ররর 


৪০ ht 


মিনির চা) ৬ এ ও1০১:০ 4 
ভা যী কি ৮ 
থেকে পানি পান করতে নিষেধ করেছেন। 
UY ৮৩ ৩০৫,৭6৫ 
২২৪৪. পরিচ্ছেদ ঃ পান পাত্রে নিঃশ্বাস ফেলা ++ 
১০৫৮৩ পরস & সি ৬৩ ১০ এ উল টেন সী জি 


IES BT 98১ cetyl ও 0 GN 4 4। ১০০ 
৮5 ৮০৪ WT ES 9) ০4০৪ 
[৫২২৮] আবু নু'আইম রে)..... রর জনা CE 
রাসূলুল্লাহ লু বলেছেন £ তোমাদের কেউ যখন পানি পান করবে সে যেন তখন পান-পাত্রে 
নিঃশ্বাস না ফেলে। আর তোমাদের কেউ যখন পেশাব করবে, সে যেন ডান হাতে তার লজ্জাস্থান 
স্পর্শ না করে এবং তোমাদের কেউ যখন শৌচ কাজ করবে তখন সে যেন ডান হাতে তা না করে। 
IN ১:-4৫ SSN ৭৫৫০ 

২২৪৫. পরিচ্ছেদ £ দুই কিংবা তিন শ্বাসে পানি পান করা 
1 ur 


ee ee on 


[৫২২৯] আবূ 'আসিম ও আনা 8 oo EE ES HEE EE 
বলেন £ আনাস্‌ (রা)-এর নিয়ম ছিল, তিনি দুই কিংবা তিন নিঃশ্বাসে পাত্রের পানি পান করতেন। 
তিনি ধারণা করতেন যে, নবী লুল তিন নিঃশ্বাসে পানি পান করতেন। 


AIT SSB. TYE 
২২৪৬. পরিচ্ছেদ £ সোনার পাত্রে পানি পান করা 
42 JU এ৪ পরা ১৪৫৫০ ১৪ ঘন এ ০৪৩ রর ‘i> ৩০৬ [or] 
১45" ও] ৪ (01008 5550 7 ডে 58549 5:৮8 ০৩৩ 


পানীয় দ্রব্যসমূহ ২৩৩ 
২১092 SET ৪৮১০০ চু এ) LAD ১০ এক BD 09 এ 
IRN এ ১ a 
[৫২৩০] হাফস ইব্‌ন “উমর (র)...... ইব্‌ন আবূ লায়লা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, হুযায়ফা 
(রা) মাদায়েন অঞ্চলে অবস্থান করছিলেন । এ সময় তিনি পানি পান করতে চাইলেন । তখন জনৈক 
গ্রামবাসী একটি রূপার পেয়ালায় পানি এনে তাকে দিল । তিনি পানি সহ পেয়ালাটি ছুঁড়ে মারলেন । 
এরপর তিনি বললেন £ আমি এটি ছুঁড়ে ফেলতাম না, কিন্তু আমি তাকে নিষেধ করা সত্ত্বেও সে তা 
থেকে বিরত হয়নি। অথচ নবী হজ আমাদের নিষেধ করেছেন মোটা ও পাতলা রেশমের কাপড় 
পরিধান করতে, সোনা ও রূপার পান-পাত্র ব্যবহার করতে । তিনি আরো বলেছেন ঃ উল্লেখিত 

জিনিসগুলো হ'ল দুনিয়াতে কাফির সম্প্রদায়ের জনা; আর আখিরাতে তোমাদের জন্য । 
24280 AGT ৩6৬ 

২২৪৭. পরিচ্ছেদ £ সোনা-রূপার পাত্রে পানি পান করা | 

3 ৬৩ গা ৩১৬ ১১ ১] ০৪ pak ডি ৩০৮ এন তা ৮ ৪০ [জা [oY 
EAA VY 2০93 ৬৯৭০ চা 15178 VY ০ 88 ভে ১২৫৭৩ ৬০ ৮৮০৮ 
ES ৪৫ 550 ৮৮4 0050) 
[৫২৩১] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (রা)...... ইবৃন আবূ লায়লা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা 
হুযায়ফা (রা)-এর সংগে বাইরে বের হলাম । এ সময় তিনি নবী ঈঞ্ -এর কথা আলোচনা করেন 
যে, নবী লহ বলেছেন £ তোমরা সোনা ও রূপার পাত্রে পান করবে না। আর মোটা বা পাতলা 


রেশমের কাপড় পরিধান করবে না। কেননা, এগুলো দুনিয়াতে তাদের (অমুসলিম সম্প্রদায়ের ) 
জন্য ভোগ্যবস্তু। আর তোমাদের (মুসলিম সম্প্রদায়ের) জন্য হল আখিরাতের ভোগ্য সামগ্রী । 


বি ১০৮ 8৪ A 4 ৬০৫০ ও রি 2 ০৩ 4:5৩ ০০ rrr] 
১৮১ of 3 EL AGL HED AE ০ BLS ৩০ 

কিল ০৫ Shs ক পলির এ রা 0 ক ০ ভা এ৩ ৯8 Ss 
ইসমাঈল (র) নবী হুল -এর সহধর্মিণী উম্মে সালামা (রা) থেকে বর্ণিত যে, 


রাসূলুল্লাহ কুক! বলেছেন £ যে ব্যক্তি রূপার পাত্রে পান করে সে তো তার উদরে জাহান্নামের আগুন 
প্রবেশ করায় । 


Ly ৩ শে 1৬27 ET 


৩০- 


২৩৪ বুখারী শরীফ 


‘ রে ১৬) ৭ ‘I ০13 [4 blll Af [4 9 ty [এ al ৪১৩৪ 


ন 


ভি এ ১৯১ * পাও সি ১৪ ৪421 তির 


- ৩০১ 2) AA dB ly Ud ০৪১ 5 যু হা ৩ও 


[৫২৩৩] মুসা ইব্‌ন ইসমাঈল রে)...... বারা’ ইব্‌ন আযিব রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ ল্ুক্( আমাদের সাতটি জিনিসের হুকুম দিয়েছেন এবং সাতটি জিনিস থেকে নিষেধ 
করেছেন। তিনি আমাদের হুকুম দিয়েছেন £ রোগীর সেবা করতে, জানাযার পেছনে যেতে, হাচি 
দানকারীর জবাব দিতে, দাওয়াতকারীর দাওয়াত গ্রহণ করতে, বেশী বেশী সালাম দিতে, মাযলুমের 
সাহায্য করতে এবং কসমকারীকে কসম ঠিক রাখার সুযোগ করে দিতে । আর আমাদের তিনি নিষেধ 
করছেন ঃ স্বর্ণের আংটি ব্যবহার করতে, কিংবা তিনি বলেছেন, রূপার পাত্রে পানি পান করতে, 
মায়াসির অর্থাৎ এক জাতীয় নরম ও মসৃণ রেশমী কাপড় কাসসী অর্থাৎ রেশম মিশ্রিত কাপড় ব্যবহার 
করতে এবং পাতলা কিংবা মোটা এবং অলংকার খচিত রেশমী কাপড় ব্যবহার করতে। 

091 ৬১ ৮০০ ৫. ৫৭ 
২২৪৮. পরিচ্ছেদ ঃ পেয়ালায় পান করা 


সি, 8 পা 4৮৩ 


2 ৫৫5 
[৫২৩৪] আমর ইব্‌ন আব্বাস র)...... উম্মুল ফাঘল্‌ (রা) থেকে বর্নিত যে, লোকজন আরাফার 
দিনে নবী সল্প -এর সিয়াম পালনের ব্যাপারে সন্দেহ পোষণ করলো । তখন আমি তার নিকট 
একটি পেয়ালায় করে কিছু দুধ পাঠালাম । তিনি তা পান করলেন। 


চিত নি নি কে ০১৩ ১2 ৮০৮5 ৩০, ৫৭ 
428 YE lof CB YG এন 310০ 
২২৪৯. পরিচ্ছেদ £ EO ভিন পাত্র-সমূহের বর্ণনা ৷ 
আবূ বুরদাহ (র) বলেন, আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (র) আমাকে বলেছেন £ আমি কি তোমাকে সেই 
75755 পান করেছেন? 


০১৮১৩ এ রি রা 


ধার ১ ss | vu 720 oI 88 SS JG 46 4: 9১2 


পানীয় দ্রব্যসমূহ ২৩৫ 


০৬ ৬৮৯ DCS BEL A দি ৩ ০৩ জু ০০0 
JB UL 4৬ SH LG EE LAE 1১16০ 0৮৩৬ 
রি 3) 07135195353 63১05 LAD VG de আও ও 
LI CG পে ভে 10 তে 096 5১ tp এস এ ভরত LG এ 


চলি 


SMELL 050 OD CES 5০৮ ভার 


-42559 ৩০১ এ 290 ৮6৩৮ URES IU 2০৪ তো CYS ১%. ৫০7৮6 
[৫২৩৫] সাঈদ ইবৃন আবূ মারইয়াম (র) ...... সাহল ইব্‌ন সা'দ রো) থেকে বর্ণিত। তিনি 


বলেন, নবী সপ -এর কাছে আরবের জনৈকা মহিলার কথা আলোচনা করা হলে, তিনি আবূ 
উসায়দ সাঈদী (রা)কে আদেশ দিলেন, সেই মহিলার নিকট কাউকে পাঠাতে । তখন তিনি তার 
নিট একজনকে পাঠালে সে আসলো এবং সায়িদা গোত্রের দুর্গে অবতরণ করলো। এরপর 
নবী কলই বেরিয়ে এসে তার কাছে গেলেন । নবী গ্ুর দুর্গে তার কাছে প্রবেশ করে দেখলেন, 
একজন মহিলা মাথা ঝুঁকিয়ে বসে আছে। নবী গ্লু যখন তার সংগে কথোপকথন করলেন, 
তখন সে বলে উঠল, আমি আপনার থেকে আল্লাহ্‌র নিকট পানাহ চাই । তখন তিনি বললেন £ 
আমি তোমাকে পানাহ দিলাম । তখন লোকজন তাকে বলল তুমি কি জান ইনি কে? সে উত্তর 
করল ঃ না। তারা বলল £ ইনি তো আল্লাহ্র রাসূল । তোমাকে বিয়ের প্রস্তাব দিতে এসেছিলেন । 
সে বলল, এ মর্যাদা থেকে আমি চির বঞ্চিতা । এরপর সেই দিনই নবী স্লক্ত অগ্রসর হলেন এবং 
তিনি ও তার সাহাবীগণ অবশেষে বনী সায়িদার চত্বরে এসে বসে পড়লেন । এরপর বললেন ঃ হে 
সাহল! আমাদের পানি. পান করাও । সাহল (রা) বলেন, তখন অমি তাদের জন্য এই পেয়ালাটিই 
বের করে আনি এবং তা দিয়ে তাদের পান করাই । বর্ণনাকারী বলেন, সাহল (রা) তখন 
আমাদের কাছে সেই পেয়ালা বের করে আনলে আমরা তাতে করে পানি পান করি। তিনি 
বলেছেন $ পরবর্তীকালে উমর জিবি রিও টির বডির নে 
পেতে চাইলে: তিনি তাকে তা হেবা করে দেন। 


৮৮৮ UG HU LS GN পিসি এও 425৩: ০0৩০০ [চো] 
JG Pai LLG এ এ ৩৫ 55৯০০ ০৫১ ষ্ছ CS, 4৩ ০১৮ 
0১98 ও। 0৮০ ER এ 55551588258 
0) NB ০৩ 2৪ ৮ BO BAe LIU JG +S UL, ‘oe 


- 573 3% ৮০৮০০ SIS Bb HS এ 0 29 ৮০১ 6 হুল WO 


২৩৬ ্‌ বুখারী শরীফ 


[৫২৩৬] হাসান ইবৃন মুদরিক রে)...... 'আসিম আহওয়াল (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
আনাস ইব্‌ন মালিক (রা)-এর কাছে নবী নল -এর ব্যবহৃত একটি পেয়ালা দেখেছি । সেটি ফেটে 
গিয়েছিল। এরপর তিনি তা রূপা মিলিয়ে জোড়া দেন। বর্ণনাকারী 'আসিম বলেন, সেটি ছিল উত্তম, 
চওড়া ও নুযর কাঠের তৈরী | 'আসিম বলেন, আনাস (রা) বলেছেন £ আমি রাসূলুল্লাহ্‌ মর কে এ 
পেয়ালায় বহুবার পানি পান করিয়েছি । 'আসিম বলেন, ইব্‌ন সীরীন (রা) বলেছেন £ পেয়ালাটিতে 
বৃক্তাকারে লোহা লাগানো ছিল। তাই আনাস (রা) ইচ্ছা করে ছিলেন, লোহার বৃত্তের স্থলে সোনা বা 
রূপা একটি বৃত্ত স্থাপন করতে । তখন আবূ তালহা (রা) তাকে বললেন, রাসূলুল্লাহ্‌ লু যেরূপ 
তৈরী করেছেন, তাতে কোন পরিবর্তন করো না। ফলে তিনি সে ইচ্ছা ত্যাগ করেন। 

DC 503 HN 05 SU ০, 
২২৫০. পরিচ্ছেদ £ বরকত পান করা ও বরকতযুক্ত পানির বর্ণনা 
এ ৩05 ডিল ৩৩ ১০০৬ ০৮ 2৮ ৫০০ ৪৪০ LES এ [লা] 
UT, DEEDS 0 LSB ০৮ Br) DAF gf ৪৬06 
47525 PE a Gb 0) 5 0৭ ad kel ৩৩ চে Lad as 


2 AHS die FH Hb NH lS; 
7145 te তত Gee CY ০৪৮০১ ০৩ (৪ onl ১৪ 
JL এজ ০৮১০০ UC ৪৩৭০১ এ ৩৩ ৭ মঠ ০০৭০, ডে 


4 চে El 


১ 33265 ২৬৪০০ ০০৮ pe ১০০ ৬৮ ৮ ৪ [সি 


- 1 ৩৪ 
[৫২৩৭] কুতায়বা ইব্‌ন সা'ঈদ (র) ..... জাবির ইব্‌ন 'আবদুন্লাহ্‌ রো) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি নবী লু -এর সংগে ছিলাম, এ সময় আসরের সময় হয়ে গেল। অথচ আমাদের সংগে বেচে 
যাওয়া সামান্য পানি ব্যতীত কিছুই ছিল না। তখন সেটুকু একটি পাত্রে রেখে পাত্রটি নবী লুল -এর 
সামনে পেশ করা হল। তিনি পাত্রটির মধ্যে নিজের হাত ঢুকিয়ে দিলেন এবং আঙ্গুলগুলো ছড়িয়ে 
দিলেন। এরপর বললেন $ এস, যাদের অযূর প্রয়োজন আছে। বরকত তো আসে আল্লাহ্‌র কাছ 
থেকে । জাবির (রা) বলেন, তখন আমি দেখলাম, নবী সই -এর আঙ্গুলগুলোর ফাক থেকে পানি ' 
প্রবাহিত হচ্ছে । লোকজন অযূ করল এবং পানি পান করল । আমিও আমার উদরে যতটুকু সম্ভব ছিল 
ততটুকু পান করতে ক্রটি করলাম না। কেননা, আমি জানতাম এটি বরকতের পানি । রাবী বলেন, 
আমি জাবির (রা)-কে বললাম $ সে দিন আপনারা কত লোক ছিলেন? তিনি বললেন $ঃ এক হাজার 
চারশ' জন ৷ জাবির (রা)-এর সূত্রে 'আমূর অনুরূপ বর্ণনা করেছেন। সালিম, জাবির (রা) সূত্রের 
মাধ্যমে হুসাইন ও “আমর ইব্‌ন মুররা চৌদ্দশ"র স্থানে পনেরশ'র কথা বলেছেন । সা'ঈদ ইব্‌ন 
মুসায়্যাব জাবির (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


৮৭৩৫ 
রোগীদের বর্ণনা অধ্যায় 


০৮৩৬ 
রোগীদের বর্ণনা অধ্যায় 


বে টব ৪৮০ ১45 : তে dy PDMS 2 গত ও 
রোগের কাফ্ফারা ও ক্ষতিপূরণ এবং মহান আল্লাহ্‌র বাণী ৪ যে ব্যক্তি মন্দ কাজ করবে তাকে সেই 
কাজের প্রতিফল দেওয়া হবে। 

১৪১৮৮ লস IG GAD ০৪৯ উন OU ৮৫০0 ১০ ঠা Bis [ova] 

AL 2 

ie UH BIL 03 CGH 09) ৫৫ & ৪৮০ এড ও ৮ 

EHS এ ৪6 ৬ ঝা এ YA 

[৫২৩৮] আবুল ইয়ামান হাকাম ইব্‌ন নাফি রে)...... নবী জু -এর সহধর্মিণী আয়েশা রো) 

থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ শর্ট বলেছেন ঃ মুসলমান ব্যক্তির উপর যে সকল বিপদ- 

আপদ আপতিত হয় এর ছারা আল্লাহ্‌ তার পাপ মোচন করে দেন। এমনকি যে কাটা তার শরীরে 
বিদ্ধ হয় এর দ্বারাও । 


পাতে পা 


০৪০৫৮৫৬০০০৩ 2৮০ ৪5০৮ এ এত এ 2 এ 2০ [তানি] 
LE ০১৬৭ এ of LF 2৩ ০8 ৪৬০০৪ খু ৮ ১০ ৩০০০ TS 
২১১১০ 39৮ ২2 os Ns ০০ is এ তে 5 0৩ জজ ০ 24০ (গা 

০৩৬৮ Lp HMA এ! ডে এ এ ৮৯ ৯) ও 


[৫২৩৯] আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র) হা আবু সাঈদ খুদ্‌রী ও আবু হুরায়রা (বা) থেকে বর্ণিত যে, 
নবী জর বলেছেন £ মুসলিম ব্যক্তির উপর যে সকল যাতনা, রোগ ব্যাধি, উদ্বেগ-উৎকণ্ঠা, দুশ্চিন্তা, 
কষ্ট ও পেরেশানী আপতিত হয়, এমন কি যে কাটা তার দেহে বিদ্ধ হয়, এ সবের দ্বারা আল্লাহ্‌ তার 
গুনাহসমূহ ক্ষমা করে দেন। 


২৪০ বুখারী শরীফ 


পির প ্ পা ৪ ক চটি এত 
fl প 28 মিঃ [) se LEA MEd ৪০ চা ১5 পার? }° 1৮54 চি Tae 
উদ HUES BAG ৩৪ a ৩6 ১৬৬৮ ০৪ ৮ ৩০৩ De ৬০৮ [OVE | 


ইত. পভ তি কত্ত রি 22 112 5:85. 12 £2 
১) ৮১ ০৮৮ By 2 পে UE fF 0৫ PES ১৫৮৭ 02 JG HS) 


৩ +e Le 


SIS 0 IG % ৮৩৩ FL ৬৯ 5৫ SE UF এ BING Gi 

HF এ প্র ৬০ AS UI 
[৫২৪০] মুসাদ্দাদ (র)...... কা'ব রো) থেকে বর্ণিত যে, নবী সুর বলেছেন ঃ মু'মিন ব্যক্তির 
উদাহরণ হল সে শস্যক্ষেত্রের নরম চারা গাছের ন্যায়, যাকে বাতাস একবার কাত করে ফেলে, 
আরেক বার সোজা করে দেয়। আর মুনাফিকের উদাহরণ, সে যেন ভূমির উপর কঠিনভাবে স্থাপিত 
বৃক্ষ, যাকে কোন ক্রমেই নোয়ানো যায় না। অবশেষে এক ঝটকায় মূলসহ তা উৎপাটিত হয়ে 
যায়। যাকারিয়্যা তাঁর পিতা কা'ব (রা) থেকে বর্ণিত তিনি নবী ক্লক থেকে আমাদের কাছে এরূপ 
বর্ণনা করেছেন। 


oN ec ee foe IG, পার SL Ge Bie GE LEG ut 02 2030 ce ৰ 


57৫. ৫ 55572 8275 ৬০ 48515 224: LAE 
৯০১ ৩৩ ০ 4 4০ ৩৯) TAA তে ৩৪ 005 98 oleh ৩৪ GY ০ ৮৬ Go he 
এ 93 Bp US sl হা ০৫, (১9 ৮৫29৯ 0:26 os 05 HS 

42 পা A দিসি টি 2 se 34, B® Ed 5 cee রী 

৮৪৮৪ 1) এ ৯৮০৪ ৬৯ 9০৬ গীতি SING lil 5 5৪১৩৬ 
[৫২৪১] ইব্রাহীম ইবৃন মুনযির রে)...... আবূ হুরায়রা রো) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
মর বলেছেন £ মু'মিন ব্যক্তির উপমা হল, সে যেন শস্যক্ষেত্রের কোমল চারাগাছ। যে কোন দিক 
থেকেই তার দিকে বাতাস আসলে বাতাস তাকে নুইয়ে দেয় । আবার (যখন বাতাসের প্রবাহ বন্ধ হয়ে 
যায় তখন তা সোজা হয়ে দাড়ায় ৷ তৈদ্রপ অবস্থা হল মু'মিনের) বালা মুসিবত তাকে নোয়াতে থাকে। 


আর ফাসিক হল শক্ত ভূমির উপর কঠিনভাবে সোজা হয়ে দাড়ানো বৃক্ষের ন্যায়, যাকে আল্লাহ্‌ যখন 
ইচ্ছা করেন ভেংগে দেন। 


= 


0১৮৯০ সে BAG of LLL I LUD UAL Ly 0 dt ৬ ৫৬ [লো 

JIE EA এ ডি JE EU ST 0 সদ উদ IU Ha লা 

রর 2 #0 A 282 7 

০ শপ এসি কে এআ ১০ ৩৭ উ এ ০৮5 

৫২৪২] আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... আবু হুরায়রা (রো)থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
জুই বলেন ৪ আল্লাহ্‌ যে ব্যক্তির কল্যাণ কামনা করেন তাকে তিনি মুসীবতে লিপ্ত করেন। 


রোগীদের বর্ণনা ২৪১ 


নত 
২২৫১. পরিচ্ছেদ ঃ রোগের তীব্রতা 


BG আল নি ৩০ পি ৯ ১১৯26 ১০০ এ Lats এস [rr] 


UG Ge ও) ০৪) ০4৩০৪ 2৮5 0695 পর ০১১৫ ১ লি সা 

- কাপে ৮ 
কাবীসা (র) ও বিশর ইব্‌ন মুহাম্মদ (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ্‌ সবর -এর চাইতে অধিক রোগ যাতনা ভোগকারী অন্য কাউকে দেখিনি । 


EE LEE EEE 1৩৮ রর 
পা ৬5০5 শে রর প্‌ ৪০2 সনি 2৮8 
8৮৪ SE তত ৯০5 & ১৮ 4৬০৭ 
১৪ ০০৯৪ las এও এ ৩৪ « 9৬ ৬০০ ১৪০৫ অ ০5 এ 

- AE 393 CES UF Nils ও» ৩৬ ২ ভর বি 2 


[৫২৪৪] মুহাম্মদ ইব্‌ন ইউসুফ রে) হা আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী কলৰ -এর পীড়িত অবস্থায় তার কাছে গেলাম । এ সময় তিনি কঠিন জুরে আক্রান্ত হয়েছিলেন । 
আমি বললাম ঃ নিশ্চয়ই আপনি কঠিন জ্বরে আক্রান্ত । আমি এও বললাম যে, এটা এ জন্য যে, 
আপনার জন্য দ্বিগুণ সওয়াব রয়েছে । তিনি বললেন ঃ হা । যে কোন মুসলিম মুসীবতে আক্রান্ত হয়, 
তার উপর থেকে গুনাহসমূহ এভাবে ঝরে যায়, যে ভাবে বৃক্ষ থেকে ঝরে যায় তার পাতাগুলো । 


৪2৬5 


948 0391 ৮ sd) ৮১ rd nf ৮ YoY 


২২৫২. পরিচ্ছেদ ঃ মানুষের মধ্যে সর্বাপেক্ষা কঠিন পরীক্ষার সম্মুখীন হন নবীগণ । এরপরে 
ক্রমান্বয়ে প্রথম ব্যক্তি এবং পরবর্তী প্রথম ব্যক্তি 


১ ০০ দা ভি 9৩৪, EC LG 


ছা 


f Al বনি 2 


রি ০৮০৫৪৮৯০১৬০ LE টি 22 
৫:৮৪ সু EE Le Ul 


cae 2 


- 45) 8 8৮50 bd ৩৫ গত 


] 


২৪২ বুখারী শরীফ 


[৫২৪৫] আবদান (র)...... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ লুট -এর 
কাছে গেলাম। তখন তিনি জ্বরে ভুগছিলেন । আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তো কঠিন 
জ্বরে আক্রান্ত । তিনি বললেন $ হা। তোমাদের দু'ব্যক্তি যতটুকু জুরে আক্রান্ত হয়, আমি একাই 
ততটুকু জ্বরে আক্রান্ত হই । আমি বললাম ঃ এটি. এজন্য যে, আপনার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব 
তিনি বললেন ঃ হা ব্যাপারটি এমনই । কেননা যে কোন মুসলিম মুসীবতে আক্রান্ত হয়, চাই ত. 
একটি কাটা কিংবা আরো ক্ষুদ্র কিছু হোক না কেন, এর দ্বারা আল্লাহ্‌ তার গুনাহগুলোকে মুছে দেন, 
যে ভাবে গাছ থেকে পাতাগুলো ঝরে যায়। 


AAD ০৮১ ৫০০1 
২২৫৩. পরিচ্ছেদ £ রোগীর সেবা করা ওয়াজিব 


৮৮ প্র৮১৮১ প্র ০০ ১১০০ ০০৪৪ সত ৯০ ও বে 25 ৬ [জালে] 


50159 ০৮০০ 1১১০) ৫৬128 HE So ১১১ IG ০ AES 
[৫২৪৬] কুতায়বা ইব্‌ন সাঈদ (র)...... আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ শ্ু্জ বলেছেন £ তোমরা ক্ষুধার্তকে খাবার দাও, রোগীর সেবা কর এবং কয়েদীকে 
১ 


চে ss ee তত পপ ৯ 85 


₹১৩-১০০০০৯০০০০৪০৮৭০০১০৭ 
৮ oes 8৫ = 6.2 ৬ PAS 240 ee nd? ee ee তত ৫৫ ৪৫ 


চে 
= 


রীতির রিলে 
[৫২৪৭] হাফস ইব্‌ন উমর (র)...... বারা' ইব্ন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ ল্লক্পঈ আমাদের সাতটি জিনিসের আদেশ দিয়েছেন এবং সাতটি বিষয়ে নিষেধ 
করেছেন। তিনি আমাদের নিষেধ করেছেন £ সোনার আংটি, মোটা ও পাতলা এবং কারুকার্য 
খচিত রেশমী কাপড় ব্যবহার. করতে এবং কাস্সী ও মিয়সারা কাপড় ব্যবহার করতে । আর তিনি 


আমাদের আদেশ করেছেন £ আমরা যেন জানাযার অনুসরণ করি, রোগীর সেবা করি এবং বেশী 
বেশী করে সালাম করি। 


4০ ৮৯৯] 5১৩ SU ০6 
২২৫৪. পরিচ্ছেদ £ সংজ্ঞাহীন ব্যক্তির সেবা করা 


রোগীদের বর্ণনা ২৪৩ 


dA nee ৫১০ ES ১৪ ০ 028০ এ AS ঠা dr এ ৩৮ [ova] 


৪৬০ রর 


। ১৩ ০০ ৩১৪ AH ৪৮৭ ই গিট sb ৩০৮ ০০৮ ১১ ৩৫০ ঞ। ৪৮ 
EB ০৪9 EEG DT CEB DC El /2৩28 
এ sil রগ 0518 El US 0 ৮০০ ও 
_ ০০৭ 
[৫২৪৮] আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ রো)...... জাবির ইবৃন আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত । তিনি বলেন, 
একবার আমি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়লাম । তখন নবী ক্র ও আবূ বক্র (রা) পায়ে হেঁটে 
আমার খোজ খবর নেওয়ার জন্য আমার নিকট আসলেন। তারা আমাকে সংজ্ঞাহীন অবস্থায় 
পেলেন। তখন নবী লু অযু করলেন। তারপর তিনি তার অবশিষ্ট পানি আমার গায়ের উপর 
ছিটিয়ে দিলেন। ফলে আমি সংজ্ঞা ফিরে পেয়ে দেখলাম, নবী ফ্গর্র উপস্থিত । আমি নবী শশুর কে 
বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমার সম্পদের ব্যাপারে আমি কি করবো? আমার সম্পদের ব্যাপারে 
কি পদ্ধতিতে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো? তিনি তখন আমাকে কোন উত্তর দিলেন না। অবশেষে 
মীরাসের আয়াত নাযিল হল। 
Mp 3674 Lh Fai ou. Yoo 
২২৫৫. পরিচ্ছেদ ঃ মৃগী রোগে আক্রান্ত রোগীর ফযীলত 
১৩ LU (পা bs ভিড ৩৩ 2৫ SO LES ro) ee CITES 


‘er 22 


— পট 254 এই ৩ রন pi তে মলে এ সি ৮৩৬৪ 253 
৭ 80১33 | ৩০৩ এ 816১৬ LESH 96০০ ৬ Hh 


৪ চে ঙ 


HEA ul Hl ৮6১৩ EE রঃ ৬ EI el ৮505 3৬৫ < 


১ 


3 ০০১০১ ১০০৯ 21 

-8%11509 
[৫২৪৯] মুসাদ্দাদ রে)...... আতা ইব্‌ন আবু রাবাহ্‌ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, ইব্‌ন আব্বাস 
(রা) আমাকে বললেন £ আমি কি তোমাকে একজন জান্নাতী মহিলা দেখাবো না? আমি বললাম ঃ 
অবশ্যই। তখন তিনি বললেন £ এই কৃষ্ণ বর্ণের মহিলাটি, সে নবী লু -এর নিকট এসেছিল । 
তারপর সে বলল ঃ আমি মৃগী রোগে আক্রান্ত হই এবং এ অবস্থায় আমার ছতর খুলে যায় । সুতরাং 
আপনি আমার জন্য আল্লাহ্‌র কাছে দু'আ করুন। নবী সু বললেন ঃ তুমি যদি চাও, ধৈর্য ধারণ 
করতে পার। তোমার জন্য থাকবে জান্নাত । আর তুমি যদি চাও, তাহলে আমি আল্লাহ্‌র কাছে দু'আ 


২৪৪ বুখারী শরীফ 


করি, যেন তোমাকে নিরাময় করেন । মহিলা বলল ঃ আমি ধৈর্য ধারণ করবো । সে বলল ঃ তবে যে 
সে অবস্থায় ছতর খুলে যায়। কাজেই আল্লাহ্‌র নিকট দু'আ করুন যেন আমার ছতর খুলে না যায়। 
নবী জর তার জন্য দু'আ করলেন। | 


র্‌ পপ পি এরি PE) ৪০4 ঙ পে পভ ০ ০ ০৩4 দশ 
fn এ 5 (এ ওঁ nls GA ছে ofl ০০ Sn ০৮ তি এপ [oT] 
EL ৫০৮ Hh 
[৫২৫০] মুহাম্মদ (রা)...... আতা (র) থেকে বর্ণিত আছে যে, তিনি সেই উম্মে যুফার (রা) কে 
দেখেছেন কা*বার গিলাফ ধরা অবস্থায় । সে ছিল দীর্ঘ দেহী কৃষ্ণ বর্ণের এক মহিলা । 


০2০ ৮2১52 Fab SU. YYon 
২২৫৬. পরিচ্ছেদ ঃ যে ব্যক্তির দৃষ্টিশক্তি চলে গেছে তার ফযীলত 


is Ed ৮৫ ৪ শি পুতে ০ ঙ ৪৮ ৪) পি ০ 
১০3০৮ ৮৮ ১0 ৩ ৬৮৬ ৭৩ ৬৪০) ৩০৩ ty ০ ক ০৩০৬ 1219 
৬7০৩ £ পি রস 255, রঃ ৪৮21) 8৬০ A প ্ i ৪ Aes রস রঃ 
2119 ৩৩ ক OL ০5 HE ভে ০০ JU এড ঝ ৪৮১ ১০০৩ ৩ SF ৮5৯) 
রি Tg পা js ” ze ৫ rer [) ৫28 220 PEE SREY it ৬০ 
৭১৮3 ৮ ALEXEI এ # এ 22 LULL 49 2 এস GNF 
# Rd . পা পা পা 


8 dF ১ ০০ 

[৫২৫১] আবদুল্লাহ্‌ ইবৃন ইউসুফ (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত তিনি বলেন, 

আমি নবী সি কে বলতে শুনেছি যে, আল্লাহ্‌ বলেছেন £ আমি যদি আমার কোন বান্দাকে তার 

অতি প্রিয় দু'টি জিনিসের ব্যাপারে পরীক্ষায় ফেলি, আর সে তাতে ধৈর্য ধারণ করে, তাহলে আমি 

তাকে সে দু'টির বিনিময়ে দান করবো জান্নাত । আনাস (রা) বলেন, দু'টি প্রিয় জিনিস বলে তার 

উদ্দেশ্য হল সে ব্যক্তির চক্ষুদ্বয়। অনুরূপ বর্ণনা করেছেন আশৃ*আস ইব্‌ন জাবির ও আবূ যিলাল (র) 
আনাস (রা)-এর সূত্রে নবী স্গক্জ থেকে । 

০৪ সপ এ 98) 55328 ০১১৬ 5 06%। Lg 5১৬ ০৫. ৫০৬ 

১ম 

২২৫৭. পরিচ্ছেদ £ মহিলাদের পুরুষ রোগীর সেবা করা । উম্মে দারদা (রা) মসজিদে অবস্থানকারী 


প পর 7 পুর 2০52০ ৪০০৪6৪০০0১৪ ৪ পচ ৪০ ৮৪০ দত cs 

22 4 ০০৩ ক ie ৩ al ৩ ৪১০৮ ০ (০৯ ৩৯ সতত OF ধস UA ০০ 
পপ প্র রক লব [22288253০52 রা ৪৮০ ও প HE be es ” 

০6 Eb Lele ০7৮০ 99 5 do) ৪১5১ ASH ০) Gx 2 dl ০০) 


রোগীদের বর্ণনা ২৪৫ 


এরি AH 3 Sid 286 ০৯৫ Uy ৩৯ ES 
এ BUS EE + তাত 
এরি ক 3 ১১৬ শখ, 


Sef 


১১ 5৯ 2৮৮ ১১%+ 15145 sm ০৩ খা 
34০১৩ ৪১১৪৩১৪৮ EECA 3 
LES 5৮4) ৩৮৮ ~l IG ০68 MI এ ৮ ae LG 
55৮06 6 ৩৫৬ JT ৩০০ এ ৬ এ HUG 5০০১ ht ff 
[৫২৫২] কুতায়বা (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন রাসূলুল্লাহ্‌ মর মদীনায় 
আসলেন,তখন আবু বক্র ও বিলাল (রা) জ্বরে আক্রান্ত হয়ে পড়েন । তিনি বলেন £ আমি তাদের 
কাছে গেলাম এবং বললাম £ হে আব্বাজান! আপনি কেমন অনুভব করছেন? হে বিলাল, আপনি 
কেমন অনুভব করছেন? আবূ বক্র (রা)-এর অবস্থা ছিল, তিনি যখন জ্বরে আক্রান্ত হতেন তখন 
তিনি আবৃত্তি করতেন $ “সব মানুষ সুপ্রভাত ভোগ করে আপন পরিবার পরিজনের মধ্যে, আর মৃত্যু 
অপেক্ষমান থাকে তার জুতার ফিতার চেয়ে সন্নিকটে ৷” বিলাল (রা)-এর জর যখন থামত তখন 
তিনি বলতেন $ “হায়! আমি যদি লাভ করতাম একটি রাত কাটানোর সুযোগ এমন উপত্যকায় যে 
আমার পাশে আছে ইয্খির ও জালীল ঘাস । যদি আমার অবতরণ হতো কোন দিন মাজিন্নার কূপের 
কাছে। হায়! আমি কি কখনো দেখা পাব শামা ও তাফীলের ।”১ আয়েশা (রা) বলেন, এরপর আমি 
রাসূলুল্লাহ্‌ লক -এর কাহে এসে তাকে এদের অবস্থা জানালাম । তখন তিনি দু'আ করে বললেন ঃ 
হে আল্লাহ্‌! মদীনাকে আমাদের কাছে প্রিয় করে দাও, যে রূপে তুমি আমাদের কাছে মক্কা প্রিয় করে 
দিয়েছিলে কিংবা সে অপেক্ষা আরো অধিক প্রিয় করে দাও। হে আল্লাহ্‌! আর মদীনাকে উপযোগী 
করে দাও এবং মদীনার মুদ্দ ও সা” এর ওযনে বরকত দাও । আর এখানকার জ্বরকে স্থানান্তরিত 
করে জুহ্ফা এলাকায় স্থাপন করে দাও । 
35201 5১৩৪ PU. YY OA 
২২৫৮. পরিচ্ছেদ £ অসুস্থ শিশুদের সেবা করা 
IESE UES aA EE তে ৩৬৮ [Or 


২০১88 ME Bs 21৬৯ LBNL MA i lt 


১. শামা ও তাফীল মক্কা শরীফের দু'টি পর্বতের নাম। কারো কারো মতে দু'টি কূপের নাম । 


২৪৬ বুখারী শরীফ 


2 ৪? পাট 
LACS IIA AN Pb এছ ০০৮ SET জাও 


272৮ 2s 


রা Ta ২04,০৮5 
TI এ CFC TL ৯০ Ba OD cS 
Y 3c 2 উপ ৬৮ পেট Gh ৪১ এ oh Gt ও Js UR ০ ৬০ 


-৮2৮%। 3) ১১৩ tp MSs 
[৫২৫৩] হাজ্জাজ ইবৃন মিনহাল (র)...... উসামা ইব্‌ন যায়েদ (রা) থেকে বর্ণিত যে, নবী গল -এর 
এক কন্যা (যায়নাব) তার কাছে সংবাদ পাঠিয়েছেন, এ সময় উসামা, সাদ ও সম্ভবতঃ উবায় (রা) 
নবী জল -এর সংগে ছিলেন। সংবাদ ছিল এ মর্মে যে, (যায়নাব বলেছেন) আমার এক শিশুকন্যা 
মৃত্যুশয্যায় শায়িত। কাজেই আপনি আমাদের এখানে আসুন। উত্তরে নবী জু তার কাছে সালাম 
পাঠিয়ে বলে দিলেন £ সব আল্লাহ্র ইখতিয়ার । তিনি যা চান নিয়ে নেন, আবার যা চান দিয়ে যান। 
তার কাছে সব কিছুরই একটা নির্ধারিত সময় আছে। কাজেই তুমি ধৈর্যধারণ কর এবং উত্তম 
প্রতিদানের আশায় থাকো । তারপর আবারো তিনি নবী প্র -এর কাছে কসম ও তাগিদ দিয়ে 
সংবাদ পাঠালে নবী সর উঠে দাড়ালেন । আমরাও দাঁড়িয়ে গেলাম । এরপর শিশুটিকে নবী মর - 
এর কোলে তুলে দেওয়া হল । এ সময় তার নিঃশ্বাস দ্রুত উঠানামা করছিল । নবী কু -এর দু'চোখ 
বেয়ে অশ্রু ঝরতে লাগলো । সা'দ (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! এটা কি? তিনি উত্তর দিলেন ঃ 
এটা রহমত । আল্লাহ্‌ তার বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা করেন তার অন্তরে এটিকে স্থাপন 
করেন। আর আল্লাহ্‌ তার মেহেরবান বান্দাদের প্রতিই মেহেরবানী করে থাকেন । 


০1741 5১৩ ৫৭০৭ 

২২৫৯. পরিচ্ছেদ £ অসুস্থ বেদুঈনদের সেবা করা 
0755522225৬ 
শক এ EAL AE als ৰ টন 5 ০০০ 
রিলে 
[৫২৫৪] মু'আল্লা ইবন আসাদ (র)...... ইব্‌ন 'আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী সর জনৈক 
বেদুঈনের কাছে গিয়েছিলেন, তার রোগের খোজ-খবর নেওয়ার জন্য ৷ বর্ণনাকারী বলেন, আর 


নবী লুল -এর নিয়ম ছিল, তিনি যখন কোন রোগীকে দেখতে যেতেন তখন তাকে বলতেন $ কোন 
ক্ষতি নেই। ইনশাআল্লাহ্‌ তুমি তোমার গুনাহসমূহ থেকে পবিত্রতা লাভ করবে । তখন বেদুঈন বললঃ 


রোগীদের বর্ণনা ২৪৭ 


আপনি কি বলেছেন যে, এটা গুনাহ থেকে পবিত্র করে দেবে? কখনো নয়, বরং এটা এমন এক জ্বর 
যা এক অতি বৃদ্ধকে গরম করছে কিংবা সে বলেছে উত্তপ্ত করছে, যা তাকে কবরস্থান দেখিয়ে 
ছাড়বে । নবী লুপ বললেন £ হা, তবে তেমনই । 

0১15১ শত, 
২২৬০. পরিচ্ছেদ ঃ মুশরিক রোগীর দেখাশুনা করা 


ছা 


১ ঞ। ৮০ ১৫56 ১58০6 মত LS এত ৮৮ ১৩০ ৪০০ [লও 
0৮১৯6410৮৮৫ HE চে ol oS গে CLS ১৬552 Ue 
-% পেত প ৮৬ % ০০৮ ও Sf সত FATES 
[৫২৫৫] সুলায়মান ইব্‌ন হারব (র)........ আনাস (রা) থেকে বর্ণিত যে, এক ইয়াহুদীর ছেলে 
নবী হুল -এর খেদমত করত । ছেলেটির অসুখ হলে নবী গ্লু তাকে দেখতে এলেন । এরপর তিনি 
বললেন ঃ তুমি ইসলাম গ্রহণ করো । সে ইসলাম গ্রহণ করলো । সাঈদ ইব্‌ন মুসায়্যাব (র) তার পিতা 
থেকে বর্ণনা করেছেন যে, আবু তালিব মৃত্যুমুখে পতিত হলে নবী হু তার কাছে এসেছিলেন । 
us ০৪ 4০ 09 ০০০ 04555 তরু কাছ 
২২৬১. পরিচ্ছেদ £ কোন রোগীকে দেখতে গিয়ে সালাতের সময় হলে সেখানেই উপস্থিত লোকদের 
গিট জায়তে বারা মাদানী 


১5৩৮ 19503 ৩৬ ৮৭ টি Ms Gi 
৬ A ন 
EE EO বর 


পল পি 


<) Ss 5d 44৪1 65৩9০৮৮1956 UG ৩৮ 


পা ৬56 


এ $ এ। 05৯. তি 544৬ do 8) AS By ls 
13 এ ০৬) 093 এত ৩০ AH 025 EIEN sare 
[৫২৫৬] মুহাম্মদ ইবৃন মুসান্না (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী সর -এর অসুস্থতার 
সময় লোকজন তাকে দেখার জন্য তার কাছে আসলে তিনি তাদের নিয়ে বসা অবস্থায় সালাত 
আদায় করেন। লোকজন তীর পেছনে দাড়িয়ে সালাত শুরু করেছিল, ফলে তিনি তাদের বসার জন্য 
ইশারা করেন । এরপর সালাত শেষ করে তিনি বলেন $ ইমাম হল এমন ব্যক্তি যাকে অনুসরণ করতে 
হয়। কাজেই সে যখন রুকু করবে তখন তোমরাও রুকু করবে । সে যখন মাথা উঠাবে, তোমরা মাথা 
উঠাবে। আর সে যখন বসে সালাত আদায় করবে, তখন তোমরাও বসে সালাত আদায় করবে । 


২৪৮ বুখারী শরীফ 


আবূ আবদুল্লাহ্‌ বুখারী (র) বলেন, হুমায়দী (র) বলেছেন ঃ এই হাদীসটি রহিত হয়ে গেছে। কেননা, 
নবী হলত জীবনে ‘শেষ যে সালাত আদায় করেছিলেন তাতে তিনি নিজে বসে আদায় করেন আর 

লোকজন তার পেছনে ছিল দাড়ানো অবস্থায় । 
১০০ এড সন ০৮১ শত LS 

২২৬২. পরিচ্ছেদ £ রোগীর দেহে হাত রাখা 
5 1:52 516 ৩০০ [জে] 
এট BMV ES ০৮৮৮8 ৪ ৫ ০ ৪০ NE VE ধন CGY 
শে 5655 03৫ 2 097 045 এ 16 0 Gat ss 
18) 0 5 ৫০28 ৫ তি» ২৫৬ ৮১6 ৮০, 0 ৭ ai 4০) ৯৮০৫০ 
AES Cl) পিস SEN ELD সস So Lo) গিলে 
SE SIS এ SAS এ ৮৮ ৮05) এ এ উঠি ০1৬০ ৯৭ igh 
- 25105) 
[৫২৫৭] মাকী ইব্‌ন ইব্রাহীম রে)...... আয়েশা বিনৃত সাদ (রা) থেকে বর্ণিত যে, তার পিতা 
বলেছেন, আমি যখন মক্কায় কঠিনভাবে অসুস্থ হয়ে পড়ি তখন নবী গ্লু আমাকে দেখার জন্য 
আসেন। আমি বললাম ঃ হে আল্লাহ্‌র নবী! আমি সম্পদ রেখে যাচ্ছি। আর আমার একটি মাত্র 
কন্যা ছাড়া আর কেউ নেই। এ অবস্থায় আমি কি আমার দু'তৃতীয়াংশ সম্পদের ব্যাপারে অসীয়ত 
করে এক-তৃতীয়াংশ রেখে যাব? তিনি উত্তর দিলেন £ না। আমি বললাম ঃ তা হলে অর্ধেক রেখে 
দিয়ে আর অর্ধেকের ব্যাপারে অসীয়ত করে যেতে পারি। তিনি বললেন £ না। আমি বললাম ঃ 
তাহলে দু'তৃতীয়াংশ রেখে দিয়ে এক-তৃতীয়াংশের ব্যাপারে অসীয়ত করে যেতে পারি? তিনি উত্তর 
দিলেন £ এক-তৃতীয়াংশের পার, তবে এক-তৃতীয়াংশও অনেক । তারপর তিনি আমার কপালের 


উপর তার হাত রাখলেন এবং আমার চেহারা ও পেটের উপর হাত বুলিয়ে বললেন ঃ হে আল্লাহ্‌, 
সা'দকে তুমি নিরাময় কর। তার হিজরত পূর্ণ করতে দিন । আমি তার হাতের হিমেল পরশ এখনও 


পাচ্ছি এবং মনে করি আমি তা কিয়ামত পর্যন্ত পাব । 
০০ 1 Pe = 14, ce vce er ১০৯৫ - Ge 2822 ১০৫৫ 5 ৫ 
হি শি ভারা 2৮5 ভিত পাছা 


414 2 


UES 52৩ ০১ ০৩৮ ১৯১৯ ও। ৮০১ এপ ০৬ ১ ১১২০৮ ০৫ 4 ২৩০ ৩৩ AG 
OE RSC ৮ 


রোগীদের বর্ণনা ২৪৯ 


JIL pS পার্টি ১ ১৫ ৩৫ ৩৫৩৬৬ ৩ ১৯৯, 
৬ 2 - 3 


US SE এ dbs Yl ৪ রত নি চি 
শির || 52 


[৫২৫৮] কুতায়বা রে)...... আবদুল্লাহ্‌ ইবৃন মাসউদ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ সত -এর কাছে প্রবেশ করলাম । তখন তিনি ভীষণ জ্বরে আক্রান্ত ছিলেন । আমি তার 
গায়ে আমার হাত বুলালাম এবং বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কঠিন জ্বরে আক্রান্ত । রাসূলুল্লাহ্‌ 
সত বললেন হা! আমি এমন কঠিন জ্বরে আক্রান্ত হই, যা তোমাদের দু'জনের হয়ে থাকে । আমি 
বললাম $ এটা এ জন্য যে, আপনার জন্য প্রতিদানও হল দ্বিগুণ । রাসূলুল্লাহ্‌ ঈলুক্র বললেন হা! 
এরপর রাসূলুল্লাহ্‌ লুই বললেন £ যে কোন মুসলিম ব্যক্তির উপর কোন যন্ত্রণা, রোগ ব্যাধি বা এ 
ধরনের অন্য কিছু আপতিত হলে তাতে আল্লাহ্‌ তার গুনাহগুলো ঝরিয়ে দেন, যে ভাবে গাছ তার 
পাতাগুলো ঝরিয়ে ফেলে । 

রানা 
২২৬৩. পরিচ্ছেদ £ রোগীর সামনে কি বলতে হবে এবং তাকে কি জবাব দিতে হবে 
537০: ৬০০৩৯ ১6 পে ATL OFS ৮ ১৫৮ ৩3০ ২22 ৩০০ [oro] 
চা SRO RR EE 360 35০0 3855 
iA ৮ 0 5০ এজ এও এ ১ আগ ৩৮১১৭ 4০ ৬৩১ ৬৪ এ ৪ 


- ০৯১] ০1558 2২০০৬ ২৩ 


[৫২৫৯] কাবীসা (রা)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী জর -এর অসুস্থতার সময় তার কাছে এলাম । এরপর তার শরীরে হাত বুলালাম । এ সময় 
তিনি কঠিন জুরে আক্রান্ত ছিলেন । আমি বললাম £ঃ আপনি কঠিন জুরে আক্রান্ত এবং এটা এ জন্য যে 
আপনার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব। তিনি বললেন ঃ হা! কোন মুসলিম ব্যক্তির উপর কোন কষ্ট 
আপতিত হলে তার উপর থেকে গুনাহ্গুলো এভাবে ঝরে যায়, মির বির গুতা বহার 


রা 


EE FLAG AG ৮৮ dx 17215 ৩৬৭০ ৩৫৮ [চাস 
এ উড লেখ 35225) এ 1৮১৯৪ &। ১১ ৩ 5 
LS HI ৩ ০০১2 LS LS টড এ ০১ এ FN 


৩২- 


২৫০ বুখারী শরীফ 


[৫২৬০] ইসহাক (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ ফুলন এক রোগীকে 
দেখার জন্য তার কাছে প্রবেশ করলেন । তখন তিনি বলেনঃ কোন ক্ষতি নেই, ইন্শাআল্লাহ্‌ গুনাহ্‌ 
থেকে তোমার পবিত্রতা লাভ হবে। রোগী বলে উঠল ঃ কখনো না বরং এটি এমন জ্বর, যা এক 
অতি বৃদ্ধের গায়ে উগবগ করছে। আশংকা হয় যেন তাকে কবরে পৌঁছাবে । নবী দর বললেন £ 
হা, হবে তাই। 


১৩৯) ৬৫ ৩১১3 55১ 1) ০০১2] 5১৩৪ কা YY 
২২৬৪. পরিচ্ছেদ £ রোগীর দেখাশুনা করা, অশ্বারোহী অবস্থায়, পায়ে চলা অবস্থায় এবং গাধার 
রহ 


LAME Ls oe ০৪১০ ১৪ cl is LY তত ৩৩ জনা 


০8 উ ৮95০৩ ০০০ BDH ধরতে 


2 
EAS: পাঠ dooce ৪৮ 


GB SF 2 চা তে এজ DN 50 DAE ৩০৮৫০ ০১১ GCA 
০৮49 ৮1০0 0৫ ১১৬ ০৯০০ ও) dG 0১০৪ ৬১১ ০১৮০৬ 
৮৬৩ Uh ৯ ৩৪ ০3 তা ds Hs ৮৯ 2: ১৮9 ১১৩) ৪2৩ 
L105 % LS EAN এ তত» 25 রি 
(০০৮৩ ধু তঁঘ dE LT IG 500 পি নি আও 9৩৩ 
SE ABS এ ৪৬55 ৬৬৯১ ওঠ ৯90 ৩৯০ 2 % 9593 ০৬৮ ৩৩ ৩3 


শি 
রি “পপ 


EE UP ord 1০০25 C50 3005৮) ৫ 47155 2% ০ 


চিট eh J ob ১353৩ 19১ ৪৮ ১৮9 ৩৮৪ ৮১০) ১৮: 


8 EMD জাবি ০৩ চি ৮ ৯৬০ ৬০ ০৮১ ৬ BB জট অভ? 


চা oe & ৬৫ পাটি মা 


212 5০৪3 এ তর ও ০৮৮১ ৪ Eo A 


4 2.9 


১৭:৬১ ০ CA শর HE oh Bloody Bll এ 
fs JS sh ৩০৬ G2 BL ও 

[৫২৬১] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র (র)...... উসামা ইব্‌ন যায়েদ (রা) থেকে বর্ণিত যে, নবী 

সল্প একটি গাধার পিঠে আরোহণ করলেন। গাধাটির পিঠে ছিল ‘ফাদক’ এলাকায় তৈরী চাদর 


রোগীদের বর্ণনা ২৫১ 


মোড়ানো একটি গদি । তিনি নিজের পেছনে উসামা (রা)-কে বসিয়ে অসুস্থ সাদ ইব্‌ন উবাদা (রা)- 
কে দেখতে গিয়েছিলেন। এটা বদর যুদ্ধের পূর্বেকার ঘটনা | নবী লু চলতে চলতে এক পর্যায়ে 
এক মজলিসের পাশ অতিক্রম করতে লাগলেন । সেখানে ছিল আবদুল্লাহ্‌ ইবৃন উবায় ইবৃন সালুল। 
এ ঘটনা ছিল আবদুল্লাহর ইসলাম গ্রহণের আগের । মজলিসটির মধ্যে মুসলিম, মুশরিক, মূর্তিপূজক 
ও ইয়াহুদী সম্প্রদায়ের লোকও ছিল। আবদুল্লাহ্‌ ইবৃন রাওয়াহা (রা)-ও সে মজলিসে উপস্থিত 
ছিলেন। সাওয়ারী জানোয়ারটির পায়ের ধুলা-বালু যখন মজলিসের লোকদের মাঝে উড়তে লাগল, 
তখন “আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় তার চাদর দিয়ে নিজের নাক চেপে ধরল এবং বলল ঃ আমাদের উপর 
ধুলা-বালু উড়াবেন না। নবী স্ল্র সালাম দিলেন এবং নীচে অবতরণ করে তাদের আল্লাহ্‌র প্রতি 
আহ্বান জানালেন । এরপর তিনি তাদের সামনে কুরআন পাঠ করলেন । তখন আবদুল্লাহ্‌ ইবৃন উবায় 
তাকে বলল ঃ জনাব, আপনি যা বলেছেন আমার কাছে তা পছন্দনীয় নয় । যদি এ সব কথা সত্য 
হয়, তাহলে আপনি এ মজলিসে আমাদের কষ্ট দিবেন না। বরং আপনি নিজ বাড়ীতে চলে যান এবং 
সেখানে যে আপনার কাছে যাবে, তার কাছে এসব বৃত্তান্ত প্রকাশ করবেন। ইব্‌ন রাওয়াহা বলে 
উঠলেন ঃ অবশ্যই, ইয়া রাসূলাল্লাহ! এসব বক্তব্য নিয়ে আমাদের মজলিসে আসবেন । আমরা 
এগুলো পছন্দ করি। এরপর মুসলিম, মুশরিক, ও ইয়াহুদীদের মধ্যে বাকবিতন্ডা আরম্ভ হয়ে গেল, 
এমন কি তারা পরস্পর মারামারি করতে উদ্যত হলো । নবী গুন তাদের শান্ত ও নীরব করতে চেষ্টা 
করতে থাকেন। অবশেষে সবাই শান্ত হলে নবী জর সাওয়ারীর উপর আরোহণ করেন এবং সা'দ 
ইব্‌ন উবাদা (রা)-এর বাড়ীতে প্রবেশ করেন। এরপর তিনি তাকে অর্থাৎ সা'দ (রা)-কে বললেন ঃ 
তুমি কি শুনতে পাওনি আবূ হুবাব অর্থাৎ আবদুল্লাহ্‌ ইব্‌ন উবায় কি উক্তি করেছে? সা'দ রো) উত্তর 
দিলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! তাকে ক্ষমা করুন এবং উপেক্ষা করুন। আল্লাহ্‌ আপনাকে যে মর্যাদা দান 
করার ইচ্ছা করেছেন তা দান করেছেন । আমাদের এ উপ-দ্বীপ এলাকার লোকজন একমত হয়েছিল 
তাকে রাজমুকুট পরিয়ে দেওয়ার জন্য এবং তাকে নেতৃত্ব দান করার জন্য। এরপর যখন আপনাকে 
আল্লাহ্‌ যে হক ও সত্য দান করেছেন তখন এর দ্বারা তার ইচ্ছা পন্ড হয়ে গেল । এতে সে গভীর 
মনোক্ষুণ্র হল। আর আপনি তার যে আচরণ দেখলেন, তার কারণ এটিই । 


8 98 ১৯ Lb আত এডি ১৯৮%। এ (৬ ০৩ ০৫5 ৩০ [আম] 
০ পিত্ত উঠ পিঠ ০৬ এও ক» oD 2৬ ০৪৮4০ 

| ৮8০১8 
[৫২৬২] আমর ইবৃন আব্বাস রে)...... জাবের রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জু আমার 


অসুস্থতা দেখার জন্য আমার কাছে এসেছিলেন। এ সময় তিনি না কোন গাধার পিঠে আরোহী 
ছিলেন, আর না কোন ঘোড়ার পিঠে ছিলেন। 


২৫২ বুখারী শরীফ 


EH EE ps sl 325 ০০০৭ J ভা 

১১৮191৮৮০০9 Pal লেগ ig ei 45 
২২৬৫. পরিচ্ছেদ £ রোগীর উক্তি "আমি তি? কিংবা আমার মাথা গেল, কিংবা আমার যন্ত্রণা 
প্রচন্ড আকার ধারণ করেছে এর বর্ণনা । আর আইয়ূব (আ)-এর উক্তি £ হে আমার রব! আমাকে 
কষ্ট-যাতনা স্পর্শ করেছে অথচ তুমি তো পরম দয়ালু 


৮৯৮ ৪৯৬৯ ৬ পাঠ LE ৪ এ এল [লা 
১০ ১১ এ ও% 988 ০০ পে ৮45 ঞ। ৪৮১ SAS Ly 
- A এন 3১) 22 1 ৬১০ 
কাবীসা (র)...... কা'ব ইবৃন 'উজরা (রা) থেকে বর্ণিত যে, নবী গর পথ অতিক্রম করে 
যাচ্ছিলেন, এ সময় আমি পাতিলের নীচে লাকড়ী জ্বালাচ্ছিলাম। তিনি বললেন ঃ তোমার মাথার 


উকুন কি তোমাকে খুব যন্ত্রণা দিচ্ছে । আমি বললাম ঃ জ্-হা। তখন তিনি নাপিত ডাকলেন। সে 
মাথা মুড়িয়ে দিল। তারপর নবী স্রক্ক আমাকে “ফিদৃইয়া' আদায় করে দিতে আদেশ করলেন । 


০1১ ৮7৮৪০ 


JS ০৩৮ ০1৮45 JX ১০৫০০ ৪০৮ পি এ ৮৮ ৩০ [গত] 
ওঁ ১ ৩৩ 2১ ঞ৯ 80515102555 
রি রাত 38 81 84৫7 ক ৫৬8৬৫ ৬ ৫৪:82, 
৩৬ %$ Br ০ ৬৯৮ N ভা! dy Ny ৪৩ ভা ৮০০ ৯৯১ ৮০) ৮৯৩ ৬৯ 
উল ৫5৯ UE re রি 

3৮ রিটা হেরি তিন 
[৫২৬৪] ইয়াহ্‌ইয়া ইব্‌ন ইয়াহইয়া আবূ যাকারিয়্যা রো)...... কাসিম ইব্‌ন মুহাম্মদ রে) থেকে 
বর্ণিত। তিনি বলেন, আয়েশা (রা) বলেছিলেন “হায় যন্ত্রণায় আমার মাথা গেল।' তখন 
রাসূলুল্লাহ সরল বললেন £ যদি এমনটি হয় আর আমি জীবিত থাকি তাহলে আমি তোমার জন্য ক্ষমা 
প্রার্থনা করবো, তোমার জন্য দু'আ করবো । আয়েশা (রা) বললেন ঃ হায় আফসুস, আল্লাহ্‌র কসম । 
আমার মনে হয় আপনি আমার মৃত্যুকে পছন্দ করেন। আর এমনটি হলে আপনি পরের দিনই 
আপনার অন্যান্য সহধর্মিণীদের সংগে রাত যাপন করতে পারবেন । নবী হুর বললেন £ বরং আমি 
আমার মাথা গেল বলার বেশী যোগ্য । আমি তো ইচ্ছা করেছিলাম কিংবা বলেছেন, আমি ঠিক 
করৌছলাম ২ আবু বক্র (রা) ও তার ছেলের নিকট সংবাদ পাঠাবো এবং অসীয়ত করে যাবো, যেন 


রোগীদের বর্ণনা ২৫৩ 


লোকদের কিছু বলার অবকাশ না থাকে কিংবা আঙ্াকারীদের কোন আকাঙ্ক্ষা করার অবকাশ না 
থাকে । তারপর ভাবলাম । আল্লাহ্‌ আবূ বক্র ব্যতীত অন্য কেউ খিলাফতের আকাজ্ক্লা করুক) তা 
অপছন্দ করবেন, মু'মিনগণ তা পরিহার করবেন। কিংবা তিনি বলেছেন ঃ আল্লাহ্‌ তা পরিহার 
করবেন এবং মুমিনগণ তা অপছন্দ করবেন। 
LE eh PRL ৬৪ ১৬৫০ ৩৩৬ পা ৮ 22 25 ৩৬ ৮৯ ৪০০ 
27555855551 55525755-12 APPLE ৮ 
নর 55০০০ টিনার র্‌ প্র 2 যার রে Lie hl রা পা ৬৪৬ ০ টা 
০) ০০৩১ শিট ০৬৩৬ PY উ ভাট ৬৩ ৯ ৩৩ এ এ ৬৮০ TP ০1০৪ 
৮0 ৫ ৩০৮ IU Se ০১৬০ WEY ৮৫ 5 0 IG 5105 SE ৬৩ 
CLE লিল এ রর ০420 48 লি. 7১০০৪ ৮5৩ নু 
- 35) ঠা একট ও 5 2 BBS ২ এ ৩৪ ০০৮ এস পু পি 2৩ 
[৫২৬৫] মূসা (র)...... ইব্‌ন মাসউদ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী ঈল্ -এর কাছে 
গেলাম । তখন তিনি জ্বরে আক্রান্ত ছিলেন । আমি তার গায়ে আমার হাত রাখলাম এবং বললাম £ 
আপনি কঠিন জ্বরে ভুগছেন। তিনি বললেন ঃ হা যেমনটি তোমাদের দু'জনকে ভুগতে হয় । ইব্‌ন 
মাসউদ (রো) বললেন £ আপনার জন্য রয়েছে দ্বিগুণ সাওয়াব । তিনি বললেন ঃ হা কোন মুসলিম 
ব্যক্তি, কোন কষ্ট বা রোগ ব্যাধিতে আক্রান্ত হয় কিংবা অন্য কোন যন্ত্রণায় নিপতিত হয়, আল্লাহ্‌ তার 
গুনাহসমূহ মোচন করে দেন, যেমনভাবে বৃক্ষ তার পাতাসমূহ ঝেড়ে ফেলে । 
এ রে - ee ৪ ৬ ৪০25 5 ০2 5৪০ হত 18:45 40 ter 222 
পা ৪৮১ ৮ eo eo eae yes” টা ৬০ ঙ টা ot 
৪:০5 5555 ভি, পাশের ব্রা EL ক ১০০৪ ৫৮৮5 2 Ae grt 
hh ও গে ঘ। ২] ৪৮ 9১ 9৬ BU ৮ 59 CE 6১০ সপ 55 
৮ পা ঙ পর 4? এ তি ক J 22 2 el প্‌ পপ চাটি ৪ ৬৪ ৈ লে ৈ 
৯] 5১325 NLS ০43 € ৬ ৩ YIU? bi ৩ 5 due 
৩ এ! dn ১ ৬ সে হত GE 99 ৩ ১১ HEALD ৮০ গজ 2০ 
- ৩০০৭ ও) [২৮০৩০ ee 
৫২৬৬ মূসা ইব্‌ন ইসমাঈল (র)...... আমির ইব্‌ন সা'দ রো) থেকে বর্ণিত । তিনি বলেন, বিদায় 
হজ্জের সময় আমার রোগ কঠিন আকার ধারণ করলে রাসূলুল্লাহ্‌ হইব আমাদের দেখতে আসলেন । 
আমি বললাম ঃ (মৃত্যু) আমার সন্নিকটে এসে গেছে যা আপনি দেখতে পাচ্ছেন অথচ আমি একজন 
বিত্তবান ব্যক্তি। একটি মাত্র কন্যা ছাড়া আমার কোন ওয়ারিস নেই। এখন আমি আমার সম্পদের 
দু'তৃতীয়াংশ সাদকা করতে পারি কি? তিনি উত্তর দিলেন ঃ না। আমি বললাম ঃ তাহলে অর্ধেক? 


২৫৪ বুখারী শরীফ 


তিনি বললেন £ না। আমি বললাম ঃ এক তৃতীয়াংশ ৷ তিনি বললেন £ এও অনেক বেশী । নিশ্চয়ই 
তোমার ওয়ারিসদের স্বাবলম্বী রেখে যাওয়াই উত্তম তাদের নিঃস্ব ও মানুষের দ্বার্গ্স্ত বানিয়ে যাওয়ার 
চাইতে । আর তুমি আল্লাহ্‌র সন্তুষ্টি কামনা করে যে ব্যয়ই কর না কেন, তার বিনিময়ে তোমাকে 
সাওয়াব দেওয়া হবে । এমন কি তুমি তোমার স্ত্রীর মুখে যে আহার তুলে দাও, তাতেও । 


id 
৬2০ ose 


SF VAG 25 J's শত, YT 
২২৬৬. পরিচ্ছেদ £ তোমরা উঠে যাও, রোগীর এ কথা বলা মা 


255৪৬ &৪০৩ তেল ত 25572872785 শর্তে ০ ॥ ৪5০১০ 70 প্রেত 
কির চি ঠ ১ (৫ ৬ 
৩০০ Joh ও এ Ey ৮ ৬ GUE ৩০৮ oye ও লী] এ [oN | 


z 
এ 
কুপা পা Eo) 


5৪ AE OE EE 2৮5০৬ ৪০ ০৬ ৪০% ৪.১ ot ৮6০০০ রর 
MEE 401 ৬০০০ ৮৮৩৪ ০৮ এস সি ০ BASS ৩6 ৬6০৯০] re ৩০ 


z ৰ BiB ELL ৬৪০ মিনির ০ Ce DIO CE AEE ভা 
GH ৫) ৩ asl ৩৫৮০৪ ed ০৬১ ১ ৪) উঠ ঞ। 1৮০ ০০৮ 05 ও 

2 ন ৬ ন নন প দরে রি পলাশ 555 2 ৪.০ 2:৮5 ০ 
IU) ৮৯9) 26 ৮ ও জু ডেট ০৮৯ ৩ ANNALS NUS তি S| 


| ৯৪ 
৮ 94০০৬ 2 


ER 120 ৫ ০02৮৬ ৮0 EAE 


dl) 


‘ ৪3 27 Bio BLE A হি 85 ৮57578- নি ৮৭ BE ঠ চো, ১2৮৫ 
90 155 0 ০2 এড UIA 559 5১ এর 2 এ HB NAS 
০০৩০ ৮৮ ৩৬৪ এ 455 ৩ 1১735 টু 4। ৮১ JG #% ৩7 ১১৩৯) 

পর টিটি 1... Woz tf cot চ PO AME % y 2:24: এ 2 KRG EE 
কি ০০১৮৪ অভি এতই এ 4৮০ IS ৩৮৯ LIAS LL 
eee 
[৫২৬৭] ইব্রাহীম ইব্‌ন মূসা ও আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, যখন রাসূলুল্লাহ্‌ করন -এর ইন্তিকালের সময় ঘনিয়ে এলো, তখন ঘরের মধ্যে অনেক 
মানুষের সমাবেশ ছিল। যাদের মধ্যে উমর ইব্ন খাত্তাব (রা)-ও ছিলেন । তখন নবী করল (রোগ 
যন্ত্রণায় কাতর অবস্থায়) বললেনঃ লও, আমি তোমাদের জন্য কিছু লিখে দেব, যাতে পরবর্তীতে 
তোমরা বিভ্রান্ত না হও। তখন উমর (রা) বললেন ঃ নবী সুঞ্র্প -এর উপর রোগ যাতনা তীব্রতর 
যথেষ্ট । এ সময়ে আহলে বায়তের মধ্যে মতানৈকোর সৃষ্টি হল। তারা বাদানুবাদে প্রবৃত্ত হলেন, 
তন্মধে কেউ কেউ বলতে লাগলেন ঃ নবী স্কট -এর কাছে কাগজ পৌছিয়ে দাও এবং তিনি 
তোমাদের জন্য কিছু লিখে দেবেন, যাতে পরবর্তীতে তোমরা কখনো পথভ্রষ্ট না হও । আবার তাদের 
মধ্যে অন্যরা উমর (রা) যা বললেন, তা বলে যেতে লাগলেন । এভাবে নবী সুজ -এর কাছে তাদের 
বাকবিতন্ডা ও মতানৈক্য বেড়ে চলল । তখন রাসূলুল্লাহ্‌ জলন্ত বললেন £ তোমরা উঠে যাও। 
উবায়দুল্লাহ্‌ (রা) বলেন £ ইব্‌ন আব্বাস (রা) বলতেন, বড় মুসীবত হল লোকজনের সেই মতানৈক্য 
ও তর্ক-বিতর্ক, যা নবী লু ও তার সেই লিখে দেওয়ার মধ্যে অন্তরায় সৃষ্টি করেছিল। 


রোগীদের বর্ণনা ২৫৫ 


4৮৩ ১০১১৭ পেত ০১ 02 PN. ৫৭৬ 
২২৬৭. বহি ঠা 


SI TE ET 
০৮ ৮৪ ৩২৯ ES) soy be ০৯ By HF এ ৬১১ ৮০৪ 
- sd 2305 256 45455 0 ৮৮) ৮৩০ এ) 
[৫২৬৮] ইব্রাহীম ইব্‌ন হামযা (র)...... সায়েব (রা) থেকে বর্নিত। তিনি বলেন, আমার খালা 
আমাকে রাসূলুল্লাহ্‌ ক্র -এর কাছে নিয়ে গেলেন। এরপর তিনি বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমার 
বোনের ছেলেটি অসুস্থ। তখন নবী ঈ্জ আমার মাথায় হাত বুলালেন এবং আমার জন্য বরকতের 
দু'আ করলেন। এরপর তিনি অযু করলেন । আমি তার অযূর অবশিষ্ট পানি পান করলাম এবং তার 
পিঠের পেছনে গিয়ে দাড়ালাম । তখন আমি মোহরে নবুওয়াতের দিকে তাকিয়ে দেখলাম সেটি তার 
দু'কীধের মধ্যবর্তী স্থানে অবস্থিত এবং খাটিয়ার গোল ঘুন্টির মত ৷ 
Spall i all এলি পন 
২২৬৮. পরিচ্ছেদ £ রোগীর মৃত্যু কামনা করা চি 


2৬ “2 


১৮ 2 ও ৮০৯59 LG lh ৬ এ 25725 2০5 ৫0০ 


MDI ১5০ এয ০৫১৪ এপ তি ১০2 NE 
৬০ Uf 


SS 8300 5৩19 ৮59 UVES HE ৩ বল 


[৫২৬৯] আদাম র)...... আনাস ইব্‌ন মালিক (র) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জুলু বলেছেনঃ 
তোমাদের কেউ দুঃখ দৈন্যে নিপতিত হওয়ার কারণে যেন মৃত্যু কামনা না করে । যদি এমন একটা 
কিছু করতেই হয়, তা হলে সে যেন বলে ঃ হে আল্লাহ্‌! আমাকে জীবিত রাখ, যতদিন পর্যন্ত আমার 
জন্য জীবিত থাকা কল্যাণকর হয় এবং আমাকে মৃত্যু দাও, যখন আমার জন্য মৃত্যু কল্যাণকর হয়। 


রর পা se ৬ "I পা ৬ ০৬০৫৬ PEA পর. a! তের 
২৮৮৬১ টাল ৪ম এ ৩4৪55 মন Eis est Bur [ory | 
১5121920025 Ey 4৬ ০৫০ SE পট ০৬ পপ এ 
ভি তা 22261 
4৫43৬ ১404৬: ৩০৮৮৮ স্টপ ০১০ 


GAEL 28 


AA ও এ পুল ক] বি পু 


? 
|| 


২৫৬ বুখারী শরীফ 


[৫২৭০] আদাম (র)...... কায়স ইব্‌ন আবূ হাযিম রে) থেকে বর্িত। তিনি বলেন, আমরা অসুস্থ 
খাব্বাব (রা) কে দেখতে গেলাম। এ ৪7/77/7851 
হয়েছিল। তখন তিনি বললেন £ আমাদের সংগীরা যারা (পূর্বেই) ইন্তিকাল করেছেন তারা 
এমতাবস্থায় চলে গেছেন য়ে, দুনিয়া তাদের আমলের জাওয়াবে কোন রকম কমতি করতে পারেনি। 
আর আমরা এমন জিনিস লাভ করেছি, যা মাটি ছাড়া অন্য কোথাও রাখার জায়গা পাচ্ছি না। যদি 
নবী ক্ল আমাদের মৃত্যুর জন্য দু'আ কামনা করতে নিষেধ না করতেন, তবে আমি মৃত্যুর জন্য 
দুআ করতাম। এরপর আমরা অন্য এক সময় তার কাছে এসেছিলাম । তখন তিনি তার বাগানের 
দেয়াল তৈরী করছিলেন । তিনি বললেন ঃ মুসলমান ব্যক্তিকে তার সকল প্রকার ব্যয়ের উপর সওয়াব 
দান করা হয়, 7777 


৮ এ ৮১ 2৬ yi 1:৮৮ Jb ০১ টি ০০ চে ১০২ x ৩০০ 


s 
৬০৪ ATE . 


ই ৯১০০৮০১৪০৪৫ ৪৪৯ 


Ll 
৪ 27 8G পিল পণ 


বিরান রি টা 5225৬ 5981 Pe 


ce Vl £ 2৩7৭৫ 


- অহ ৩ 


[৫২৭১] আবুল ইয়ামান (র)...... আবূ হুরায়রা রো) বলেন, আমি রাসূলুল্লাহ্‌ শুন কে বলতে 
শুনেছি £ তোমাদের কাউকে তার নেক আমল জান্নাতে প্রবেশ করাতে সক্ষম হবে না। লোকজন প্রশ্ন 
করল £ ইয়া রাসূলাল্লাহ! অপনাকেও নয়? তিনি বললেন £ আমাকেও নয়, ততক্ষণ পর্যন্ত আল্লাহ্‌ 
আমাকে তার করুণা ও মেহেরবানীর দ্বারা ঢেকে না দেন। কাজেই মধ্যপস্থা অবলম্বন কর এবং 
নৈকট্য লাভের চেষ্টা করে যাও। আর তোমাদের মধ্যে কেউ যেন মৃত্যু কামনা না করে । কেননা, সে 
ভাল লোক হলে (বেশী বয়স পাওয়ার দরুন) তার নেক আমল বৃদ্ধি পাওয়ার সুযোগ পাবে । 
পক্ষান্তরে মন্দ লোক হলে সে লজ্জিত হয়ে তওবা করার সুযোগ লাভ করতে পারবে। 
eb ৬০ ৩ চর - ৯০৩১০১85778 ০2০ “sc oe se ৬০ কত ০ 
১4 ০9 ১০ ৪ 0৯ ৩6 জালা সা ৩০ হু জা ৩ এ এ ৩৭ [চো] 
১ 2 87752857528 
১০১০৩ ৮৮) 1৮৮০ "9৮2৯1 21 
[৫২৭২] আবদুল্লাহ্‌ ইব্‌ন আবু শায়বা (রা)...... আয়েশা (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
লুল কে আমার পায়ের উপর হেলান দেওয়া অবস্থায় বলতে শুনেছি £ হে আল্লাহ্‌! আমাকে ক্ষমা 
করে দাও, আমার প্রতি অনুগ্রহ কর, আর আমাকে মহান বন্ধুর সংগে মিলিয়ে দাও। 


রোগীদের বর্ণনা ২৫৭ 


১0 06 সে 2 মিড CO 31 ALD Sl ০৬১ ৫. ধন 

6 ক) 4৪ ০10৬৮ | 
২২৬৯. পরিচ্ছেদ £ রোগীর জন্য পরিচর্যাকারীর দু'আ করা । ‘আয়েশা ব্নিত সা'দ তার পিতা থেকে 
বর্ণনা করেছেন যে, নবী কলৰ বলেছেন £ হে আল্লাহ্‌ সা"দকে নিরাময় কর 


20 te? পুত ৫ 
১৮০ LE ৯216 ০১০০ LB মা ৩৬ ৩ চি ৬০৬ 
০ ০৯১ JU a ১৩৮ এসি ১৩ 8 4 4১০০ FG ঞ ০ Ps 


4:55 


2৮575515111 2717 
৮০৮ 03১৯ ০০৫০৩ ভা 9 ৪৭০ ও 10০821১৮৮০০ ৬ ০৩৮ 5 ৮৪০ 


০4০৬০ 


৩ ভাস 03) ০০৬১ এও পর 6 ১৮০০ ০ 
[৫২৭৩] মুসা ইবৃন ইসমাঈল (র).....'আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ ্-এর নিয়ম 
ছিল, তিনি যখন কোন রোগীর কাছে আসতেন কিংবা তার নিকট যখন কোন রোগীকে আনা হত, 
তখন তিনি বলতেন $ কষ্ট দূর করে দাও। হে মানুষের রব, শেফা দান কর, তুমিই একমাত্র 
শেফাদানকারী,। তোমার শেফা ব্যতীত অন্য কোন শেফা নেই। এমন শেফা দান কর যা সামান্য 
রোগকেও অবশিষ্ট না রাখে । আমর ইব্‌ন আবূ কায়স ও ইব্রাহীম ইব্‌ন তুহমান হাদীসটি মানসূর, 
ইব্রাহীম ও আবুয্যোহা থেকে _=!/ 131 “যখন কোন রোগীকে আনা হতো”, এভাবে বর্ণনা 
করেছেন। জারীর হাদীসটি মানসূর, আব্যুযোহা সূত্রে বর্ণনা করেছেন। তিনি "যখন রোগীর কাছে 
আসতেন” এ শব্দসহ বর্ণনা করেছেন। 
4৮0 ১০০ ৪৮৮) ৫১, 
২২৭০, পরিচ্ছেদ £ রোগীর পরিচর্যাকারীর অযুকরা | 
JOS 0 তে AS ৬ খপ DA ৩০ DO ৬ ২০ ৩ [ov 
72 ০৮ এ ভগ ৩০ ০৮৯ 9৩ ০০ doo dl AS ot BE 


a 
EXC 


EO PRE 2 ২১৩ ১) 125 ২ ০ 158 see ৩৬ 51 নু 
= 20020 
[৫২৭৪] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)...... জাবির ইব্‌ন আবদুল্লাহ্‌ (বা) থেকে বর্ণিত । তিনি বলেন, 


নবী লুক আমার কাছে প্রবেশ করলেন, তখন আমি ছিলাম অসুস্থ । তিনি অযু করলেন । এরপর 
আমার শরীরের উপর অযুর পানি ছিটিয়ে দিলেন। কিংবা বর্ণনাকারী বলেছেন ঃ এরপর তিনি 


৩৩- 


২৫৮ বুখারী শরীফ 


উপস্থিত লোকদের বলেছেন ঃ তার শরীরে পানি ছিটিয়ে দাও। ফলে আমি চেতনা ফিরে পেলাম । 
আমি বললাম ঃ কালালাহ্‌ (পিতাও নেই, সন্তানও নেই) ব্যতীত আমার কোন ওয়ারিস নেই । সুতরাং 
আমার পরিত্যক্ত সম্পদ কিভাবে বন্টন করা হবে? তখন ফারায়েয সম্পর্কিত আয়াত নাযিল হয়। 


৬০) 5520 dp ৩১ ol. ৬ 
২২৭১. পরিচ্ছেদ ঃ জর, প্লেগ ও মহামারী দূরীভূত হওয়ার জন্য কোন ব্যক্তির দু'আ করা 
পে তা ১.8-5 48::9 ৮. SY ৬ প or 2 2 2 প৬ রী 
| 5০৮) এড ০6 (965৮৮ ৮৮ 0৯ ০৫ 985 তিল ৪০০ ৪০০ [ভা] 


12১ ০৮৪০ 01505 LG IN A HU, সু &। 07৮) চৈ 0০ 9 রা 


: 58 5০০ 42০ ১ %া ৩৬১ ৩ এএজ LS ০৯৩ Uy Sind NS wl 


#22 


৪৫ + নে রেলে ১6০: ০:55 ০ 


5555955০৮৫2 কত তত 
LUE 4০ ০০৩19 0১৩ ৩৬১ 
নি ‘“ ¢ ৯19০ প শি ft 0: উর fl f 
b> 5০৯১] ৬১৮১ ১19 t+ oa hor sl 
রত চি 2 228-58 
Baby GE এ 553 Py + Boo ৩৮ ০১০০৯ ৪ 
LEC ৩০ I TEE 4h 0 ০0 ৬ এ। 05240 55 হলো ও IU 
৯:52 ni BD: ৩ তিল 25455 ৮50 রি উজ জে কি লে পে 
- 2৯৯৩ ০৮০ ৬৬৮ J ৩৪০) Gee ও ৩ ৩১৩১ ৩৯৪০১ yl 
[৫২৭৫] ইসমাঈল (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন নবী লুল (মদীনা) 
আসলেন, তখন আবু বক্র (রা) ও বিলাল (রো) জ্বরাক্রাত্ত হলেন । তিনি বলেন £ আমি তাদের কাছে 
গেলাম এবং বললাম £ আব্বাজান, আপনার কাছে কেমন লাগছে? হে বিলাল! আপনি কিরূপ অনুভব 
করছেন? তিনি বললেন £ আবূ বক্র রো) যখন জ্বরাক্রাত্ত হতেন তখন তিনি আবৃত্তি করতেন, “সব 
মানুষ সুপ্রভাত ভোগ করে আপন পরিবার পরিজন নিয়ে। আর মৃত্যু অপেক্ষমান থাকে তার জুতার 
ফিতার চাইতেও সন্নিকটে” আর বিলাল (রা)-এর নিয়ম ছিল যখন তার জ্বর ছেড়ে যেত, তিনি তখন 
স্বর উচ্চস্বরে বলতেন £ হায়! আমি যদি লাভ করতাম একটি রাত কাটানোর সুযোগ এমন 
উপত্যকায় যেখানে আমার পাশে আছে ইযখির ও জালীল ঘাস । যদি আমার অবতরণ হতো কোন 
দিন মাযিন্না অঞ্চলের কূপের কাছে, যদি আমার চোখে ভেসে আসতো শামা ও তাফীল । ‘আয়েশা 
(রা) বলেন, এরপর আমি রাসূলুল্লাহ্‌ লুক -এর কাছে গেলাম এবং তাকে সংবাদ দিলাম । তখন 
তিনি বললেন ঃ হে আল্লাহ্‌! আমাদের কাছে মদীনাকে প্রিয় বানিয়ে দাও, যেভাবে আমাদের কাছে 
প্রিয় ছিল মক্কা এবং মদীনাকে স্বাস্থ্যকর বানিয়ে দাও । আর মদীনার মুদ্দ ও সা'কে বরকতময় করে 
দাও এবং মদীনার জ্রকে স্থানান্তরিত করে “জুহ্‌ফা' অঞ্চলে স্থাপন করে দাও। 


সাজি 
চিকিৎসা অধ্যায় 


৮4১ 4 971 থু! 51১ &। 0% ৩ শ৫ ৬৭ 
২২৭২. পরিচ্ছেদ £ আল্লাহ্‌ এমন কোন ব্যাধি অবতীর্ণ করেন নি ধার নিরাময়ের কোন উপকরণ 
সৃষ্টি করেন নি - 


fd Ree bk Ei SA 2 ৩০ 0 07454 এপ চান 
৷ :03$% a ০৮ 46 dB ০৮০ BAA প্র 5৪০০ প্রি ডি eles পি এও ০০০ 

| -565 4 07 খ] 9১41 097 
[৫২৭৬] মুহাম্মদ ইব্‌ন মুসান্না রে)...... আবূ হুরায়রা রো) সূত্রে নবী লু থেকে বর্ণিত। তিনি 
বলেছেনঃ আল্লাহ্‌ এমন কোন রোগ অবতীর্ণ করেন নি যার নিরাময়ের উপকরণ তিনি সৃষ্টি করেন নি। 


08 8501 3 8) 02৮1 এ 4 ০5 oN. ৫৫ 
২২৭৩. পরিচ্ছেদ ঃ পুরুষ নারীর এবং নারী পুরুষের চিকিৎসা করতে পারে কি? 


১৬ ১০০৯৮ ১১৯৭৬ fs ৩4৩ ০১০ 0 এও ৩০ [21 
এ AES 14:55 CA ASH 4h ১০ & 29৭ ও CN ০7৫ ০৫ ১০ 

20240 এ ৪০৭) 
কুতায়বা (র)...... রুবায়ঈ বিনত মু'আওয়ায ইবন “আফরা (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন £ আমরা নবী জজ -এর সংগে যুদ্ধে শরীক হতাম । তখন আমরা লোকজনকে পানি পান 
করাভাম, তাদের সেবা-যন্ত করতাম এবং নিহত ও আহতদের মদীনায় পৌছে দিতাম । 


SHY ৪40 ৫,1৫2 
২২৭৪. পরিচ্ছেদ £ তিনটি জিনিসের মধ্যে রোগের নিরাময় আছে 


২৬২ বুখারী শরীফ 


4 


টা Ge i ১ 21 সপ ০ 


Ed 
চর 


উনি LEE 
[৫২৭৮] হুসায়ন (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন, তিনটি জিনিসের মধ্যে 


রোগমুক্তির ব্যবস্থা নিহিত আছে। মধু পান করা ও ব্যবহার করা, শিংগা লাগান এবং আগুন (তপ্ত 
লৌহ) দিয়ে দাগ লাগানো । তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে দাগ লাগাতে নিষেধ করছি। 


হাদীসটি “মারফৃ'। কুম্মী হাদীসটি লায়স, মুজাহিদ, ইবৃন আব্বাস (রা) সূত্রে নবী জপ থেকে ‘9 
A SEAM 


FeLi 2:02 802 Edad ৪০ ৪240 


5239 088 9০০০৫ te দিনে 


পাপা তা 


-০৫ ০ নিরিহ রি 2০১৩ 
[৫২৭৯] মুহাম্মদ ইবৃন “আবদুর রাহীম (র) 4 ইব্‌ন ‘আব্বাস (রা)-এর সূত্রে নবী গ্লুক্র থেকে বর্ণিত। 
তিনি বলেন ঃ রোগমুক্তি তিনটি জিনিসের মধ্যে নিহিত । শিংগা লাগানোতে, মধু পানে এবং আগুন দিয়ে 
গরম দাগ দেওয়ার মধ্যে । তবে আমি আমার উম্মতকে আগুন দিয়ে গরম দাগ দিতে নিষেধ করি । 


পথ্য 
৮৬ ৮৬৯ 3 ৬৬ di JH Jost cl শু .৫৫৬০ 


২২৭৫. পরিচ্ছেদ ঃ মধুর সাহায্যে চিকিৎসা করা। মহান আল্লাহ্‌র বাণী ঃ এর মধ্যে রয়েছে 
মানুষের জন্য নিরাময় 


5) ৩৬১6 ১1৯ GALI ভি ৩৬ di as bs এ ৩৬ 52০০1. ] 
a Al ৮70 4৯ HN LG ৫ dl 


[৫২৮০] ‘আলী ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 
নবী সর মিষ্টি জাত দ্রব্য ও মধু বেশী পছন্দ করতেন । 


০৮ ৮৮৩ ১০9৬৬ ১০১৮০ এ ৬ পেন পাও [ora] 
তত এ০এক্ পে ২৫০০ 00 0 I BEG En 


Go. ৪ 


CEI 25 ও 2০০ ৬৫১ ০:০০ এ 
১ ০ 093559845১৫ ৮ 


চিকিৎসা ২৬৩ 


আবু নু'আইম (র)...... জাবির ইবৃন “আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী সক কে বলতে শুনেছি ৪ তোমাদের ওঁষধসমূহের কোনটির মধ্যে যদি কল্যাণ বিদ্যমান 
থেকে থাকে তাহলে তা রয়েছে শিংগাদানের মধ্যে কিংবা মধু পানের মধ্যে কিংবা আগুনের দ্বারা 
ঝলসিয়ে দেয়ার মধ্যে । তবে তা রোগ অনুযায়ী হতে হবে । আর আমি আগুন দ্বারা দাগ দেওয়াকে 
পছন্দ করি না। 


550 গো [০253 6 ৭০ ES dE এ ০ A 0 ০৩ পচা 


PL 


ANG EIS SEI sl ভা 9৬০ ৬2০ Lt 


৩. পর পট এও ওল 9 এব পরত ৯৩ নে IG 0 মা 


০ ০৫ 


27512 XE 24.1 


[৫২৮] আয়্যাশ ইবৃন ওয়ালীদ (র) নি আবু সা'ঈদ (রো) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী লুপ -এ 
নিকট 7585855৮167 
করাও। এরপর লোকটি দ্বিতীয়বার আসলে তিনি বললেন ঃ তাকে মধু পান করাও । সে তৃতীয়বার 
আসলে তিনি বললেন ঃ তাকে মধু পান করাও । এরপর লোকটি পুনরায় এসে বলল £ আমি অনুরূপই 
করেছি। তখন নবী ক্র বললেন £ আল্লাহ্‌ সত্য বলেছেন, কিন্তু তোমার ভাইয়ের পেট অসত্য 
বলছে। তাকে মু পান করাও সে তাকে মধু পান ক্রাল। এরার সে আরোগ্য লাভ করল 


hy ১৩ 1320 ৫.৭ 


পা তা 


২২৭৬. পরিচ্ছেদ £ উটের দুধের সাহায্যে চিকিৎসা 
6 Es ALL Le ৪০০ 


es 


9 3 
১56 ০৯১ ২৩] 19 ০৮০০ ১:৮৮ ৩) & 174) ৩1৩ ৮5০৮ 


ELEN ME 
ed se 4-0 


0335 VBE Ll, He ENED 151০8 “৬ 1751 0৩১ ০4 ১১৪ ৪5 
Lest fF eas ef 


ধস 12055 CG MS A 8৯55 ৩ লগ; (9 ০৪ 
2৩ Ht 2৬ ডি ১০৭ | IG EES Hf AG SC IG ৯ ০১০ & 2৩৮ 

-১০4 7 0 
[৫২৮৩] মুসলিম ইব্‌ন ইব্রাহীম (র)...... আনাস (রো) থেকে বর্ণিত। কতিপয় লোক রোগাক্রান্ত 


হয়ে পড়েছিল, তারা বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমাদের আশ্রয়দান করুন এবং আমাদের আহারের 
ব্যবস্থা করে দিন। এরপর যখন তারা সুস্থ হল, তখন তারা বলল $ মদীনার বায়ু ও আবহাওয়া 


২৬৪ বুখারী শরীফ 


অনুকূল নয়। তখন তিনি তাদের তার কতগুলো উট নিয়ে 'হাররা' নামক স্থানে থাকতে দিলেন । 
এরপর তিনি বললেন £ তোমরা এগুলোর দুধ পান কর ৷ ঘখন তারা আরোগ্য লাভ করল তখন তারা 
নবী সল্্্ -এর রাখালকে হত্যা করে ফেলল এবং তার উটগুলোকে হাঁকিয়ে নিয়ে চলল । তিনি 
তাদের পেছনে ধাওয়াকারীদের পাঠালেন। এরপর তিনি তাদের হাত পা কেটে দেন এবং তাদের 
চক্ষুগুলোকে ফুঁড়ে দেন। বর্ণনাকারী বলেন £ আমি তাদের মধ্যকার এক ব্যক্তিকে দেখেছি। সে 
নিজের জিহবা দিয়ে মাটি কামড়াতে থাকে এবং অবশেষে মারা যায়। বর্ণনাকারী সাল্লাম বলেন £ 
আমার নিকট সংবাদ পৌছেছে যে হাজ্জাজ ইব্‌ন ইউসুফ আনাস (রা)কে বলেছিলেন, আপনি 
আমাকে কঠোরতম শাস্তি সম্পর্কে বর্ণনা করুন, যেটি নবী সর প্রয়োগ করেছিলেন । তখন তিনি এ 
হাদীসটি বর্ণনা করেন। এ সংবাদ হাসান বসরীর নিকট পৌছলে তিনি বলেছিলেন ঃ যদি তিনি এ 
হাদীস বর্ণনা না করতেন তবে সেটাই আমার মতে ভাল ছিল। 


[1 - of পি র্‌ 2 
HYP 55201 ভাত ১৬৬ 
২২৭৭. পরিচ্ছেদ £ উটের প্রস্রাবের সাহায্যে চিকিৎসা 
টা নর “ PSTN AE EE পরতে - “ee ৬ ৬৬ | টি 
4৩46 এ গে) ভার্দী 5০ 5০৩ ০০1৩5 ৩০৬ ০৬] ৮ ৬০৮০ BS [OVAL | 


51753 PN ax ০991৮ fH ALG AL 
esse ০ 


৮ ₹501926 ৮44 99৭০ Sx Wy কত 219 diel Ved WH 
+ ৮৫৪ ৪4৬4০ ৪০:02:৩5 প্ড ৫৪ রিম te Es he চি কি গু Ee 
P13 ৮603 PEA ০০০৪ ৮ ০৩৯৯ ৮৫1 SCH ES ০২1১) 


সি উ০ ৪. i AEE bcs ৪৬ sess. AEE তা 2 পি EAD 
-১৪১৬০ IIE ০93 ৩৩ ৬৪১ ০০:০৮ ৮: ১০৯৮ 0০5 BEG IG i 
[৫২৮৪] মূসা ইব্‌ন ইসমাঈল (র)...... আনাস রো) থেকে বর্ণিত। কতিপয় ব্যক্তি মদীনায় তাদের 


প্রতিকূল আবহাওয়া অনুভব করল । তখন নবী হুক তাদের হুকুম দিলেন, তারা যেন তার রাখাল 
অর্থাৎ তার উটগুলোর কাছে গিয়ে থাকে এবং উটের দুধ ও পেশাব পান করে। সুতরাং তারা 
রাখালের সংগে গিয়ে মিলিত হল এবং উটের দুধ ও পেশাব পান করতে লাগল । অবশেষে তাদের 
শরীর সুস্থ হলে তারা রাখালটিকে হত্যা করে ফেলে এবং উটগুলো হাকিয়ে নিয়ে যায় । নবী জল - 
এর নিকট এ সংবাদ পৌছলে তিনি তাদের তালাশে লোক পাঠান । এরপর তাদের ধরে আনা হল। 
এরপর তিনি তাদের হাত পা কেটে দেন। এবং তাদের চক্ষুগুলো ফুঁড়ে দেন। কাতাদা (র) 
বলেছেনঃ মুহাম্মদ ইব্‌ন সীরীন আমার নিকট বর্ণনা করেছেন যে, এটি হুদূদ (শাস্তির আইন) নাযিল 
হওয়ার পূর্বেকার ঘটনা । 

51501 হস OU. YYVA 


২২৭৮. পরিচ্ছেদ £ কালো জিরা 


চিকিৎসা ২৬৫ 


১০৬ ০৪ ০৯০০ ০6 J ৬ ০ এ এ ৩০০24] 


= 9১ 5 5০০ 5৩ ০:০৮ 5 ০০০৯ Al Le ০১ Er এও এ 


85772876515 ৫০ 1০ 0 ৩৪ পো ১১5 
ঘা ৬০৬ 1৩ ‘9 ৫ ৬ 4১৪৮০ ০5০৮8 দি (55 
31,0১0 9১95 চি 55 ১৮2 তে ০০০ ভাত Fs 2১৫৩ 
07757572787 
‘আবদুল্লাহ্‌ ইবৃন আবু শায়বা (র)...... খালিদ ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমরা (যুদ্ধের উদ্দেশ্যে) বের হলাম । আমাদের সংগে ছিলেন গালিব-ইঘ্ন আবজার । তিনি পথ্ধে 
অসুস্থ হয়ে পড়লেন । এরপর আমরা মদীনায় আসলাম তখনও তিনি অসুস্থ ছিলেন । তাকে দেখাশুনা 
করতে আসেন ইব্‌ন আবু “আতীক। তিনি আমাদের বললেন £ তোমরা এই কালো জিরা সং 
রেখো । এ থেকে পাচটি কিংবা সাতটি দানা নিয়ে পিষে ফেলবে, তারপর তন্মধ্যে যায়তুনের কয়েক 
ফোঁটা তৈল ' ঢেলে দিয়ে তার নাকের এ দিক-ওদিকের ছিদ্র পথে ফোটা ফোটা করে ঢুকিয়ে দেবে ৷ 
কেননা, ‘আয়েশা (রা) আমাদের নিকট বর্ণনা করেছেন যে, তিনি নবী গু কে বলতে শুলেছ্ছেন £ 
এই কালো জিরা “দাম' ব্যতীত সকল রোগেনস উধ। আমি বললাম £ ‘সাম’ কি জিনিস? তিনি 
বললেন ঃ “সাম' অর্থ মৃত্যু । 
লিড eke cs ৪৫5০ Ee ৪৫০5 2685 ০148. ৫ Y 
০০ ৮ এও ৫ ০৪ ০৪৯০৮ ১৮ ৬০ ও ? ৩: oS Bi [OYA | 
eS OEE © 4। ০০১ ৮০ সঃ 242৫ 8০০৪ কি 


2 


2 #2 ০3৪১০ পে 20 +z “ +", $ “9 
mdse -72 0৩5 ১৮৮৪৯ vr’ JU tl 31 6505 5 ৩৫ ৪৬৪৪ cls pl 


[৫২৮৬] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র (রো)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি 
রাসূলুল্লাহ্‌ জু কে বলতে শুনেছেন ঃ কালো জিরা ‘সাম’ ব্যতীত সকল রোগের গুষধ । ইব্‌ন শিহাব 
বলেছেন £ আর 'সাম' অর্থ হল মৃত্যু । আর কালো জিরা 'শূনীয' -কে বলা হয়। 


Jai yall El oN. ৬৭ 
২২৭৯. পরিচ্ছেদ £ রোগীর জন্য তালবীনা বা তরল জাতীয় লঘুপাক খাদ্য 
SS JE LB LL LS UA IG ঞ ২5 6০৮7৮ bi Ny Bis ETA 
A 0 এ ০৯০) ১০:০৪ ১55৬ ৮৮ ৬ কা ৩ ০৫৪১৪ ৮ ৮৬৪ 


৩৪- 


২৬৬ ' বুখারী শরীফ 


০৮৩2 


EBL ০ এ সত এ IB &। 05০ ERLE এ ৬ 
Sd ১৫ 
[৫২৮৭] হিব্বান ইব্‌ন মূসা রে)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি রোগীকে এবং কারো 
মৃত্যুর কারণে শোকাতুর ব্যক্তিকে তরল জাতীয় খাদ্য গ্রহণের আদেশ দিতেন । তিনি বলতেন £ আমি 
রাসূলুল্লাহ্‌ লুট কে বলতে শুনেছি যে, ‘তালবীনা’ রোগাক্রান্ত ব্যক্তির কলিজা দৃঢ় করে এবং অনেক 
দুশ্চিন্তা দূর করে দেয়। 
৪ প 5:8১ Bs পর ৮2 SLB BEL ip 42257 অভ a GSAS TDD াভি 25 
৮০ ০৮ CUED ৩০৩ dU ৮৫ 0:৬০ ৩০৩ IG ৪25৭ of 25১৮ BS [OAR 
৩ nih A 0959 El ph অত কা হি 
[৫২৮৮] ফারওয়া ইবৃন আবুল মাগরা রে)...... আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি তালবীনা খেতে 
আদেশ দিতেন এবং বলতেন ঃ এটি হল অপছন্দনীয়, তবে উপকারী । 
৬০৩ ছু, ৭6৭ 
২২৮০. পরিচ্ছেদ ঃ নাসিকায় ওষধ ব্যবহার 
28 9 ৩০1৩ ৩) ০6 ০৪ ৩৪ ৩৪ ৮5 ৩০ 03 ০00 এত EE AY 
- 229 ৩০৮7৩০0৬০১০ নস 
[৫২৮৯] মু'আল্লা ইবৃন আসাদ (র)...... ইব্‌ন ‘আব্বাস রো) থেকে বর্ণিত যে, নবী হল শিংগা 
লাগিয়েছেন এবং শিংগা প্রয়োগকারী ব্যক্তিকে পারিশ্রমিক দিয়েছেন আর তিনি (শ্বাস ছারা) নাকে 
ওঁষধ টেনে নিয়েছেন। 
90১০ ৫0 0 ক CLS 9 3 ৬১৮ ) SAG Ball BALL OU TYAN 
২২৮১. পরিচ্ছেদ £ ভারতীয় ও সামুদ্রিক এলাকার চন্দন কাঠের (ধোয়ার) সাহায্যে নাকে ওঁষধ 
টেনে নেওয়া । *_:$” কে *০._:-$* ও বলা হয়। যেমন ‘,'%র€’কে “১৪3” ও বলা যায়। 
অনুরূপভাবে ‘৬ $5? কে ‘৩5? পড়া যায়। ৭-৮:$*এর অর্থ হল -£; ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন 
মাসউদ রো) ০০ পড়েছেন 


i ৬ ৬০ ্ু ot ও তি পনি AE ও core El PRR ৪:৫5 PAN 
MALE ০০ ৮০৯০ ০০০০ JULES ০৮6০০ 03 580 0:০৩ Gar ord. | 


৪৮৫5 


28১৮ SAD Tl ip এ ০5 ই ভে ৩৩ JU ১৯৩ সই চা ff 


চিকিৎসা ২৬৭ 


"৮ 0৩৮ HE ৪০ 3550 শা ০০১ 0৫ এ 25 i EE 

<2 2 0 ৩৩ পদ 03 এন ১2 
[৫২৯০] সাদাকা ইবৃন ফাযল রো)...... উম্মে কায়স বিন্ত মিহসান (রা) থেকে বর্নিত। তিনি বলেন, 
আমি নবী সল্প কে বলতে শুনেছি ঃ তোমরা ভারতীয় এই চন্দন কাঠ ব্যবহার করবে । কেননা তার 
মধ্যে সাত ধরনের চিকিৎসা (নিরাময়) রয়েছে৷ শ্বাসনালীর ব্যথার জন্য এর (ধোয়া) নাক দিয়ে টেনে 
নেয়া যায়, নিউমোনিয়া দূর করার জন্যও তা সেবন করা যায় । বর্ণনাকারী বলেন $ আমি নবী জু - 
এর কাছে আমার এক শিশু পুত্রকে নিয়ে এলাম, সে খাবার খেতে চাইত না। এ সময় সে তার 
কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনার জন্য ডেকে পাঠালেন। এরপর তিনি কাপড়ে পানি 
ঢেলে দিলেন। 


৬464 


১৫ ৬০৮ Hl সস) লেস BO Go YYAY 
২২৮২. পরিচ্ছেদ £ কোন্‌ সময় শিংগা লাগাতে হয়। আবূ মূসা (রা) রাতে শিংগা লাগাতেন 
০ of ০৮ CAG ০6 ot ০ 0 
- eps উঠ গে ০৮ এও 
[৫২৯১] আবূ মা*মার...... ইব্‌ন মিনির কিউ ভি নবী সুই সাওমরত 
অবস্থায় শিংগা লাগিয়েছেন। 
% dp Ed সা 46০0৮80728৩ জি ৩. YY AY 
২২৮৩. পরিচ্ছেদ £ সফর ও ইহ্রাম অবস্থায় শিংগা লাগানো । ইব্ন বুজায়না (রা) এ ব্যাপারে 
নবী সল্লক্্ধ থেকে বর্ণনা করেছেন 
পপ ৮১55৮০2০৬৬৪ ৮০৩০ ১৪ ৯০০ his [nt 


[৫২৯২] মুসাদ্দাদ রে)...... EE CEE TE 3h Enc AE 
অবস্থায় শিংগা লাগিয়েছেন। 

ছা ০ DEAS OU. YYAE 
২২৮৪. পরিচ্ছেদ £ রোগ নিরাময়ের জন্য শিংগা লাগানো 
SNES AR Bal dos ৩» এ 0 ০ এপ [লনা] 


চে 
পর্ণ £ 5০ 


৮59 04৮ ৩০০৩০ ৯৩০৪ ঘ সি Ls Bd ৮০5 | JEG 2৩ xl 


২৬৮ ; বুখারী শরীফ 


3 PAB SIDE তা ৮2882571885 1828 
AS 533 G2 3 LES এ এ ৩১ Jf JG 4০1০5 40 


০ 


০569 DAL তে চিত Cn 
[৫২৯আ মুহাম্মদ ইবৃন মুকাতিল (র)...... আনাস (রা) থেকে বর্ণিত যে, তাকে শিংগা প্রয়োগ 
পারিশ্রমিক দানের ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল। তখন তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ চর শিংপা 
লাগিয়েছেন। আবু তায়বা তাকে শিংগা লাগায় । এরপর তিনি তাকে দুই সা' খাদ্যবস্তু প্রদান করেন। 
সে তার মালিকদের সংগে এ ব্যাপারে আলোচনা করলে তারা তাঁর থেকে পারিশ্রমিকের পরিমাণ 
লাঘব করে দেয়। নবী গুল আরো বলেন £ তোমরা যে সকল জিনিসের দ্বায়া চিকিৎসা কর, 
সেগুলোর মধ্যে সবচেয়ে উত্তম হল শিংগা লাগানো এবং সামুদ্রিক চন্দন কাঠ ব্যবহার করা । তিনি 
আরো বলেছেন ঃ তোমরা তোমাদের শিশুদের জিহবা, তালু টিপে কষ্ট দিও না। বরং ভোমরা চন্দন 


কাঠ (ধোঁয়া) ব্যবহার করাও । 
সি 31259 %০০ ভি 06 ৮৯০0 পি 3 2 042০ ৬০ দত 


EER ৩ Cs ৯ 8 AF oi pe is 2৩ 0০৬ ৩ ৬ 3৪০ 


-৮৩5 ০১১ &। 13০০ ৮০ Gh ওত SE CH Y ৩৩ 
[৫২৯৪] সা'ঈদ ইবৃন তালীদ রে)...... 'আসিম ইবন “উমর ইব্‌ন কাতাদা থেকে বর্ণিত যে, জাবির 
. ইব্‌ন “আবদুল্লাহ্‌ (রা) অসুস্থ মুকাম্নাকে দেখতে যান । শ্রল্পপর তিনি বলেন $ আনি সরযো না, যতক্ষথ 
না তাকে শিংগা লাগানো হয়। কেননা, আমি রাসূলুল্লাহ্‌ সহ কে বলতে শুনেছি ঃ নিশ্চয় এর 
(শিংগার) মধ্যে রয়েছে নিরাময় । 
০91 dE বা OU .Y YAS 
২২৮৫. পরিচ্ছেদ ঃ মাথায় শিংগা লাগানো 
2৯৮৮ ০১৯০ এ ৩০ ধাঁ ২৩০6 ০৫০ পি ৩৩ ০০০৭ 3০৬ [rae 
shir মি. # 210৮১ এ ৬০ বর হা 
ks ৫৬ ১৩৬ ৫০৯ ৩০ sali: 03) # 2571 ho) 19 ৮ ১5১ 
5 SH BIL HUGG ঝ ০ ৮৬ ০০ 
[৫২৯৫] ইসমা'ঈল (র) নি “আবদুল্লাহ্‌ ইব্‌ন বুজায়না (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ হক ইহরাম 
বাঁধা অবস্থায় মক্কার পথে 'লাহয়ি জামাল’ নামক স্থানে তার মাথার মধ্যখানে শিংগা লাগান । 
আনসারী (র) হিশাম ইবৃন হাস্সান (র) ইকরামার সূত্রে ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণনা করেন যে, 
রাসূলুল্লাহ্‌ হুল তার মাথায় শিংগা লাগান । 


চিকিৎসা ২৬৯ 


(1941) 22250) Cs জে PU. ৫/৭ 
২২৮৬. পরিচ্ছেদ $ অর্ধেক মাথা কিংবা পুরো মারা ন্যার করিলে হিসায়ালো 
০৮১৪6 মি ৬০ ডে ৬5 ৮ পরে পা eR A ES 


c- 480 


)% J ৮428 Sl (১৬5৯৬ LER গে ০ 


253 Bh 3575 ৮৩ ১৪০5 মি ০৪৫৩৯ ৩০৮ ৪2০৮ ২০4৫ 3৩ 
x LS Es ip টি Bt 
[৫২৯৬] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)...... ইব্ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত যে, মাথায় বেদনার 
কারণে নবী ক্র ইহরাম অবস্থায় ‘লাহয়ি জামাল' নামক একটি কূপের নিকটে মাথায় শিংগা 
লাগান । মুহাম্মদ ইব্‌ন সাওয়া (রা) হিশাম (র)...... ইব্‌ন “আব্বাস (রা) বর্ণনা করেন ঃ 
i 
০ ee tit ie Say 
১৫25 font 224 erie ol 2 54 
[৫২৯৭] ইসমা'ঈল ইবন আবান র)...... জাবির ইবৃন “আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি নবী লক কে বলতে শুনেছি £ যদি তোমাদের উষধসমূহের কোনটির মধ্যে কল্যাণ বিদ্যমান 
থাকে. তাহলে তা আছে মধুপান করার মধ্যে কিংবা শিংগা লাগানোর মধ্যে কিংবা আগুন দ্বারা দাগ 
লাগানোর মধ্যে । তবে আমি আগুনের দাগ দেওয়াকে পছন্দ করি না। 


SSN 2 Godt OU YYAYV 


Ed 


২২৮৭. পরিচ্ছেদ $ কষ্টের কারণে মাথা মুড়িয়ে ফেলা 
৪ 167৬ % ৫ ৬১83৮: 58:-2 LLLP তলত তি BL sg 02 


Cy LEN Sd Ht ৩ JG Et ০ 9৯ AS 


abl 5৫5 LX Mey ৮৩ IG A ৩০ ¢ ০০০৯ ৩০১৮ 0৩ ৬টি ১6 BS 

ih SAY oH IU Ks ৪ ff 
[৫২৯৮] মুসাদ্দাদ (র)...... কা'ব ইব্‌ন ‘উজরা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন $ হুদায়বিয়ার 
সফরকালে নবী কলই আমার কাছে আসলেন । আমি তখন পাতিলের নীচে আগুন দিতেছিলাম, আর 


২৭০ বুখারী শরীফ 


আমার মাথা থেকে তখন উকুন ঝরছিল। তিনি বললেন ঃ তোমার উকুনগুলো তোমাকে কি খুব 
যন্ত্রণা দিচ্ছে? আমি বললাম £$ হা । তিনি বললেন ঃ তাহলে তুমি মাথা মুন্ডন করে নাও এবং তিন 
দিন সাওম পালন কর অথবা ছয়জন (মিসকীন) কে আহার দাও, কিংবা একটি কুরবানীর পশু যবাহ্‌ 
করে নাও। আইউব রে) বলেন £ আমি সঠিক বলতে পারি না, এগুলোর মধ্যে প্রথমে তিনি 
কোন্টির কথা বলেছেন। | | 
5৫4715594১০ SF % SFE ০০ OU. Y YAN 
২২৮৮. পরিচ্ছেদ £ যে ব্যক্তি আগুনের দ্বারা দাগ জ্দয় কিংবা অন্যকে দাগ লাগিয়ে দেয় এবং যে 
ব্যক্তি এভাবে দাগ দেয়নি তার ফযীলত 
JAC ১৬ ৬০৯৮০ এ BIS Ud এ of 0 A ৫৪০ [OTA 
2 পুজি ON LIU উপ ০০ Vale ০০ ৩ চও 9 le 
ss (০,১৩৮? ও ৮৮৫ ৮৮০ ০০৩৯ SG 
[৫২৯৯] আবুল ওয়ালীদ হিশাম ইব্‌ন ‘আবদুল মালিক (র)...... জাবির ইবৃন আব্দুল্লাহ্‌ (রা) সূত্রে 
নবী কুক থেকে বর্ণিত। তিনি বলেছেন ঃ যদি তোমাদের চিকিৎসাগুলোর কোন্টির মধ্যে নিরাময় 


থাকে, তাহলে তা রয়েছে শিংগা লাগানোর মধ্যে কিংবা আগুনের দ্বারা দাগ লাগানোর মধ্যে, তবে 
আমি আগুনের দ্বারা দাগ দেয়াকে পছন্দ করি না। | 


০৩০০ ১৪৬ ১৪ ০০৮ Eo 92০৪ Lp এত 85৬০০ Bi [oF] 
JE LE ITED Ee fo be UGS I Cs ০১৮০ 
১3৮ 5498 পর 4০ 4:31 ০ oh Hd 4০১ ০৩ ১০৩ ৬৮ ৫০০ 
৯৯:50 5 ৪ 15754257552 
১৩7 5:80 ১4১০ ৭ AB « ০৯১ ৩৯ ৩১৪৪ 
০ ৯৫ ৬৫ ২১520898088, ১55 ১০০ 98545 এড (9 ৩৩) 


sed 


০ + 65 ই, রা AUG Cn bs Po পেক পি এ ৩০ 
রা ৩৮ ০৯৩3 ০ 51955) ০404 ০১১৮ ০০০ 20৮5 
4572 to ৪৫) ৩2৮ 9 ৩3৮ 3১ ৩৮৮৪০ ও UMS 0 ০০০০ ঞ পি 
EE 17৩ এও ও ০১৮০ টা 

EEL DE 


চিকিৎসা ২৭১. 


[৫৩০০] ‘ইমরান ইবন মায়সারা (র)...... ‘ইমরান ইবৃন হুসায়ন (রা) থেকে বর্ণিত । তিনি বলেন 8 
বদ-নযর কিংবা বিষাক্ত দংশন ব্যতিরেকে অন্য কোন ব্যাপারে ঝাড়ফুঁক নেই। বর্ণনাকারী বলেন, 
এরপর এ হাদীস আমি সা'ঈদ ইব্‌ন জুবায়র (র)-এর কাছে উল্লেখ করলে তিনি বললেন £ 
আমাদের নিকট ইব্‌ন আব্বাস (রা) বর্ণনা করেছেন যে, রাসূলুল্লাহ্‌ (সা) বলেছেন £ আমার সামনে 
সকল উম্মতকে পেশ করা হয়েছিল । (তখন আমি দেখেছি) দু'একজন নবী পথ অতিক্রম করতে 
লাগলেন এমতাবস্থায় যে, তাদের সংগে রয়েছে লোকজনের ছোট ছোট দল । কোন কোন নবী 
এমনও রয়েছেন যার সংগে একজনও নেই। অবশেষে আমার সামনে তুলে ধরা হল বিশাল 
সমাবেশ । আমি জিজ্ঞাসা করলাম £ এটা কি? এ কি আমার উম্মত? উত্তর দেয়া হল ঃ না, ইনি মূসা 
(আ)-এর সংগে তার কাওম। আমাকে বলা হল £ আপনি উর্ধাকাশের দিকে তাকান । তখন 
দেখলাম ৪ বিশাল একটি দল যা দিগত্তকে ঢেকে রখেছে। তারপর আমাকে বলা হল £ আকাশের 
দিগন্তের এদিক ওদিক দৃষ্টিপাত করুন। তখন দেখলাম ঃ বিশাল একটি দল, যা আকাশের 
দিগন্তসমূহ ঢেকে দিয়েছে। তখন বলা হল ঃ এরা হল আপনার উম্মত । আর তাদের মধ্য থেকে 
সত্তর হাজার ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। তারপর নবী গ্লু ঘরে চলে গেলেন। 
উপস্থিতদের কাছে কথাটির কোন ব্যাখ্যা প্রদান করলেন না । (যে বিনা হিসাবের লোক কারা হবে?) 
ফলে উপস্থিত লোকজনের মধ্যে তর্ক বিতর্ক শুরু হল। তারা বলল £ আমরা আল্লাহ্‌র প্রতি ঈমান 
এনেছি এবং তার রাসূল সর -এর অনুসরণ করে থাকি । সুতরাং আমরাই তাদের অন্তর্ভুক্ত । কিংবা 
তারা হল আমাদের সে সকল সন্তান-সন্ততি যারা ইসলামের যুগে জন্মগ্রহণ করেছে । আর আমাদের 
জন্ম হয়েছে জাহেলী যুগে । নবী সু -এর কাছে এ সংবাদ পৌছলে তিনি বেরিয়ে আসলেন এবং 
বললেন £ তারা হল সে সব লোক যারা মন্ত্র পাঠ করে না, বদফালী গ্রহণ করে না এবং আগুনের 
সাহায্যে দাগ লাগায় না। বরং তারা তো তাদের রবের উপরই ভরসা করে থাকে । তখন উক্কাশা 
ইব্‌ন মিহসান (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! তাদের মধ্যে কি আমি আছি? তিনি বললেন ঃ হাঁ ৷ 
তখন আরেকজন দাড়িয়ে বলল ঃ তাদের মধ্যে কি আমিও আছি? তিনি বললেন ঃ উক্কাশা এ 
সুযোগ তোমার আগেই নিয়ে গেছে। 

is (165০ is এ) আরা OU vA 
২২৮৯. পরিচ্ছেদ £ চোখের রোগের কারণে সুরমা ব্যবহার করা । উম্মে আতিয়্যা (রা) থেকেও 
বর্ণনা রয়েছে 
AX রা 
1১ 5১১ He রা BF মন ৩ ৬ 4৭ ৮১ ২০ 
ES EEE ৩51 ৩ এ ৫৩ ce Ss de SESH EY 


3০55 AE IGEN 55০ Ll 2 5b EE 25 2 ১৮55 9 (০১৮ 


২৭২ বুখারী শরীফ 


[৫৩০১] মুসাদ্দাদ (র)...... উম্মে সালামা (রা) থেকে বর্ণিত যে, জনৈকা মহিলার স্বামী মারা গেলে 
তার চোখে অসুখ দেখা দেয়। লোকজন নবী সর -এর কাছে মহিলার কথা উল্লেখ করে সুরমা 
ব্যবহারের কথা আলোচনা করল এবং তার চোখ আশংকগ্রস্থ বলে জানাল । তখন তিনি বললেন £ 
তোমাদের এক একটি মহিলার অবস্থাতো এরূপ ছিল যে, তার ঘরে তার সবচেয়ে নিকৃষ্ট কাপড়ে 
আচ্ছাদিত হয়ে থাকত কিংবা তিনি বলেছেন $ সে তার কাপড়ের দ্বারা আচ্ছাদিত হয়ে তার সবচেয়ে 
" নিকৃষ্ট ঘরে (বছরের পর বছর ধরে) অবস্থান করতে থাকতো । এরপর যখন কোন কুকুর হেঁটে যেত, 
তখন সে কুকুরটির দিকে উটের বিষ্ঠা নিক্ষেপ করে (বেরিয়ে আসার অনুমতি লাভ করতো)। 
কাজেই, সে চোখে সুরমা লাগাবে না বরং চার মাস দশ দিন পর্যন্ত সে অপেক্ষা করবে । 


Js 0 ১৬০ Gis ০৬ 2৮০ ৩০৬ ০৬৮ 0৬) * 02৭ SU .YYA. 


০০ * co নে 


পপ ত 2 
৪ ৫ এ 


28) Ho 3) LE 33 5৮ 3১৪১০ এ পু এ ০১৮১ dU IH 2০৯ ৫ Cao 
লে শিস 4০৫ BI 518312১1১74 
৮০৪ 02 ০6 ৩ ogi ৩ 
২২৯০. পরিচ্ছেদ ঃ কুষ্ঠ রোগ । “আফ্ফান (র) বলেন, সালীম ইব্‌ন হায়য়ান, আবূ হুরায়রা (রা) 
থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ নর বলেছেন £ রোগের কোন সংক্রমণ নেই, কুলক্ষণ বলতে কিছু নেই, 
পেঁচা অশুভের প্রতীক নয়, সফর মাসের কোন অশুভ নেই। কুষ্ঠ রোগী থেকে দূরে থাক, যেভাবে 
তুমি দূরে থাক বাঘ থেকে 
না eG ee 2 
AD ৪৬১ ALU. TYAN 
২২৯১. পরিচ্ছেদ £ জমাট শিশির চোখের জন্য শেফা 
i 2 eo 2০2 52525 28422 45588, গাও ও sess. 3 £5. 
০ ১০৮ Cage HLL AF ০৪ মুখ ৩০৩ LUE ৭ ৬৯ তা] (2০ [০৮1] 
৯95) id ip CSI J Et 2 
2 ৪ ৪০ ৪০2০5 ৪:78 ৫ ৯4৯ 5৬১৫০ ৫ ১৮ ২৫35 পা উড, 
১০০০৯ of ০৮ ০৪ GA এ ০ ধস ৩: | ৮০৮১ হু এও * ০ eli 
৩০ ৪:০৪ টিবি আর ৪:2০ Ail CT Elid 2 2 4 ° ৪৪০৪০ 
১ ৯১ ৩৮ গা PS 5 ১১৬ J AE IU উঠত ০৫ 553 0? এর ৩ 
- 
[৫৩০২] মুহাম্মদ ইব্ন মুসান্না (র)...... সা'ঈদ ইবৃন যায়েদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
নবী জি কে বলতে শুনেছি ঃ ছত্রাক এক জাতীয় শিশির থেকে হয়ে থাকে । আর এর রস চোখের 
জন্য শেফা ৷ শু'বা (র) বলেন ঃ হাকাম ইবৃন উতায়বা (রা) নবী হুন থেকে আমার কাছে এরূপ 


বর্ণনা করেছেন। শু'বা রে) বলেন £ হাকাম যখন আমাকে হাদীসটি বর্ণনা করেন তখন আবদুল 
মালিক বর্ণিত হাদীসকে তিনি প্রত্যাখ্যান করেন নি । 


চিকিৎসা ২৭৩ 


১3401০৮. ৭ 
২২৯২. পরিচ্ছেদ £ রোগীর মুখের ভিতর গুষধ ঢেলে দেওয়া 


3০০ উল এড এ ও মত ৬ এ ও 5৬৪ ৩০ [লনা] 


) লে এ ০০০৩১ ১৮৩ এ ১৪ ০৪ ও এ of ৫০ ০৪ Tl পি 
SE GAS OLS FS ০৮৮ ৪ 44 ৪6 ০৪১৭৪ং CTV PH তে 
a TILES এও 599 of iS 41০0 SELL 930 ih কে 


TUES SHG লও ২ 2 এ এ Sy ১৮ লিপ ও এ ২০৩ 5929৪ 
[৫৩০৩] ‘আলী ইবৃন “আবদুল্লাহ্‌ রে)...... ইব্‌ন ‘আব্বাস (রা) ও ‘আয়েশা রো) থেকে বর্ণিত যে, 
আবূ বক্র (রা) নবী হল -এর মৃতদেহ মুবারকে চুমু দিয়েছেন। বর্ণনাকারী বলেন, “আয়েশা (রা) 
আরো বলেন, নবী হল -এর অসুখের সময় আমরা তার মুখে উঁধধ ঢেলে দিলাম ৷ তখন তিনি 
আমাদের ইশারা দিতে থাকলেন যে, তোমরা আমার মুখে ওষধ ঢেল না । আমরা মনে করলাম এটা 
ওষধের প্রতি একজন রোগীর অরুচি প্রকাশ মাত্র। এরপর তিনি যখন সুস্থবোধ করলেন তখন 
বললেন £ আমি কি তোমাদের আমার মুখে গুষধ ঢেলে দিতে নিষেধ করিনি? আমরা বললাম £ 
আমরাতো ওঁষধের প্রতি রোগীর সাধারণ অনীহা মনে করেছিলাম । তখন তিনি বললেন £ আমি এখন 
যাদের এ ঘরে দেখতে পাচ্ছি তাদের সকলের মুখেই ওষুধ ঢালা হবে । ‘আব্বাস (রা) ছাড়া কেউ 
বাদ যাবে না। কেননা, তিনি তোমাদের সংগে উপস্থিত ছিলেন না। 


৮ 08 এ পপ GAD ৮৪ ১৩৩ Bi এ গড ৩ ৪০ ৩০ 3 
১০5১৩ LU এড JB 5১40 25 246 ০4৮ 88 4৮০০ এ 12) ৩: 25 ও 

সি XE) ES Bye Sn টির টি পা 2 ‘. - Sa + এ 
Ed ১ Gi REE আটা 53 ৩৮ Aig Sl এ ০০ 5 ৩৯৩০৮ ৩৪১১ এ 
০৪৫) UU ৩ ০০৪ EAD ৮৪ ১ ১৭ | ০১ ১৫ ০4485 ০5০০৭ 0৫ ৬ 


পপ 


21০58555470 59 5 25 আন 3১201০225১৬ ১৩০০১ Li 222 


8. | লণা 2 


CSE ১৩২০ 5৮59 পরত UES টি ১৩৪০ Uy) EAD ৪ ০৫ 2৮ 


৪ চে পাত 


545198৮0853 «৮ SE 2০ এ ও 
[৫৩০৪] ‘আলী ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র)...... উম্মে কায়স (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
আমার এক পুত্র সন্তানকে নিয়ে নবী লুপ -এর নিকট গেলাম । ছেলেটির আলাজিহ্বা ফোলার 
কারণে আমি তা দাবিয়ে দিয়েছিলাম | তখন তিনি বললেন ঃ এ ধরনের রোগ-ব্যাধি দমনে তোমরা 


৩৫- 


২৭৪ | বুখারী শরীফ 


নিজেদের সন্তানদের কেন কষ্ট দিয়ে থাক? তোমরা ভারতীয় চন্দন কাঠ ব্যবহার কর। কেননা, 
তাতে সাত রকমের নিরাময় বিদ্যমান। তন্মধ্যে আছে পাজরের ব্যথা । আলাজিহ্বা ফোলার কারণে 
এটির ধোয়া নাক দিয়ে টেনে নেয়া যায়। পাজরের ব্যথার রোগীকে তা সেবন করান খায় ।১ সুফিয়ান 
বলেন ঃ আমি যুহরীকে বলতে শুনেছি যে, তিনি আমাদের কাছে দু'টির কথা বর্ণনা করেছেন। আর 
পাচটির কথা বর্ণনা করেন নি। বর্ণনাকারী “আলী বলেন ঃ আমি সুফিয়ানকে বললাম মা*মার স্মরণ 
রাখতে পারেন নি। তিনি বলেছেন “৮ ০" আর যুহরী তো বলেছেন, “০ ৩5! শব্দ দ্বারা । 
আমি তাঁর মুখ থেকে শুনে মুখস্থ করেছি । আর সুফিয়ানের রেওয়াতে তিনি ছেলেটির অবস্থার বর্ণনা 
দিয়েছেন যে, আঙ্গুলের সাহায্যে যার তালু দাবিয়ে দেওয়া হয়েছে । এ সময় সুফিয়ান নিজের 
তালুতে আঙ্গুল প্রবেশ করিয়ে দেখিয়েছেন অর্থাৎ তিনি তার আঙ্গুলের দ্বারা তালুকে তুলে 


ধরেছিলেন । কিন্তু “৮ 4৮1,4০’ এভাবে কেউই বর্ণনা করেন নি। 
০৫ ৭ 
২২৯৩. পরিচ্ছেদ ৪ 


লা LEE 


LS I HESITATE eyes» 


OSE ০5 5১১৪ ০ ৩৩ le MEL AT ৮৩ ৩৫ ০৮৫ ৬৪০৯৬) 
) ০১ 757 ELE 
রিল 245. টার, রি ্ রি 
১৮ এ 5265০ টিতে 2275 
ভা 2, ~ HD 02) Lao ২০০ ৮০০ ভি গর (৮ 539 ০ ০০৪। 


৮ 4 এ nl এ! ০৮9 5৩ ৫9 নি 5758 
[৫৩০৫] বিশ্র ইব্‌ন মুহাম্মাদ রে)...... নবী ঈশলল্তর -এর সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন, যখন রাসূলুল্লাহ্‌ হুল -এর রোগযন্ত্রণা বেড়ে গেল এবং তীব্র আকার ধারণ করল, তখন তিনি 
তার সহধর্মিণীগণের কাছে অনুমতি চাইলেন যে, তিনি যেন আমার গৃহে অসুস্থ কালীন সময় অবস্থান 
করতে পারেন। এরপর তারা অনুমতি দিলে তিনি দু'ব্যক্তি অর্থাৎ “আব্বাস (রা) ও আরেকজনের 
সাহায্যে এভাবে বেরিয়ে আসলেন যে, যমীনের উপর তার দু'পা হেচড়াতে ছিল। (বর্ণনাকারী 


১. ঘষে পানি মিশিয়ে তা সেবন করা যেতে পারে । 


চিকিৎসা ২৭৫ 


বলেন) আমি ইব্‌ন 'আব্বাস রো)-কে হাদীসটি অবহিত করলে তিনি বলেন £ আপনি কি জানেন, 
আরেক ব্যক্তি - যার নাম “আয়েশা (রা) উল্লেখ করেন নি, তিনি কে ছিলেন? আমি উত্তর দিলামঃ 
না। তিনি বললেন £ তিনি হলেন $ আলী (রা)। “আয়েশা (রা) বলেন ঃ যখন তার রোগ-যন্ত্রণা 
আরো তীব্র হল তখন তিনি বললেন, যে সব মশৃকের মুখ এখনো খোলা হয়নি এমন সাত মশৃক পানি 
আমার গায়ের উপর ঢেলে দাও। আমি লোকজনের কাছে কিছু অসীয়ত করে আসার ইচ্ছা পোষণ 
করছি। তিনি বলেন, তখন আমরা তাকে তার সহধর্মিণী হাফসা (রা)-এর একটি কাপড় কাচার 
জায়গায় নিয়ে গিয়ে বসালাম। এরপর তার গায়ের উপর সেই মশৃকগুলো থেকে পানি ঢালতে 
লাগলাম । অবশেষে তিনি আমাদের দিকে ইশারা দিলেন যে, তোমরা কাজ সমাধা করেছ । তিনি 
বলেন ঃ এরপর তিনি লোকজনের দিকে বেরিয়ে গেলেন । আর তাদের নিয়ে সালাত আদায় করলেন 
এবং তাদের সামনে খৃত্বা দিলেন। 

DALY. ৭৫ 
২২৯৪. পরিচ্ছেদ £ উযরা-আলাজিহ্বা যন্ত্রণা রোগের বর্ণনা 
1১1 সাও ১ dn AE AIG ৮০৯ ১৪ Ct Uf ৩০ ৮৩০ r=] 
০৮৮ ০৯ ১ ০০৩০ LS 22 7০91 ০০৯৫ ১০৪ ৮৪ 


৪ (রে ১৬০০ 


i ৫ 546 রত 25 ও ১৬ 88০০১ আঁ জা Sf EG ৩১ ক জগ ন 
85 জা এ UC 
9৮৮০১ ০ IG Ag ১৯0 25 ELEY Lx dl 5১ We রস জি 
246 ৩৪6 ৮০৮ ০৪ ৯০০ ৬ 
[৫৩০৬] আবুল ইয়ামান রৈ)...... “উবায়দুল্লাহ্‌ ইব্‌ন “আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত । আসাদ 
গোত্রের অর্থাৎ আসাদে খুযায়মা গোত্রের উম্মে কায়স বিন্ত মিহসান আসাদিয়া (রা) ছিলেন 
প্রথম যুগের হিজরতকারিণীদের অন্তর্ভুক্ত, যারা নবী ক্লক -এর নিকট বায়'আত গ্রহণ 
করেছিলেন । আর তিনি ছিলেন উক্কাশা (রা)-এর বোন । তিনি বলেছেন যে, তিনি তার এক 
ছেলেকে নিয়ে নবী প্র -এর নিকট এসে ছিলেন । ছেলেটির আলাজিহবা ফোলার কারণে তিনি 
তা দাবিয়ে দিয়েছিলেন । তখন নবী ঈল্ক্ট বললেন £ তোমরা এ সকল ব্যাধি দমনে তোমাদের 
সন্তানদের কেন কষ্ট দিয়ে থাক? তোমরা এই ভারতীয় চন্দন কাঠ সংগ্রহ করে রেখে দিও । 
কেননা এতে সাত রকমের চিকিৎসা আছে। তন্মধ্যে একটি হল পাঁজর ব্যথা । কথাটির দ্বারা তার 
উদ্দেশ্য হল কোস্ত। আর কোস্ত হলো হিন্দী চন্দন কাঠ। ইউনুস ও ইসহাক ইব্‌ন রাশিদ-যুহরী 
থেকে “৪ ৪? শব্দে বর্ণনা করেছেন । 


২৭৬ বুখারী শরীফ 


07822015195 শত. ৫৫৭০ 
টি পরিচ্ছেদ £ পেটের পীড়ার চিকিৎসা 
= ০6728 ০৫ 4 (৬ ০ ৩ ৬০০ Gi [or] 
Ee UR ETI 
৮ CX এ॥ 33৩ 00 59১০ YL oS EEA IGS 48 «5 প্র 
CE রা 
[৫৩০৭] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)...... আবু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্শিত। তিনি বলেন, এক 
ব্যক্তি নবী হলৰ -এর কাছে এসে বলল যে, আমার ভাইয়ের পেট খারাপ হয়েছে। 
নবী হৰ বললেন, তাকে মধু পান করাও । সে তাকে মধু সেবন করাল । এরপর বলল, আমি তাকে 
মধু পান করিয়েছি কিন্তু পীড়া আরো বেড়ে চলছে । তিনি বললেন ঃ আল্লাহ্‌ সত্য বলেছেন, কিন্তু 
তোমার ভাইয়ের পেট অসত্য প্রতিপন্ন করেছে৷ নযর রে) শু“বা থেকে অনুরূপ বর্ণনা করেছেন । 
৪৬4 GL - প্‌ 2 
00 4৮0 95 55) 22 ভাত ৫৭৭ 
২২৯৬. পরিচ্ছেদ £ ‘সফর’* পেটের পীড়া ব্যতীত কিছুই নয় 
৮৬ ০০6 Io ৩৫ সদা তা রেসি এ ঞ 9 al এক ৬ [oF 


et ০122৩ ure # 


45১35 ৯1০5 রড 2০০5 ও এ GAYS 
JED ES ৩৮৩ 91 ৩৫৩৪ &॥ 3৮০ ৪ ও ১9০৮0৩95555 93 পল ২ IG Ys 
ঠিক 13 28 WS 

-১৬ প্রত ৩৪ মত এডি ৯৯ 
[55০৮] ‘আবদুল 'আবীয ইবৃন ‘আবদুল্লাহ্‌ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ হই বলেছেন £ রোগের কোন সংক্রমণ নেই, সফরের কোন কুলক্ষণ নেই, পেচার মধ্যেও 


কোন কুলক্ষণ নেই। তখন জনৈক বেদুঈন বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! তাহলে আমার উটের এ অবস্থা 
হয় কেন? সে গুলো যখন চারণ ভূমিতে থাকে তখন সেগুলো যেন মুক্ত হরিণের পাল । এমন অবস্থায় 


১. 'সফর' আরবী মাসের নাম । আইয়্যামে জাহিলিয়াতে এই মাসকে অশুভ মাস মনে করা হত । মূলতঃ এ ধারণা 
অমূলক আর এক অর্থে সফর এক প্রকার রোগ । সেকালে ধারণা করা হতো, এই রোগে পেটে সাপ জন্মে, 
এর দংশনে রোগীর মৃত্যু হয় এবং এই রোগ ছোঁয়াচে । মূলতঃ এ ধারণা ভিত্তিহীন । 


চিকিৎসা | ২৭৭ 


চর্মরোগা উট এসে সেগুলোর মধ্যে ঢুকে পড়ে এবং এগুলোকেও চর্ম রোগাক্রান্ত করে ফেলে । 
নবী সুপ বললেনঃ তাহলে প্রথমটিকে চর্ম রোগাক্রান্ত কে করেছে? যুহরী হাদীসটি আবূ সালামা ও 
সিনান ইবন আবু সিনান রে) থেকে বর্ণনা করেছেন। 
| ৬৭ ০5 শ৫ ৫৭৬ 
২২৯৭. পরিচ্ছেদ £ পাজরের ব্যথা 
3 S22 0 ace BOTY ৪ লিল ৪ ৩০ ৪,০৪৪ পা বশ ৯1 5০:5৪ Is 
এল ৮৩ BI ০৮ ৩৬৮০ ০৪ হত ৬ ৩০৯ শপ [চো 
ALT চস এ2ধ। ০০0 0 SII 5 ০০ সক পা (টি ঝি ২ ৫8 ও 
৪ 0 ৪ ডি চাননি রা পরে ১৬০০০ ৫ ছা 5৪৫০ পর তি ৮ ৮: 
2 56076 884 1 ০৮৮১ IA Sab LH ১৬৩ ভা পরেও Hdl ৮০০ 
VSG SES oki 75533 OLAS CU SE WA 00 5 595 0৫ ডি ০ 
0৮৪ ০ ACLS এর ES ওত মস মনে ৪ Ob এল) 3 
পা A I পা শা EY ০ 
[৫৩০৯] মুহাম্মদ (র)...... উবায়দুল্লাহ্‌ ইব্‌ন "আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত যে, উম্মে কায়স বিন্ত 
মিহসান, তিনি ছিলেন প্রথম কালের হিজরতকারিণী উক্কাশা ইব্‌ন মিহসান (রা)-এর বোন এবং 
রাসূলুল্লাহ্‌ চলতু -এর নিকট বায়'আত গ্রহণকারিণী মহিলা সাহাবী । তিনি বলেছেন ঃ তিনি তার এক 
ছেলেকে নিয়ে রাসূলুল্লাহ্‌ লুজ -এর কাছে আসেন। ছেলেটির আলাজিহ্বা ফুলে গিয়েছিল । তিনি তা 
দাবিয়ে দিয়েছিলেন। তখন নবী লু বললেন ঃ আল্লাহকে ভয় কর, কেন তোমরা তোমাদের 
সন্তানদের তালু দাবিয়ে কষ্ট দাও। তোমরা এই ভারতীয় চন্দন কাঠ ব্যবহার কর। কেন্না, এতে 
রয়েছে সাত প্রকারের চিকিৎসা । তন্মধ্যে একটি হল পাজরের ব্যথা । কাঠ বলে নবী হুর -এর 
উদ্দেশ্য হল কোস্ত । ‘৮.5’ শব্দেও তার আভিধানিক ব্যবহার আছে। 
“ss. - 230 ৫০ ক Ie “ee পদ ৩ 2৩125 পরছে ০ € প্‌ পে ০ 
এ ০৩৩৩ এ af AE ৩ oH SE SH 0৩ ১৩৮ Ci ০০৬ এপ [ory] 
555810725৮5 ০৪ ৮৫0 ৪15৯ ১৬) 5 45 ৬০ ৩ 2৪3 
৩১০৪ UL ৩ LE YS পঠিত জা LP ১৮০ 5 ২৫ UU * 5৩ এড সা 
° 2 এ Ga: + gS Le হি ৪ লা or ১: ০ 25: 
55 ৮৩৩ ১১৪) এ 0195 ১ NaS Ce ১৭ ০১৭ He ও। ১০5 


৪ 5৬5 


x ১৪১১৫ es রিড চ ৮5208 5 ৮2 তত ০৮০ £ 
57098200853 rad on ০১ ৮৭ pl sy SH By NS 
LE ৮৭৮ 


২৭৮ বুখারী শরীফ 


[৫৩১০] 'আরিম রে)...... আনাস (রা) থেকে বর্ণিত যে, আবূ তালহা ও আনাস ইবৃন নাযর রো) 
তাকে আগুন দিয়ে দাগ দিয়েছেন । আর আবু তালহা (রা) তাকে নিজ হাতে দাগ দিয়েছেন । 
“আব্বাদ ইবৃন মানসূর বলেন, আইউব আবু কিলাবা...... আনাস ইবৃন মালিক (রা) সূত্রে বর্ণিত যে, 
রাসূলুল্লাহ্‌ ক্র আনসারদের জনৈক পরিবারের লোকদের বিষাক্ত দংশন ও কান ব্যথা জনিত কারণে 
ঝাড়ফুঁক গ্রহণ করার জন্য অনুমতি দেন । আনাস (রো) বলেন $ আমাকে পাঁজর ব্যথা রোগের কারণে 
রাসূলুল্লাহ্‌ নল এর জীবিত থাকাকালে আগুন দিয়ে দাগ দেয়া হয়েছিল । তখন আমার নিকট 
উপস্থিত ছিলেন আবূ তাল্হা আনাস ইবন নাযর এবং যায়দ ইব্‌ন সাবিত (রা) ৷ আর আবূ তালহা 
(রা) আমাকে দাগ দিয়েছিলেন । 
১301 4 Ld ০০০ ৩০৮ SU 1৭5 
২২৯৮. পরিচ্ছেদ ঃ রক্তক্ষরণ বন্ধ করার জন্য চাটাই পুড়িয়ে ছাই লাগানো 
i # পর z AMES Mg EES C0 es oso AC 
৮৮৫০৬ 228৮ ৩০ ৮০৮ ৩ এ ৩০ [or] 
3 তাল) বলা 1৮০৮ এ ৬ ৩3৪ ৪900০ 9 
৪৯১০ ও ৮৫৮৮৩ ০৬১ ০৯০ ০০০ এর 522 ০ 
৪০৮০ ০০০৮ ৬ ৩০০৪ EE Uh ৩ ৫ ০০9৩০) 144০ LLY ০০ রে 
00528 &। 4৮০ ৮৮ ৬৪ এ 
[৫৩১১ ] সা'ঈদ রা যা নিত বন 
যখন নবী জর -এর মাথায় লৌহ শিরস্ত্রাণ (হেলমেট) চূর্ণ করে দেয়া হল, আর তার মুখমন্ডল রক্তে 
রঞ্জিত হয়ে গেল এবং তার রুবাঈ দাত ভেংগে গেল, তখন আলী (রা) ঢাল ভর্তি করে পানি দিতে 
থাকলেন এবং ফাতিমা রো)-এসে তার চেহারা মুবারক থেকে রক্ত ধুয়ে দিতে লাগলেন । ফাতিমা 
(রা) যখন দেখলেন যে, পানি ঢালার পরেও অধিক পরিমাণ রক্ত ঝরে চলছে, তখন তিনি একটি 
চাটাই নিয়ে এসে তা পুড়ালেন এবং নবী লই -এর যখমের উপর ছাই লাগিয়ে দিলেন । ফলে রক্ত 
বন্ধ হয়ে গেল। 
৮৮ চ$ তে ভা ক্স 
২২৯৯. পরিচ্ছেদ £ জ্বর জাহান্নামের উত্তাপ থেকে হয় 
বি ০৩০৬৬ ০ এও ৮৯১ তা ৮ UL তে এ ০৬ [গন] 
9. 2 ৮ 27222 2 চারি চা ০৩৯৩০ x B 4521? 
উজ ভাটি EY টস দল ১৬1 05 উড ৩৪ ০৫৮ এ তা ০ 
- ৩ LS 3১ & ৬৩৩ 


চিকিৎসা ২৭৯ 


[৫৩১২] ইয়াহ্‌ইয়া ইব্‌ন সুলায়মান (র)...... ইব্‌ন উমর (রা)-এর সূত্রে নবী হর থেকে বর্ণিত। 
তিনি বলেছেন ঃ জ্বর জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়। কাজেই তা পানির সাহায্যে নিভিয়ে দাও । 
নাফি রে) বলেন, “আবদুল্লাহ্‌ রো) তখন বলতেন £ আমাদের উপর থেকে শাস্তিকে হাল্কা কর। 

০৮ 5 তি 


0৯১০৩ এ Bl »ল গু ০৬ ০৪ de All 
Lh ৩১০৫ SH Cl Bn I DE ES ভাস লে ও 
[৫৩১৩ | ‘আবদুল্লাহ্‌ ইবৃন মাসলামা (র)...... ফাতিমা বিনত্‌ মুনযির রে) থেকে বর্ণিত যে, আসমা 
বিনৃত আবূ বক্র (রা)-এর নিকট যখন কোন জ্রাক্রান্ত মহিলাকে দু'আর জন্য আনা হত, তখন তিনি 
পানি হাতে নিয়ে সেই মহিলার জামার ফাক দিয়ে তার গায়ে ছিটিয়ে দিতেন এবং বলতেন £ 
রাসূলুল্লাহ্‌ জই আমাদের আদেশ দিতেন, আমরা যেন পানি দিয়ে জবর ঠান্ডা করে দেই। 


০ দম ০6 গা ডিস 0৯৫৫৩ LL পি এ 052০ জল 
-500৬ 53১5 i পে le ৬৭ IU পে 


[৫৩১৪] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... “আয়েশা (রা) সূত্রে নবী দুর থেকে বর্ণিত। তিনি 
বলেছেন £ জবর জাহান্নামের উত্তাপ থেকে হয়। কাজেই তোমরা পানির দ্বারা তা ঠান্ডা করো । 


১ ৫০৪৪৮ ৪/৪৮ ০5৬ /৩০ 1০:৪০ ০৯৫ 88124:151684258021 
LE ২০৩০ ৩৫ IE ৫ ১০ 5 এত্ত iS ৩০৮৯ সা ৩৩৬ সি BS oro | 
551৬৩১৮৩2৫৮ 4৪] 055 চ্ DELL ৩৩ দেল of ৪০ শু 
[৫৩১৫] মুসাদ্দাদ (র)...... রাফি' ইবন খাদীজ রো), থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 


রাসূলুল্লাহ্‌ কুকুর কে বলতে শুনেছি £ জর জাহান্নামের উত্তাপ থেকে সৃষ্টি হয়। কাজেই তোমরা তা 
পানির দ্বারা ঠান্ডা করে নিও । 


2৩ ২১৮০2 ০০৯ PN. ৭ ৭ 
২৩০০. পরিচ্ছেদ £ অনুকূল নয় এমন এলাকা থেকে বেরিয়ে যাওয়া 


MBG Bie দে এল 05১2 0 ০ 2৮৮ ৩ ০৪৮৩ 4৮০ GS [ori | 


AEG Bi J) এডি (০ EF) 9 bg 3 HUG ১৮০ pt Sf 
2019৮) ৯০ 0৭ 0১৭৮৮ BE 8 2৫26) সি 
. 199 এ 2 


% BJ By Ll 3516 ৮৮ lb CE 1১41৩ 


২৮০ বুখারী শরীফ 


1১ 4০9 ৮৫ সি ১০১ এও লগত ০০ ষ্ঠ CUE AE 
-৫/৩ ০1৩ ৩ ১ ০৩ ৮৪1১৪ fo iil 
[৫৩১৬] আবদুল আ'লা ইব্‌ন হাম্মাদ (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত যে, উককাল 
ও উরায়না গোত্রের কতিপয় মানুষ কিংবা তিনি বলেছেন, কতিপয় পুরুষ লোক রাসূলুল্লাহ্‌ করের -এর 
নিকট এসে ইসলাম সম্পর্কে আলাপ আলোচনা করল । এরপর তারা বলল ঃ হে আল্লাহ্‌র নবী । 
আমরা ছিলাম পশু পালন অঞ্চলের অধিবাসী, আমরা কখনো চাষাবাদকারী ছিলাম না। অতএব 
মদীনায় বসবাস করা তাদের জন্য অনুপযোগী হলো । তখন রাসূলুল্লাহ্‌ লুল তাদের জন্য কিছু উট 
ও একজন রাখাল দেওয়ার আদেশ দিলেন এবং তাদের হুকুম দিলেন যেন এগুলো নিয়ে যায় এবং 
এগুলোর দুধ ও পেশাব পান করে । এরপর তারা রওয়ানা হয়ে যখন “হার্রা' এলাকার কাছাকাছি 
গিয়ে পৌছল, তখন তারা ইসলাম ত্যাগ করে কুফরী অবলম্বন করল এবং তারা রাসূলুল্লাহ্‌ = -এর 
রাখালটিকে হত্যা করে উটগুলো হাকিয়ে নিয়ে গেল । নবী লুল -এর কাছে এ খবর পৌছল। তিনি 
তাদের পেছনে অনুসন্ধানকারী দল পাঠালেন (ধরে আনার পর) নবী ক্র তাদের ব্যাপারে চূড়ান্ত 
আদেশ দিলেন। সে মতে সাহাবায়ে কেরাম তাদের চক্ষুগুলো ফুঁড়ে দিলেন, তাদের হাতগুলো কেটে 
দিলেন এবং তাদের হাররা এলাকায় ফেলে রাখা হল । অবশেষে তারা সেই অবস্থায় যারা গেল। 
36৬1 SHULL ৮, তত? 
২৩০১. পরিচ্ছেদ ঃ প্লেগ রোগের বর্ণনা রা 


AEs Lats Gio (or 
He LIU HE ad NE ERC NE EE OE A CEB GA Gl 


sf 38 


1157 Ce EAS XS Ge Sf ০১৪০০ Bly 5 ১৪৮৫ ৯৩ ১০১6 ৩৪৬৬ 

EO ee IES, 
হাফ্‌স ইবৃন উমর (র)...... উসামা ইবৃন যায়েদ (রা) থেকে, তিনি সা'দ (রা)-এর কাছে 
নবী জুট থেকে বর্ণনা করেছেন যে, তিনি বলেছেন £ যখন তোমরা কোন্‌ এলাকায় প্রেগের 
প্রাদুর্ভাবের সংবাদ শোন, তখন সেই এলাকায় প্রবেশ করো না। আর তোমরা যেখানে অবস্থান কর, 
তথায় প্রেগের প্রাদুর্ভাব ঘটলে সেখান থেকে বেরিয়ে যেয়ো না। (বর্ণনাকারী হাবীব ইব্‌ন আবু সাবিত 
বলেন) আমি জিজ্ঞাসা করলাম £ আপনি কি উসামা (রা)-কে এ হাদীস সা'দ (রা)-এর কাছে বর্ণনা 
করতে শুনেছেন যে, তিনি (সা'দ) তাতে কোন অসম্মতি প্রকাশ করেন নি? ইব্রাহীম ইব্‌ন সা'দ 
ভাত 


১5577188758 
০: ভাট 


চিকিৎসা ২৮১ 


5-4 ৪০৬০ Ze ৪. ডং ৪ ৯4 ৪০ eb CEE 2:১৪ ৬ ৯ ৬ te 2 
ভাজা 2৬ নত 
2 27285 এরা রঃ তত 2 ভিত 5৪ 2 - দি REE 2 
ot ed 6০ 90513) > tl ওঠ 0০ SFB 22 led op পট Of pls 

৪2 iA চি রদ বে se Lc ech eH ৫ 

212 ON AOE SAA 
Ie ৰ টা ০ ৫5971522228 ৫৫ 

SS 0S ৮১৮1) ILL ১১৩৩৩ 02591 (৩০ A tN ৮৫ 9৬ A 

রি 2 ed ০ sz, ৫৫7 পে sors ec টার? 22757 EA মানের 

১039 LB ৮৮ এ ভিড Ny LN ৩৯০ BEAN ০৬৪ 519 (4০ শু) 

৬ প ‘ 2৪৯? ০:০8 238 2 8৫ 2 ৮.৪ 

cD SE EA 90০ ১১ Hdl) ৮০৮০9 0৩ ক ও 
বন BA RE ৪৪ ৩. ৩৬105 28) si? es রো ৬. Be 87875 28 পতি 
2 7 29 5৯0৮ ০৩ ৮৪9০৬ ০০) 91৯ ৩ cf il JU 

, মুনি ডি. তত ৩ 2 ৪৮ 7 . ৫ এতে ৩ 0422 ‘ A) টা 
॥ ১১০০০96১13৩ ০ ০1৮৮ Vil 3০৪ ০১6১১৩৬1943 irl 

2 শত প রশ প পাপ প্‌ 25 ৪ ডু 
গত: 2255 হু ০ ৮৪০৪ রি zz 258 টড i ৪ ০৮24: র্ 5 প ez পর 
5 52 OE ACBL LS GUE 
৮0-07-8208 ৫ pn ৬ ০ s ceri oH ৬ পা [4 
SLED ৮৮৮ ও ৫ এ Bp: ০1 Bank f 0৩ 5 26০০ 9০৮৮ 
. রঙ 4০০৪ Ed fe SOE ef’ ্ৈ - 
LE TNT ৩৫৬ 


পা eid es 


EF 


র্‌ ১ 200 ৫5551 
১৪ ওল LEE ০ যদ ৪৯৮ 5 5 তি ০15০৬ এ 


লারা পাঠে 48৫ পা বাণ 


88717 ০১৮% ২ OG ০৩ cdl ky EFS ধন ০৪০ OL এ 


EEA NS 13:০১ ০৩০ এত ৬ LIB sp py 
ও] ১৪ IU Ee VG EAS উঠি ১৮০ । 69212195261 ৯৩ phy 


প৪)2৬৪৩ 


৪:৪5 
[৫৩5৮] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ রে) Ie ‘আবদুল্লাহ্‌ ইবৃন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত যে, ‘উমর 
ইব্‌ন খাত্তাব রো) সিরিয়ার দিকে যাত্রা করেছিলেন। অবশেষে তিনি যখন সারগ এলাকায় গেলেন, 
তখন তার সংগে সৈন্য বাহিনীর প্রধানগণ তথা - আবূ উবায়দা ইবন্‌ জাররাহ্‌ ও তার সংগীগণ 
সাক্ষাত করেন। তারা তাকে অবহিত করেন যে, সিরিয়া এলাকায় প্রেগের প্রাদুর্ভাব ঘটেছে। ইব্‌ন 
‘আব্বাস রো) বলেন, তখন উমর (রো) বলেন £ আমার নিকট প্রবীণ মুহাজিরদের ডেকে আনো । 
তখন তিনি তাদের ডেকে আনলেন। উমর (রা) তাদের সিরিয়ায় প্রেগের প্রাদুর্ভাব ঘটার কথা 
অবহিত করে তাদের কাছে পরামর্শ চাইলেন। তখন তাদের মধ্যে মতভেদের সৃষ্টি হল। কেউ 
৩৬- 


২৮২ বুখারী শরীফ 


বললেন £ আপনি একটি গুরুত্বপূর্ণ ব্যাপারে বের হয়েছেন; কাজেই তা থেকে ফিরে যাওয়াকে আমরা 
পছন্দ করি না। আবার কেউ কেউ ,বললেন £ আপনার সংগে রয়েছেন শেষ অবশিষ্ট ব্যক্তিবর্গ ও 
রাসূলুল্লাহ লুক -এর সাহাবীগণ, কাজেই আমাদের কাছে ভাল মনে হয় না যে, আপনি তাদের এই 
প্রেগের মধ্যে ঠেলে দেবেন । “উমর রো) বললেন £ঃ তোমরা আমার নিকট থেকে চলে যাও । এরপর 
তিনি বললেন $ আমার নিকট আনসারদের ডেকে আনো । আমি তাদের ডেকে আনলাম । তিনি 
তাদের কাছে পরামর্শ চাইলে তারাও মুহাজিরদের পথ অবলম্বন করলেন এবং তাদের ন্যায় মতভেদ 
করলেন। “উমর (রা) বললেন ঃ তোমরা উঠে যাও । এরপর আমাকে বললেন ঃ এখানে যে সকল 
আমি তাদের ডেকে আনলাম, তখন তারা পরস্পরে কোন মতপার্থক্য করেন নি । তারা বললেন ঃ 
আপনার লোকজনকে নিয়ে ফিরে যাওয়া এবং তাদের প্রেগের কবলে আপনার ঠেলে না দেওয়াই 
আমাদের কাছে ভাল মনে হয়। তখন উমর (রা) লোকজনের মধ্যে ঘোষণা দিলেন যে, আমি ভোরে 
সাওয়ারীর পিঠে আরোহণ করবো (ফিরে যাওয়ার জন্য)। এরপর ভোরে সকলে এভাবে প্রস্তুতি নিল। 
আবূ “উবায়দা রো) বললেন £ আপনি কি আল্লাহ্‌র নির্ধারণকৃত তাকদীর থেকে পলায়ন করার জন্য 
ফিরে যাচ্ছেন? “উমর (রা) বললেন ঃ হে আবূ উবায়দা! যদি তুমি ছাড়া অন্য কেউ কথাটি বলতো! 
হা, আমরা আল্লাহ্র, এক তাকদীর থেকে আল্লাহ্‌র অন্য একটি তাকদীরের দিকে ফিরে যাচ্ছি । তুমি 
বলত, তোমার কিছু উটকে যদি তুমি এমন কোন উপত্যকায় নিয়ে যাও আর সেখানে আছে, দু'টি 
মাঠ। তন্মধ্যে একটি হল সবুজ শ্যামল, আর অন্যটি হল শুষ্ক ও ধূসর | এবার বল ব্যাপারটি কি 
এমন নয় যে, যদি তুমি সবুজ মাঠে চরাও তাহলে তা আল্লাহ্‌র তাকদীর অনুযায়ীই চরিয়েছ। আর 
যদি শুষ্ক মাঠে চরাও, তাহলে তাও আল্লাহ্‌র তাকদীর অনুযায়ীই চরিয়েছ। বর্ণনাকারী বলেন, এমন 
সময় "আবদুর রহমান ইব্‌ন 'আউফ (রা) আসলেন । তিনি এতক্ষণ যাবত তার কোন প্রয়োজনের 
কারণে অনুপস্থিত ছিলেন। তিনি বললেন £ এ ব্যাপারে আমার নিকট একটি তথ্য আছে, আমি 
রাসূলুল্লাহ্‌ জর -কে বলতে শুনেছি £ তোমরা যখন কোন এলাকায় (প্রেগের) প্রাদুর্ভাবের কথা 
শোন, তখন সেখানে প্রবেশ করো না। আর যদি কোন এলাকায় এর প্রাদুর্ভাব নেমে আসে, আর 
তোমরা সেখানে থাকো, তাহলে পলায়ন করে সেখান থেকে বেরিয়ে যেয়ো না। বর্ণনাকারী বলেন ঃ 
এরপর “উমর (রা) আল্লাহ্‌র প্রশংসা করলেন, তারপর প্রত্যাবর্তন করলেন । 


Sf LE BAG LF AS ১৪১৮ ০০ US ny ৮ ঞ। এ ৪০ [শান] 
4০০৮১ 5৮ ৬ Sy SU ১ ৮ NN Lb ce dl 0০ ০৯৪ 
p রা 4 ests ll নি ৪.৭ 40712 WERE aloe * Ed 


44 1112 = PS ১৩ ৩213 ৯৪০৪ 


চিকিৎসা ২৮৩ 


[৫৩১৯] "আবদুল্লাহ্‌ ইবৃন ইউসুফ (র)...... "আবদুল্লাহ্‌ ইব্‌ন “আমির (রা) থেকে বর্ণিত আছে যে, 
“উমর (রা) সিরিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হন। এরপর তিনি 'সারগ' নামক স্থানে পৌছলে তার 
কাছে সংবাদ আসলো যে সিরিয়া এলাকায় মহামারী দেখা দিয়েছে । তখন "আবদুর রহমান ইবন 
“আউফ (রা) তাকে অবহিত করলেন যে, রাসূলুল্লাহ্‌ চলুন বলেছেন £ যখন তোমরা কোন স্থানে এর 
প্রাদুর্ভাবের কথা শোন, তখন সে এলাকায় প্রবেশ করো না; আর যখন এর প্রাদুর্ভাব দেখা দেয়, আর 
তোমরা সেখানে বিদ্যমান থাকো, তাহলে তা থেকে পলায়ন করার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে 
যেয়োনা। 


| ০5০) 85 গা এপ জর ০৯0০ ৪৮০৮৮ 2» এ এ [গা 
-১০৮৩] 32 পো এ ১১০ ২ Hd ৩৯ এও JU ৪ 
[৫৩২০] "আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ 
হর বলেছেন £ মদীনা নগরীতে প্রবেশ করতে পারবে না মাসীহ দাজ্জাল, আর না মহামারী । 
52755557281 278 
JS 35৬ 2৪ ৩৪ 5 ০৩ Cs EE ক ৯০5 ঠ ৩ ৩৩ 5 Le 
এ ১১০৬ Hl চা JG 
[৫৩২১ | মূসা ইব্‌ন ইসমা'ঈল (র)...... হাফসা বিন্ত সীরীন রো) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমাকে আনাস ইব্‌ন মালিক (রা) জিজ্ঞাসা করলেন, ইয়াহ্‌ইয়া কি রোগে মারা গেছে? আমি 
বললাম ঃ প্রেগ রোগে । তিনি বললেন রাসূলুল্লাহ্‌ লু বলেছেন ঃ প্রেগ রোগের কারণে মৃত্যুবরণ 
প্রত্যেক মুসলিমের জন্য শাহাদাত হিসাবে গণ্য । 


86 ভা ০৮৫০৮ তি খেতে জেড পল ৩৫ ৯০ LG তে সা এ [or] 
265 ১5505 5৫৮ ১৮৮55 0৩ 
[৫৩২২] আবু আসিম (র) TE আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ তিনি নবী হুইল থেকে বর্ণনা করেন 
যে, তিনি বলেছেন ঃ উদরাময় রোগে মৃত ব্যক্তি শহীদ, আর প্লেগ রোগে মৃত ব্যক্তি শহীদ ৷ 
১৯৩0 ৪ ০৩এ। ১৯ টি ও 
২৩০২. পরিচ্ছেদ £ প্রেগ মি রা সাওয়াব 


55৯৮ 


2 95754744248 6G ০০০১48575০8 পুল ০ 
এ ১৫ ০ ১২০ Ss ০০০ "৪ ৩১৪১৩ ৩৬৯ ৮৮ ০৬৮] উপ [oT 


৫ 286 & ০১০১০ ts 2০৮ ৬০০ ১১৯০ ০০৮ 
6 


ML LSA YUE ৩৩ HE ৬০০ ১৯৪৬০ 


২৮৪ বুখারী শরীফ 


8 তি বিতর পিল সত ৩ ১৪০ ৬ ৪ ৬ ০ ৯১ 

১১352 ৮20 SE এ ৮০৪ 4 ৩৬ স! 4 0৫ 
[৫৩২৩] ইসহাক (রা)...... নবী জর -এর সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত যে, তিনি 
রাসূলুল্লাহ সর্প কে প্রেগ রোগ সম্পর্কে জিজ্ঞাসা করেন। তখন আল্লাহ্‌র নবী জু তাকে 
অবহিত করেন যে, এটি হচ্ছে এক প্রকারের আযাব । আল্লাহ্‌ যার উপর তা পাঠাতে ইচ্ছা করেন, 
পাঠান । কিন্তু আল্লাহ্‌ এটিকে মুমিনদের জন্য রহমত স্বরূপ বানিয়ে দিয়েছেন । অতএব প্রেগ রোগে 
কোন্‌ বান্দা যদি ধৈৰ্য ধারণ করে, এই বিশ্বাস নিয়ে আপন শহরে অবস্থান করতে থাকে যে, আল্লাহ্‌ 
তার জন্য যা নির্ধারণ করে রেখেছেন তা ব্যতীত আর কোন বিপদ তার উপর আসবে না; তাহলে 
সেই বান্দার জন্য থাকবে শহীদ ব্যক্তির সাওয়াবের সমান সাওয়াব । দাউদ থেকে নাযরও অনুরূপ 
বর্ণনা করেছেন। 


Sai 0 SoU Yr 
২৩০৩. পরিচ্ছেদ £ কুরআন পড়ে এবং কুরআনের সূরা নাস ও ফালাক (মু'আব্বিযাত) পড়ে ফুঁক 
দেওয়ার বর্ণনা 
LE EE GAD ০৪ ০০০ ১৪৩৬ ৩০০0৮৮৩০৯০1 [ort] 
টি, এলি 


“ক ১. ০ 


না গাম তা 
[৫৩২৪] ইব্রাহীম ইব্‌ন মূসা রে) “আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী ক্র যে রোগে ওফাত পান 
সেই রোগের সময়ে তিনি নিজ দেহে “মু'আব্বিযাত' (সূরা নাস ও ফালাক) পড়ে ফুক দিতেন। 
এরপর যখন রোগ তীব্র হয়ে গেল, তখন আমি সেগুলো পড়ে ফুঁক দিতাম । আর আমি তার নিজের 
হাত তার. দেহের উপর বুলিয়ে দিতাম । কেননা, তার হাতে বরকত ছিল। রাবী বলেন $ আমি 
যুহরীকে জিজ্ঞাসা করলাম, তিনি কিভাবে ফুঁক দিতেন? তিনি বললেন ঃ তিনি তার দুই হাতের উপর 
ফুঁক দিতেন, এরপর সেই হাতদ্বয় দ্বারা আপন মুখমন্ডল বুলিয়ে নিতেন। 


8 ভঠা ০৪ ১৩ ১ ০৪ ৮৭) A এ ওঠ ৮৫৮ ৫ 


২৩০৪. পরিচ্ছেদ ঃ সূরায়ে ফাতিহার দ্বারা ফুঁক দেওয়া। ইব্‌ন আব্বাস (রা) থেকে নবী ইল সূত্রে 
এ ব্যাপারে উল্লেখ আছে 


চিকিৎসা ২৮৫ 


82 8,487 8 ও, ১0০ পি 425 ১5৮ :/52/ 
Ep FORA pool ais bn rad el 
£ 6 2৮ 


৩১05 5505 ৩৪১ তি End BL ৩৪৭৫ ১ এ AES 
এ ৩0170555১৬৮ 4192৯ Ee BEY UE SS রি 


EA TL 724০১005515 
৮87 el ৩০২৬ হে, ওঁ BN Ly ৩৩০ ৩৯০০ ০৪ ও ৬ ০0 
[৫৩২৫ মুহাম্মদ ইব্‌ন বাশৃশার রে)...... 816 বৃ ভিন গা 
সাহাবীদের মধ্যে কতিপয় সাহাবী আরবের এক গোত্রের নিকট আসলেন । গোত্রের লোকেরা তাদের 
কোন মেহমানদারী করল না। তারা সেখানে থাকা কালেই হঠাৎ সেই গোত্রের নেতাকে সর্প দংশন 
করলো। তখন তারা এসে বলল £ আপনাদের কাছে কি কোন ওঁষধ আছে কিংবা আপনাদের মধ্যে 
ঝাড়-ফুঁকারী কোন লোক আছেন কি? তারা উত্তর দিলেন ৪ হা । তবে তোমরা আমাদের কোন 
মেহমানদারী করনি । কাজেই আমাদের জন্য কোন বিনিময় নির্ধারণ না করা পর্যন্ত আমরা তা করবো 
না। ফলে তারা তাদের জন্য এক পাল বক্রী বিনিময় স্বরূপ দিতে রাধী হল । তখন একজন সাহাবী 
উম্মুল কুরআন (সূরা-ফাতিহা) পড়তে লাগলেন এবং মুখে থুথু জমা করে তা সে ব্যক্তির গায়ে 
ছিটিয়ে দিলেন। ফলে সে আরোগ্য লাভ করল । এরপর তারা বক্রীগুলো নিয়ে এসে বললো, আমরা 
নবী ক্র কে জিজ্ঞেস করার পূর্বে এটি স্পর্শ করবো না। এরপর তারা এ বিষয়ে জিজ্ঞেস করলেন 
নবী সত কে । নবী পর শুনে হেসে দিলেন এবং বললেন £ তোমরা কিভাবে জানলে যে, এটি রোগ 
নিরাময়কারী? ঠিক আছে বক্রীগুলো নিয়ে যাও এবং তাতে আমার জন্যও এক অংশ রেখে দিও। 


৮ 02 bh 2300 by LU Yr. 
২৩০৫. পরিচ্ছেদ ঃ ঝাড়-ফুঁক দেওয়ার বিনিময়ে একপাল বক্রীর শর্ত 
১১৩০ 2 পা Eis all sd ৮5 ০১০৫০ ৬৪১০ [ 


2:5:15.7:8:518-245 


ত 2 গল এ হোন 


EG EE 
BAS BE ell ES চি el প্র A এ TB te PE শনি 


২৮৬ ৃ্‌ বুখারী শরীফ 


ডা BE. OS. AP রঃ 24181715724 88:58 ২ ee ৮ পারের না ন্‌ 
এট এস! ঞ। ০৮৮৭ ৫19 2 > xl dl টান 1509 4১ 
- dl ক Val এড ডি উস ১৮০১ ১0৩১ it do 


[৫৩২৬] সীদান ইবৃন মুদারিব আবু মুহাম্মদ বাহিলী (র)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত যে, 
রাসূলুল্লাহ্‌ জ্ললরক্ -এর সাহাবীগণের একটি দল একট কৃপের পাশে বসবাসকারীদের নিকট দিয়ে 
যাচ্ছিলেন। কৃপের পাশে অবস্থানকারীদের মধ্যে ছিল সাপে কাটা এক ব্যক্তি কিংবা তিনি বলেছেন, 
দংশিত এক ব্যক্তি। তখন কূপের কাছে বসবাসকারীদের একজন এসে তাদের বলল £ আপনাদের 
মধ্যে কি কোন ঝাড়-ফুঁককারী আছেন? কূপ এলাকায় একজন সাপ বা বিচ্ছু দংশিত লোক আছে। 
তখন সাহাবীগণের মধ্যে একজন সেখানে গেলেন । এরপর কিছু বক্রী দানের বিনিময়ে তিনি সূরা 
ফাতিহা পড়লেন (এবং ফুঁক দিলেন)। ফলে লোকটি আরোগ্য লাভ করল । এরপর তিনি বক্রীগুলো 
নিয়ে তার সাথীদের নিকট আসলেন, কিন্তু তারা কাজটি পছন্দ করলেন না। তারা বললেন £ আপনি 
আল্লাহর কিতাবের উপর বিনিময় গ্রহণ করেছেন । অবশেষে তারা মদীনায় পৌছে নবী হরর -এর 
দরবারে যেয়ে বললেন, ইয়া রাসূলাল্লাহ! তিনি আল্লাহ্‌র কিতাবের উপর বিনিময় গ্রহণ করেছেন । 
তখন রাসূলুল্লাহ্‌ কক বললেন £ যে সকল জিনিসের উপর তোমরা বিনিময়ে গ্রহণ করে থাকো, 
তন্মধ্যে সবচেয়ে বড় হলো আল্লাহ্র কিতাব । 

LABS Ten 
২৩০৬. 5582 ৃ 


কি 2৩৩০ ৩4০০ ৪০০০ 9 ৮০০5 0; ১৩৮০ ০ ory] 
1 গার ALS ETC Gea ০৮ চা 
LSS #5 a 9০ ৩১৩৬৩ এ ৬০১ ৮৪৩ ৩6 ১০০৪ ডা এ. 
মুহাম্মদ ইব্‌ন কাসীর (র)...... ‘আয়েশা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী হলৰ আমাকে আদেশ করেছেন কিংবা তিনি বলেছেন, নবী স্পঞ্জ আদেশ করেছেন, বদ নযরের 
কারণে ঝাড়ফুঁক গ্রহণের । 
£ 85228912528 ০০50 রি ৩০ [০5] 
SS LF ADS FF SP Uf SAD AY 4০০ ৩২০ ৯০৬ 


LL ভে এজ 2 Hd fs do মু FAY শী 
৫০০০5 ৫ ৪ ০০ এ 0৩0৮ 080 20 20184 রর 


রা 


৪০1, ENE THES | 
i oar RL 


{ 


চিকিৎসা ২৮৭ 


[৫৩২৮] মুহাম্মদ ইব্‌ন খালিদ (র)...... উম্মে সালামা (রা) থেকে বর্ণিত যে, নবী লু তার ঘরে 
একটি মেয়েকে দেখলেন যে, তার চেহারায় কালিমা রয়েছে । তখন তিনি বললেন $ তাকে ঝাড়ফুঁক 
করাও, কেননা তার উপর (বদ) নযর লেগেছে। "আবদুল্লাহ্‌ ইব্‌ন সালিম (র) এ হাদীস যুবায়দী 
থেকে অনুরূপ বর্ণনা করেছেন। উকায়ল (র) বলেছেন, এটি যুহরী (র) উরওয়া (র) সুত্রে 
নবী জু থেকে বর্ণনা করেছেন । 


৫ ১০১ 2 B 
২৩০৭. পরিচ্ছেদ £ বদ নযর লাগা সত্য 


নে চা £ ৪০ চে প৪প০৩ is, 2 ৬৮ পি AES ET 8 7 4 
৯৮:৮৯ AE COR ০৮ ১৯ ৬6 3৮1 এ ৩০৬ La Cf ৩৬ এপ গো] 
৯১০ 1 পে ৮৮৪৩ 5:50 0012 dye? £ রা 
ci ০৮ ৩৫9 ৩ ওল ও HLF 4৫ এ) ৩১ 
ইসহাক ইব্‌ন নাসর (র)...... আবু হুরায়রা রো) থেকে বর্ণিত। নবী হুল বলেছেন ঃ বদ 
নযর লাগা সত্য । আর তিনি উল্কী আকতে (খোদাই করতে) নিষেধ করেছেন । 
০০721) 2০ 2) OUTTA 
২৩০৮. পরিচ্ছেদ £ সাপ কিংবা বিচ্ছুর দংশনে ঝাড়ফুঁক দেয়া 
এ ৫ 05৮ তিতা 0০০ OE 212 4৩ (৬ JE 2 ৬০৮০ 0১ [হাদি 
প ৮ SMS রি 2:88 tt 24৬5: 85 ৮০৫ 4৪ 8০৫ 
৮০৯০ ০5৮ id ০৮ পর ০6 Se Do LG al এপি ১১৮ ০ ০৯০ 
Le ৩১ ১5 ০৮ SDH 
মূসা ইব্‌ন ইসমা“ঈল (র)...... “আবদুর রহমান ইবনুল আসওয়াদের পিতা আসওয়াদ (রা) 
থেকে বর্ণিত। তিনি বলেন, আমি “আয়েশা (রা)-কে বিষাক্ত প্রাণীর দংশনের কারণে ঝাড়-ফুঁক 
গ্রহণের ব্যাপার জিজ্ঞাসা করলে তিনি বলেন ঃ নবী গ্ল্্ধ সব রকমের বিষাক্ত প্রাণীর দংশনে ঝাড়- 
ফুঁক গ্রহণের জন্য অনুমতি দিয়েছেন । 
¥ ভা 9) Ur. 
২৩০৯. পরিচ্ছেদ ঃ নবী ঈক্ -এর ঝাড়-ফুঁক 
£ পি রর ০৪ চি রি গু টা ০৮০ ০ কি 407 রি hg 2 22 
RS EEUU ৮০৩১ JG plas ৩৮ ১০91] ০৩৮ ৭৩ ১০০৮ ৬১০৩ [০১] 
JIG BES ০১ 285 543) খিতিা 0 5 এস 2৮ UT EL JES cE 5] 


রক Ed 
[3 


€ 0 র 2 Nt HEN EL HN GEL tb FOL UT JUG EL 


bed ESE ১ নি 


২৮৮ বুখারী শরীফ 


[৫৩৩১] মুসাদ্দাদ (র)...... “আবদুল “আযীয রে) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ও সাবিত 
একবার আনাস ইব্‌ন মালিক (রা)-এর নিকট যাই। সাবিত বললেন, হে আবু হামযা, আমি 
অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস (রা) বললেন £ আমি কি তোমাকে রাসূলুল্লাহ্‌ সুত্র যা দিয়ে 
ঝাড়ফুক করেছিলেন তা দিয়ে ঝাড়ফুক করে দেব? তিনি বললেন ঃ হা । তখন আনাস (রা) 
পড়লেন - হে আল্লাহ্‌! তুমি মানুষের রব, ব্যাধি নিবারণকারী, শিফা দান করো, তুমিই শিফা 
দানকারী । তুমি ব্যাতীত আর কেউ শিফা দানকারী নেই । এমন শিফা দাও, যা কোন রোগ 
অবশিষ্ট রাখে না। 


৪ প ৪ SLT SSO eo 15 ৪১:28, পরতে ০ eo, ৮1০ সা 
‘ প রা 


৪ 4৪ 4 প০০ ef ec Es রতি চৈ Sz fF ree A লি KR PAM se 
Se es Al ০০ A I BE NN UGE এ ৮১ হিতে ৩৪ ৪৪০৮ 
নে নিত Ed পপ - z 08” ee 1.5 eg LSB ০2555 £ ৬:5০ 
sis 6450৮ ১] ৪৯ YL চাও আস ঢা] ৯ wom: 955 
টা রি রণ প্রত ৪০ ॥ শি £ PAS AST EE % ৰ ui 
২৩৬৩৮ SY ০০ BALE ১০৪ ১১০ এ ০১০৬ ৩৬৮ JU ০ ১১৩৬) 


4 
. 


- ০৯ 
[৫৩৩২] ‘আমর ইবৃন “আলী রে) ১ “আয়েশা (রো) থেকে বর্ণিত ৷ নবী জুক্ক্র তার কোন কোন 
স্ত্রীকে সূরা নাস ও সূরা ফালাক পড়ে ডান হাত ছারা বুলিয়ে দিতেন এবং পড়তেন ঃ হে আল্লাহ্‌! 
মানুষের প্রতিপালক, কষ্ট দূর করো এবং শিফা দান করো, তুমিই শিফা দানকারী, তোমার শিফা ভিন্ন 
অন্য কোন শিফা নেই । এমন শিফা দাও, যা কোন রোগ অবশিষ্ট থাকেনা । সুফিয়ান রে) বলেছেন, 
আমি এ সম্বন্ধে মানসূরকে বলেছি। তারপর ইব্রাহীম সূত্রে মাসরূকের বরাতে “আয়েশা (রা) থেকে 
অনুরূপ বর্ণিত আছে। 


০ প্র তিল 35৮৯০ ৩৯ ১৪ ৮ ০ 2৬5 পতি ৬০ 
Jeb da rd 5 এনা পো: এ১ জি ৬ জু 41 ০১০০ ০ ঘন 
ESAS 


[৫৩৩৩] আহ্‌মাদ ইব্‌ন আবু রাজা (রা)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ ক্র ঝাড়ফুঁক 
করতেন । আর এ দু'আ পাঠ করতেন £ ব্যথা দূর করে দাও, হে মানুষের পালনকর্তা । শিফাদানের 
ইখ্তিয়ার কেবল তোমারই হাতে ৷ এ ব্যথা তুমি ব্যতীত আর কেউ দূর করতে পারে না। 
৮৮৮০ ১৮ a উ পরত এও পিসি IG ০৩০ ৩৩৬ এড ০ ৩৪ এপ Lorre] 
প ০০7০০ পা ৪: CS ৪ ৪০78 1554 গিনিতে 2 555 or প Te, i 
* ০০ 285 5 0০০1 পভ Bl ০৪০৯০ ০১ ITH NE এ ৬০০৭ HS 


২8727125188 


_ চিকিতসা ২৮৯ 


[৩৩৪] 'আলী ইব্‌ন “আবদুল্লাহ্‌ রে)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী জু রোগীর জন্য 
(মাটিতে) এ দু'আ পড়তেন £ আল্লাহ্র নামে আমাদের দেশের মাটি এবং আমাদের কারও থুথু, 
আমাদের রবের হুকুমে আমাদের রোগীকে আরোগ্য দান করে থাকে। 


LEG LP ০ ০ 4) XE IG যে LD UES 08 47 Be ০৬৬ [255] 
০৪০ AS ভন 22১ CAN ক ০৮ ই 0 ৩৩ ০ এও 
25755) 
সাদাকা ইব্‌ন ফাযল রে)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী কলর ঝাড়ফুঁকে পড়তেন £ আমাদের দেশের মাটি এবং আমাদের কারও থুথুতে আমাদের রবের 

হুকুমে আমাদের রোগী আরোগ্য লাভ করে। 
দে 

২৩১০, পরিচ্ছেদ £ ঝাড়-ফুঁকে থুথু দেওয়া 
৭ ০ এ ০৮০ 96 2৩০০ এসএ 5 0৩০ BE ১৭৯ 2 5 [গা 
৩৮0 ০৫০০9 Bip UID: TAH লে ০৪০০ ০৭ BE এ ০ এও 
Up ০ ৬৮৬ ৩৫ ১০১ «১০৮ ON BEL Ly CAD ০ এড SiS sf, BY 
৫ 2 চারা রাশ বেন CERI Tein Lt tz CMD ৪8522 
৩91 2৯ ৮5 5 9 05 ০ 0810৮ SN CdS 919 840০ HUG ১০০৪ 
৮0055118552 
[৫৩৩৬] খালিদ ইব্‌ন মাখলাদ রে)...... আবূ কাতাদা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী জুল -কে বলতে শুনেছি £ ভাল স্বপ্র আল্লাহর পক্ষ থেকে হয়, আর মন্দ স্বপ্ন হয় শয়তানের 
পক্ষ থেকে । সুতরাং তোমাদের কেউ যদি এমন কিছু স্বপ্ন দেখে যা তার কাছে খারাপ মনে হয়, তা 
হলে সে যখন ঘুম থেকে জেগে ওঠে যেন তিনবার থুথু ফেলে এবং এর অনিষ্ট থেকে পানাহ চায় । 
কেননা, তা হলে এ তার কোন ক্ষতি করবে না। আবু সালামা (রা) বলেন £ঃ আমি যখন এমন স্বপ্ন 
দেখি যা আমার কাছে পাহাড়ের চেয়ে ভারি মনে হয়, তখন এ হাদীস শোনার কারণে আমি তার 

কোন পরোয়াই করি না। . 

058 
চি - ৰ ৮ EE LAOS ৬ ০৯ A দে রি ৪০ ees or 
০2৮0 sf BAIL 0৩ TG ৫ এ ৪৪০ ঘি 2০ ১) op BF ০০ 
2 এল 8০৬75 ESOT ee e232 GG. A, ৮৫০5. 42 
02৩৩ 5 কও Ue প্রো 2 5 এছ EAU Mf %১ 9৬ AS ৪ 


৩৭ - 


২৯০ বুখারী শরীফ 


৬ চা 


৮2৫0. 558 আও 099 ৪৮৮ ৩৩ ১ 243 224৩ CG ০ ৮০ Lp গে 


এ 5 


-2508 এ, AID a ৮৩৮ Hs EY 
[৫৩৩৭] 'আবদুল “আযীয ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ উয়ায়সী (র) চি ‘আয়েশা (রা) থেকে বর্ণিত ৷ তিনি 
বলেনঃ রাসূলুল্লাহ্‌ শহরেই যখন আপন বিছানায় আসতেন, তখন তিনি তার উভয় হাতের তালুতে সূরা 
ইখলাস এবং মুআওব্বিযাতায়ন অর্থাৎ সূরা ফালাক ও সুরা নাস পড়ে ফুঁক দিতেন । তারপর উভয় 
তালু দ্বারা আপন চেহারা ও দু'হাত শরীরের যতদূর পৌছায় ততদূর পর্যন্ত মাসাহ্‌ করতেন । ‘আয়েশা 
(রা) বলেন £ এরপর রাসূলুল্লাহ্‌ সত যখন অসুস্থ হন, তখন তিনি আমাকে অনুরূপ করার নির্দেশ 
দিতেন। ইউনুস রে) বলেন, আমি ইব্‌ন শিহাব (র) কে, যখন তিনি তার বিছানায় শুতে যেতেন, 
তখন অনুরূপ করতে দেখেছি । 
০ ৮ af be ০৪ প্রিডি। ০৪ মা সা এ ০৬০৬৮ ৮ ৬৬ [শান] 


পা ৮? 


"410 ৮ ৩১৪০১০০ ই দে জি 2৮১ সোপ চে ৯ এত 


টে CdS HE (99 2১৮ ১0150 ৮১১০৬ oA 
55৮: ০24 24 ০419 3 0৯০ ৮০3১১ MG এ ৩৩ প এঞ এ ০ 


৪৮০৫ 


HES এর ES ৩০৪ ০ GA TIE AE দন De 
Ret পদ ল 


০ ৩১০4৩ «৯৬ এ ০ উতর ওত এও Ud LB শর 
14151 055 30৩ ০3005 


es 2 


1১31 ১৮০5 ৩ ০46 ৮৮০৩ SH ৮৮৮ 75930 ৩৩ Ll সাও ডিএ সেও 


25515 


৮৩ ১ ৮৮5 US ৬5 25652 MI ৪৮ ৮1905 3 SB ৬৪] ০৩ 


ood or 


এ Ly EG UH 5৫) ৩৪ 0 41753 Bd ৮০) এডি 


ee 
[৫৩৩৮] মূসা ইব্ন ইসমা'ঈল (র)...... আবূ সা'ঈদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ হল -এর 
একদল সাহাবী একবার এক সফরে গমন করেন। অবশেষে তারা আরবের গোত্রসমূহের মধ্যে 
এক গোত্রের নিকট এসে গোত্রের কাছে মেহমান হতে যান ৷ কিন্তু সে গোত্র তাদের মেহমানদারী 
করতে অস্বীকার করে। ঘটনাক্রমে সে গোত্রের সর্দারকে সাপে দংশন করে । তারা তাকে সুস্থ 


চিকিৎসা ২৯১ 


করার জন্য সবরকম চেষ্টা করে, কিন্তু কোন ফল হয় না। তখন তাদের কেউ বললো ঃ তোমরা 
যদি এ দলের কাছে যেতে যারা তোমাদের মাঝে এসেছিল । হয়তো তাদের কারও কাছে কোন 
তদবীর থাকতে পারে । তখন তারা সে দলের কাছে এসে বলল ঃ হে দলের লোকেরা! আমাদের 
সর্দারকে সাপে দংশন করেছে। আমরা তার জন্য সবরকমের চেষ্টা করেছি, কিন্তু কোন ফল 
হয়নি । তোমাদের কারও নিকট কি কোন তদবীর আছে? একজন বললেন £ হা । আল্লাহ্র কসম. 
আমি ঝাড়ফুঁক জানি । তবে আল্লাহ্‌র কসম! আমরা তোমাদের নিকট মেহমান হতে চেয়েছিলাম, 
কিন্তু তোমরা আমাদের মেহমানদারী করনি । তাই আমি ততক্ষণ পর্যন্ত ঝাড়-ফুঁক করবো না, 
যতক্ষণ না তোমরা আমাদের জন্যে মজুরী নির্ধারণ করবে ৷ তখন তারা তাদের একপাল বকৃরী 
দিতে সম্মত হলো। তারপর সে সাহাবী সেখানে গেলেন এবং আলহামদু লিল্লাহি রাব্বিল 
আলামীন (সূরা ফাতিহা) পড়ে ফুক দিতে থাকলেন । অবশেষে সে ব্যক্তি এমন সুস্থ হল, যেন 
বন্ধন থেকে মুক্তি পেল। সে চলাফেরা করতে লাগলো, যেন তার কোন রোগই নেই । রাবী 
বলেনঃ তখন তারা যে মজুরীর চুক্তি করেছিল, তা পরিশোধ করলো । এরপর সাহাবীদের মধ্যে 
একজন বললেন £ এগুলো বন্টন করে দাও । এতে যিনি ঝাড়ফুঁক করেছিলেন তিনি বললেন £ 
আমরা রাসূলুল্লাহ্‌ লু -এর নিকট যেয়ে যতক্ষণ না এসব ঘটনা ব্যক্ত করবো এবং তিনি 
আমাদের কি নির্দেশ দেন তা প্রত্যক্ষ করব, ততক্ষণ তোমরা তা বন্টন করো না। তারপর তারা 
রাসূলুল্লাহ্‌ সুত্র -এর নিকট এসে ঘটনা ব্যক্ত করলেন । তিনি বললেন ঃ তুমি কি করে জানলে 
যে, এর দ্বারা ঝাড়ফুঁক করা যায়? তোমরা সঠিকই করেছ । তোমরা এগুলো বন্টন করে নাও এবং 
সে সঙ্গে আমার জন্যে এক ভাগ নির্ধারণ কর। 


Sad এ ভি ক পোজ শা. ধা) 

২৩১১. পরিচ্ছেদ ঃ ডর HARE ভারা হাদী 
৮0 ১৮ ৮৬১৮ ৩৩০ ১৪ এ ৫৬ মডেলে তা ঞ। এ জেসন] 
১ এগ নি এ ১৪ HD ৩৩ ৩০৩ Gr ঝ শে ০১ 4১৫৩ ০০ ১১৮০ 
১৮৪০8 ক 37505 ৭ ৬ 35288905058 বল 
2১৯৫ ২৫৫ ৬৮ 5৮ ৩৫ RAL LE ভি ১৮৭ ৪৭ 
[৫৩৩৯] 'আবদুল্লাহ্‌ ইবৃন আবূ শায়বা (র) "আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী জি তাদের কাউকে ঝাড়ার সময় ডান হাত দিয়ে মাসহ্‌ করতেন (এবং বলতেন) ঃ হে মানুষের 
রব! তুমি রোগ দূর করে দাও এবং শিফা দান কর । তুমিই তো শিফাদানকারী, তোমার শিফা ভিন্ন 


আর কোন শিফা নেই, এমন শিফা দাও, যারপর কোন রোগ থাকে না। এ হাদীস আমি মানসূরের 
কাছে উল্লেখ করায় তিনি ইব্রাহীম, মাসরূক, “আয়েশা (রা) থেকে অনুরূপ বর্ণনা করেন । 


২৯২ বুখারী শরীফ 


২৩১২. পরিচ্ছেদ £ মেয়ে লোকের পুরুষকে ঝাড়-ফুঁক করা 
এ + Ge, cre a 2684-0 08. { 5০ ee > ec eI 
১০৬০ 2 ০ 522 09৮1৬ ০ ASS ২৫০৪ Ls এ ডে [ort | 
৬.০ 5 Pe কপ ৬০ 52 AL 54 চা পৃ ৫৪০8 প্‌ ১ - ec es 
a3 SH oP 5৮8 ৬০ La ৩৬ Hid ১ ৬5 এ ৮০ LSC Lh Sy 
ADS ST A ৮ আঃ Cb be 46 ll Uf CS ০৪৪ al 
- Gx) Ln ST তি এ ৪ ৮৪৫ ৪৪ শত UN NS os 
[৫৩৪০] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । নবী করল যে রোগে 
ইন্তিকাল করেন, সে রোগে তিনি সূরা নাস ও সূরা ফালাক পড়ে নিজের উপর ফুঁক দিতেন । যখন 
রোগ বেড়ে যায়, তখন আমি সেগুলো পড়ে ফুঁক দিতাম এবং তার হাত বুলিয়ে দিতাম বরকতের 
উদ্দেশ্যে । (বর্ণনাকারী মা'মার (র)) বলেন, আমি ইব্‌ন শিহাবকে জিজ্ঞাস করলাম £ 
নবী সক কিভাবে ফুক দিতেন? তিনি বললেন ঃ প্রথমে নিজের উভয় হাতে ফুঁক দিতেন, তারপর তা 
দিয়ে চেহারা মুছে নিতেন। 
0৮2 তে ওত 
২৩১৩. পরিচ্ছেদ £ যে ব্যক্তি ঝাড়-ফুঁক করে না 
| se ec er foes ৬০ ete eco oc eed ১ পু এ CO 
st ECD AE পে ৬৩ ঠ শর্ট পা ভাল িনিম্ত তা 2 KX ন ১ চপ ৬ প্‌ orcs 
Ye ৮০৮ ০৬৬ ৩৬ BH Ab তলে ৭৩ ৮৬ । ৪৯৮) ১০৩৫ এ ৩৪ p= 
5.2 জাতি তি ০ সাক ৪৮১82 গ্যালারি PE RP 2 GB hail 78:2৮ 
LD ly RAL Ly EL ভি) NA ভা ৮৭ ০০০৯ 
চি টার es রা TE, 2 te “el ০ জ্র্ণ ৮8 
০ 2১১ ৬০৮০ A PB লিনি ১৯ অঁ ০১৮০ GNI পি 99 ১ ০০ 
Bian ৬8২65 ME SELL দিল বু পাল ২৯887০68225 5 তল UGA HEL জিব 52115 
31925 199 শি ৫০১ SSG lI PB GIN 2০1 192 LD 2৮ 2 
রর রত 2 2258268264৩ প25885- 226৫9 ৮] পতি 2 
৬ 576 ৬০০৯ 2 Led 025 ৩৮০ ০১৯ oy BEL Sh Ja GS 
ঃ 2 st ৬2 ৪ পচ Cae 2 নিলি z + পা ৬ নি ৬১7৬ tose 
BLAS, 5৪৪৭ ক ৩4৯ ০৯৫ 19৩ BEN El ভি ০ ০৫79 
RA eg ELE 10 ৫ A 22 নে গে cof ৬ পাঠ ৬ be ৪৪? 
3 ১১৮৭৪ 33 ১১০ YN AL তি ০৩৪ লও এল UU ৮৯ 5১৯ Ly 295 
2 ES RE Tots Le ae দিত পি পতল ও Hf Tl Atte 
fds UU gl JG 0 pans of SE US ITH pg) SFY ০০১১ 
2 গত পর পে পেকে তিন cole এ PELE AY eer ৫1৫ 
- ৬৩ Ye LLL JU ৫ ও el এ চলা ০৩৪ ০০ ৩৪ 


চিকিৎসা ২৯৩ 


[৫৩৪১] মুসাদ্দাদ (র)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক দিন 
নবী স্তর আমাদের নিকট আগমন করেন এবং বলেন £ আমার সামনে (পূর্ববর্তী নবীগণের) 
উম্মতদের পেশ করা হলো । (আমি দেখলাম) একজন নবী যাচ্ছেন, তার সাথে রয়েছে মাত্র একজন 
লোক এবং আর একজন নবী যার সঙ্গে রয়েছে দু'জন লোক । অন্য এক নবীকে দেখলাম, তার সঙ্গে 
আছে একটি দল, আর একজন নবী, তার সাথে কেউ নেই । আবার দেখলাম, একটি বিরাট দল যা 
দিগন্ত জুড়ে আছে। আমি আকাঙ্ক্ষা করলাম যে, এ বিরাট দলটি যদি আমার উম্মত হতো । বলা 
হলো £ এটা মূসা আ) ও তার কাওম। এরপর আমাকে বলা হয় £ দেখুন। দেখলাম, একটি বিশাল 
জামা'আত দিগন্ত জুড়ে আছে। আবার বলা হলো £ এ দিকে দেখুন । ওদিকে দেখুন । দেখলাম 
বিরাট বিরাট দল দিগন্ত জুড়ে ছেয়ে আছে । বলা হলো ঃ এ সবই আপনার উম্মত এবং ওদের সাথে 
সত্তর হাজার লোক এমন আছে যারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে । এরপর লোকজন এদিক 
ওদিক চলে গেল । নবী স্কট আর তাদের (সত্তর হাজারের) ব্যাখ্যা করে বলেন নি। নবী লুল -এর 
সাহাবীগণ এ নিয়ে জল্পনাকল্পনা আরম্ভ করে দিলেন । তারা বলাবলি করলেন £ আমরা তো শিরকের 
মধ্যে জন্মলাভ করেছি, পরে আল্লাহ্‌ ও তার রাসূলের উপর ঈমান এনেছি। বরং এরা আমাদের 
সন্তানরাই হবে । নবী হই -এর কাছে এ কথা পৌছলে তিনি বলেন £ তারা (হবে) এ সব লোক 
যারা অবৈধভাবে মঙ্গল অমঙ্গল নির্ণয় করে না, ঝাড়-ফুঁক করে না এবং আগুনে পোড়ানো লোহার 
দাগ লাগায় না, আর তারা তাঁদের রবের উপর একমাত্র ভরসা রাখে । তখন “উক্কাশা ইব্‌ন মিহসান 
(রা) দাড়িয়ে বললো ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি কি তাদের মধ্যে আছি? তিনি বললেন £ হা । তখন 
আর একজন দাড়িয়ে বললো ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমি কি তাদের মধ্যে আছি? তিনি বললেন £ এ 
ব্যাপারে “উক্কাশা তোমাকে অতিক্রম করে গেছে। 


yb ০৫. ১৫ 

২৩১৪. পরিচ্ছেদ £ পশু পাখি তাড়িয়ে শুভ-অশুভ নির্ণয় 
LE GAD ০০ Sy ৮ ০৮0 ০০৬ Bio ASS ৮ & এ সপ re] 
৮1৮0 5 2 Vy SIG UGH &। 0545 MUG dn 2৪০ PE ০ ০৫ ট০ 
2003 00) 577) ৬ : ১% 
[৫৩৪২] “আবদুল্লাহ ইব্‌ন মুহাম্মদ রে)...... ইব্‌ন “উমর রো) থেকে বর্ণিত যে, 


রাসূলুল্লাহ্‌ লু বলেছেন ঃ ছোঁয়াচে ও শুভ-অশুভ বলতে কিছু নেই । অমংগল তিন বস্তুর মধ্যে - 
নারী, ঘর ও জানোয়ার । 


২৯৪ বুখারী শরীফ 


নারির 2 চি x BEL TL STB hE 4262 রঃ 
০ বু এ ৩ এ এ ৪০০ এ ৬০১০ ০০ ৬৮ ওক yf Ba হোতা 


= 


LK 00505000083 85085585885 

এ 4০27৮ 
[৫৩৪৩] আবুল ইয়ামান (র)......আবৃ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি 
রাসূলুল্লাহ্‌ ছুট -কে এ কথা বলতে শুনেছি যে, শুভ-অশুভ নির্ণয়ে কোন লাভ নেই, বরং শুভ লক্ষণ 
গ্রহণ করা ভাল। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন ঃ শুভ লক্ষণ কি? তিনি বললেন ঃ ভাল বাক্য, যা 
তোমাদের কেউ শুনে থাকে । 


0001 ৮১0. ৭০ 
২৩১৫. পরিচ্ছেদ ঃ শুভ-অশুভ লক্ষণ 


পাতে পা 


ed BALE ০6 ৬০১০ ০৮ 5০০ ৩০৮ 7৩৯ ৫৪৩০০ ৮ do এ ৫০ 0166 
৮79 035 0 এ) «2৮ 38 চা 09 JG 4 40 ৮০ IP ৪ ও ৯৩ 

পে 36 ? 200৮7 04 
[৫৩৪৪] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, নবী 
সই বলেছেন £ শুভ-অশুভ লক্ষণ বলে কিছু নেই এবং এর কল্যাণই হল শুভ লক্ষণ ৷ সাহাবীগণ 


জিজ্ঞাসা করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! শুভ লক্ষণ কি? তিনি বললেন ঃ ভাল কথা. যা তোমাদের কেউ 
(বিপদের সময়) শুনে থাকে । 


z z চি 2.09 
40০০ এ dh 2 2 06 DEG ০6 0৯ Cio FATAL ৮ ৮ [ort] 
- এ এ ০০ ০৬০ ৪৮৫9 ০87৮ 3১ ১০ উ ৩৪ ৪ 


[৫৩৪৫] মুসলিম ইব্‌ন ইব্রহীম (র)...... আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী হলত বলেছেনঃ 
রোগের সংক্রমণ ও শুভ-অশুভ বলতে কিছু নেই ৷ শুভ লক্ষণই আমার নিকট পছন্দনীয়, আর তা 
হল উত্তম বাক্য । 


LY ০৮. ৭ 
২৩১৬, সিরিজা 0 ছা বলয়ের 
8 ৩০৯ Hl US 0০1 ৩০৮ Lad ৩৩৬ শেপ 2: 25212 


- As Je টি JU চা ০০ EE 4৮ ০৬০ AL Dk শত 


চিকিৎসা ২৯৫ 


[৫৩৪৬] মুহাম্মদ ইবৃন হাকাম (র)...... আবু হুরায়রা রো) থেকে বর্ণিত । নবী গর বলেছেন ঃ 
রোগের মধ্যে সংক্রমণ নেই; শুভ-অশুভ লক্ষণ বলে কিছু নেই। পেচায় কুলক্ষণ নেই এবং সফর 
মাসে অকল্যাণ নেই । 
2601 ৮৭1৭৬ 
২৩১৭. 257 
এজ 05৮ তে ও Li 8050 2৮ সা 
৬ চি পপ 2 ৫ 7 ৬ প 2০ ৬ - 
3 ৬০0৫) LG ০০০৬ 23 Wes ৮৩০৪ 5 ৯ SPS LA ও 
HY IE CE ws BE এন ও 8১ 0০০৪ hh ০০৮৩ « 
৮১52০ 9535 93 IY, CAYLEE ৯০৮১ VALS জজ 
৩৫৫ ০710৬ এ ঞ গেট এও jar WS 
[৫৩৪৭] সা'ঈদ ইবন “উফায়র (র)...... আবূ হুরায়রা রো) থেকে বর্ণিত যে, 
রাসূলুল্লাহ্‌ ল্্প একবার হুযায়ল গোত্রের দুই মহিলার মধ্যে বিচার করেন। তারা উভয়ে মারামারি 
করেছিল । তাদের একজন অন্যজনের উপর পাথর নিক্ষেপ করে । পাথর গিয়ে তার পেটে লাগে । সে 
ছিল গর্ভবতী । ফলে তার পেটের বাচ্চাকে সে হত্যা করে। তারপর তারা নবী চলল -এর নিকট 
অভিযোগ পেশ করে । তিনি বিচার করেন যে, এর পেটের সন্তানের পরিবর্তে একটি পূর্ণদাস অথবা 
দাসী দিতে হবে। জরিমানা আরোপকৃত মহিলার অভিভাবক বললো ঃ ইয়া রাসূলুল্লাহ্‌! এমন 
সন্তানের জন্য আমার উপর জরিমানা কেন আরোপিত হবে, যে পান করেনি, আহার করেনি, কথা 
বলেনি এবং কান্নাকাটিও করেনি। এ অবস্থায় জরিমানা মওকুফ হওয়ার যোগ্য । তখন 
নবী কলই বললেন ঃ এ লোকিট তো (দেখা যায়) গণকদের ভাই। 
LE ঞ। ৪৮০ 28 পে শে পা ০৮ ১০৩৮ 5৮1 রা 
% ৮ ৮ স্পট এ ০০ ES ৮০০ ০৮৮৭ GS ০৪০৬ ৩০ টিন ৯ 
১৮5৮ ত এত Bh Uo Sf th 8 Mig SF টক ৮৮ EONS 


২১০০৪ 3১৫৬ ৮৮ ০ এ এ SHIGA Hf Xe A ৩ ৪ 
- 548 ১9৮) ১৮ 0১ ০৫ 8৯) 05০ 00 এ ৩০১05 HYG ও 


২৯৬ বুখারী শরীফ 


[৫৩৪৮] কুতায়বা (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । দুইজন মহিলার একজন অন্যজনের 
প্রতি পাথর নিক্ষেপ করে । এতে সে তার গর্ভপাত ঘটায় । নবী শুর এ ঘটনার বিচারে গর্ভস্থ শিশুর 
বিনিময়ে একটি দাস বা দাসী দেওয়ার ফয়সালা দেন । অপর এক সূত্রে...... সা'ঈদ ইব্‌ন মুসায়্যিব 
এর সূত্রে বর্ণিত যে, যে গর্ভস্থ শিশুকে মায়ের গর্ভে থাকা অবস্থায় হত্যা করা হয়, তার ক্ষতিপূরণ 
স্বরূপ রাসূলুল্লাহ্‌ লুল একটি দাস বা দাসী প্রদানের ফয়সালা দেন। যার বিরুদ্ধে এ ফয়সালা দেওয়া 
হয়, সে বলে £ আমি কিরূপে এমন শিশুর জরিমানা আদায় করি, যে পানাহার করেনি, কথা বলেনি 
এবং চীৎকারও দেয়নি। এ জাতীয় হত্যার জরিমানা রহিত হওয়ার যোগ্য । তখন রাসূলুল্লাহ্‌ == 
০7 


ইক এ দে 
এল 


“আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... আবূ মাসউদ (রো) থেকে বর্ণিত যে, নবী ৯৪3 কুকুরের 
মূল্য, যিনাকারিণীর মজুরী ও গণকের পারিশ্রমিক দিতে নিষেধ করেছেন। 


EEE ০০5০ UA LY Li 0৯ Cis ঞ এ 6 ৫০ [oro] 


LU Bb ১০১ JC LG 5 di ৪০০ LE ১৮ 23৮৮ ১ ৮ ০৫2 ১৬০৭ 
১৮ 35০০ ৪৩৭০০88055৫ 9৩ ci ০ ০১৫১৮ 
2১১১: ০৮ চন Or এ Fh bs 450 ৩০ ৯ 91 IL 0৩ GS 
2551 । ০৫ SG YL 5050 ০ IG ৮৩৩ * গর্ত ৭ ০১১৮৭ 


৪ 


- রি sl 


[৫৩৫০] ‘আলী ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (র)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, কতিপয় লোক 
রাসূলুল্লাহ্‌ ত্র -এর নিকট গণকদের সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বললেন £ এ কিছুই নয়। তারা 
বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! ওরা কখনও কখনও আমাদের এমন কথা শোনায়, যা সত্য হয়ে থাকে । 
তখন রাসূলুল্লাহ্‌ শর্ত বললেন £ এ কথা সত্য । জিনেরা তা ছোঁ মেরে নেয় । পরে তাদের বন্ধু 
(গণক) এর কানে ঢেলে দেয় । তারা এর সাথে শত মিথ্যা মিশ্রিত করে । ‘আলী (র) বলেন, আবদুর 
রায্যাক (র) বলেছেন £ এ বাণী সত্য মুরসাল। এরপর আমার কাছে সংবাদ পৌছেছে যে, পরে এটি 
তিনি মুসনাদ রূপে বর্ণনা করেছেন । 


চিকিৎসা ২৯৭ 


hl 05৫1 09215 ৮1 2৫5 : এত dil 069 ৮০ ৫৮৮৭৪ 
সে 924 এপ ০৮1 26 ০০ 53 5262 OT ও এন এত 07155 
১০০০৮ ০১82১) তল 2 4 OHA ০ ৫ ১১৫০ ০4৯৫ 5৪ 
৬৪059725০1০ 2) ALS 3১ ৮ ও RENEE 
Fe রি = ৪১৩০০ 5 788৫৫ শরির ০ Bd ডা) x 
Ps 5314) «ভা ৬ ONO 9১: এত 498) SIE ip TSI 
SUL 75 025: 4১ 5 এত তা পিস 0 21 ০০:48) ১১০৮০ ৮3 
UPR ০১৮৮ ৭ ০9০0 ০৩০) 5501 
২৩১৮. পরিচ্ছেদ £ যাদু সম্পর্কে । মহান আল্লাহ্‌র বাণী £ কিন্তু শয়তানরা কুফরী করেছিল। তারা 
মানুষকে যাদু শিক্ষা দিত এবং যা বাবিল শহরে হারূত ও মারূত ফিরিশতাছয়ের উপর অবতীর্ণ 
হয়েছিল------ পরকালে তার কোন অংশ নেই - পর্যন্ত (২ বাকারা £ ১০২) মহান আল্লাহ্‌র বাণী ঃ 
যাদুকর যেথায়ই আসুক, সফল হবে না। (তাহা £ ৬-৯) মহান আল্লাহ্‌র বাণী £ তবুও কি তোমরা 
দেখে শুনে যাদুর কবলে পড়বে? - (আম্বিয়া £ঃ ৩) মহান আল্লাহর বাণী £ তাদের যাদু প্রভাবে 
অকস্মাৎ মূসার মনে হলো, ওদের দড়ি ও কাঠিগুলো ছুটাছুটি করছে। (তাহা £ ৬৬) মহান আল্লাহ্‌র 
বাণী £ এবং সে সব নারীর অনিষ্ট থেকে যারা গ্রন্থিতে ফুৎকার দেয় । (১১৩ ফালাক £ ৪) ০৬৪১ 
অর্থ যাদুকর নারী, যারা যাদু করে চোখে ধাধা লাগিয়ে দেয় | 


ক্যা ৩: [2123] 
৬০৮০৪ ৩ 3১৩5 ৩১৫০০ HA ৭০০ ৮৮০ CS UB St শা? 


210 3 sl tx ১ 3 > 49153 ৮:০৯] 024: Ue বাঁ এ । 14 Hl 5 ৩৬ 


৬ ১৬৮৫ পা 


০ এ 29432 ৪০৪ তাও ৬ ০22০৩3945০১ ৩ BS ৪৯ 


55০6৫ ৬ 5০ 


৩ ৮৯০০ ৮১৩ ২০000 ০4৯) 3৬ AY, ৭ HTN 


118 


পা প৬০ 


১০271১53615 835:858405৯785558558 
CRUE Ae উ 2 


232 


৩৮- 


২৯৮ বুখারী শরীফ 


পন Sn LE HI Uro ad Le all তত ৪, 2 ‘Taft ee তো? 
৩৬1১ ০০৯৩ Fl Hla 535 50195 ard ৫ ৮ ৩ ৯০৪ 
২৮-০৪ * 255) ৮৮৯ ০৯৩ ৮ 52401) ৮০) ৩১ # 0৩০৯ ০৮১৩ জা 

১ BLS Ly BU 5 8549 ৮0 0৮ ESL এ 


[৫৩৫১] ইব্রাহীম ইব্‌ন মূসা রে) হি ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ যুরায়ক গোত্রের 
লাবীদ ইব্‌ন আ'সাম নামক এক ব্যক্তি রাসূলুল্লাহ্‌ করুন -কে যাদু করে । রাসূলুল্লাহ্‌ লুট -এর 
খেয়াল হতো যেন তিনি একটি কাজ করছেন, অথচ তা তিনি করেন নি। এক দিন বা এক রাত্রি 
তিনি আমার কাছে ছিলেন। তিনি বার বার দু'আ করতে থাকেন । তারপর তিনি বলেন ঃ হে 
আয়েশা! তুমি কি উপলব্ধি করতে পেরেছ যে, আমি আল্লাহর কাছে যা জানতে চেয়েছিলাম, তিনি 
আয়াকে তা জানিয়ে দিয়েছেন। (স্বপ্নে দেখি) আমার নিকট দু'জন লোক আসেন । তাদের একজন 
আমার মাথার কাছে এবং অপরজন দু'পায়ের কাছে বসেন। একজন তার সঙ্গীকে বলেন ঃ এ 
লোকটির কি ব্যথা? তিনি বলেন ঃ যাদু করা হয়েছে। প্রথম জন বলেন ঃ কে যাদু করেছে? দ্বিতীয় 
জন বলেন লাবীদ ইব্‌ন আ“সাম। প্রথম জন জিজ্ঞাসা করেন £ কিসের মধ্যে? দ্বিতীয় জন উত্তর দেন ঃ 
চিরুনী, মাথা আচড়ানোর সময় উঠা চুল এবং এক পুং খেজুর গাছের 'জুব'-এর মধ্যে । প্রথম জন 
বলেন £ তা কোথায়? দ্বিতীয় জন বলেন ৪ 'যারওয়ান' নামক কূপের মধ্যে । তখন 
রাসূলুল্লাহ্‌ কলর কয়েকজন সাহাবী সঙ্গে নিয়ে তথায় যান। পরে ফিরে এসে বলেন ঃ হে “আয়েশা! 
সে কৃপের পানি মেহদীর পানির মত (লাল) এবং তার পাড়ের খেজুর গাছের মাথাগুলো শয়তানের 
মাথার মত। আমি বললাম ঃ ইয়া রাসূলুল্লাহ্‌! আপনি কি এ কথা প্রকাশ করে দিবেন না? তিনি 
বললেন £ আল্লাহ্‌ আমাকে আরোগ্য দান করেছেন, আমি মানুষকে এমন ব্যাপারে প্ররোচিত করতে 
পছন্দ করি না, যাতে অকল্যাণ রয়েছে । তারপর রাসূলুল্লাহ্‌ সুর নির্দেশ দিলে সেগুলো মাটিতে 
পুতে ফেলা হয়। আবূ উসামা আবূ দামরা ও ইব্‌ন আবূ যিনাদ রে) হিশাম থেকে অনুরূপ বর্ণনা 
করেছেন। লাইস ও ইবৃন উয়ায়না (র) হিশাম থেকে বর্ণনা করেছেন, চিরুণী ও কাতানের টুক্রায় । 
আবু "আবদুল্লাহ্‌ (র) বলেন, ৮৮, হল চিরুণী করার পর যে চুল বের হয় ৷ “মুশাকা' হল কাত্তান। 
০১৬১০। 2 2 ০*০419 4৮৯ OL ৭ 
২৩১৯. পরিচ্ছেদ ঃ শির্ক ও যাদু ধৃংসাত্মক 
১) ভা (55808285১০০ পি 95 ৪ ৯60 2 OE 
dl) 3৩ BAN EUS JG এও ১০১ 3 ৭ ৮৮০ ৮৮ ডি 


[৫৩৫২] ‘আবদুল ‘আধীয ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ 
লন বলেছেন £ তোমরা দৃংসাত্মক কাজ থেকে বেচে থাক । আর তা হল আল্লাহ্‌র সঙ্গে শরীক স্থির 
করা ওযাদুকরা। 


চিকিৎসা ২৯৯ 


১4১৮৭ i As Cl Bd 39৭ ১9 EPL ৩ ধু ৬ 
: ০১০) & O53 ll & ০০৪ টি টু ভি OE 


4৫ A ৩ ES ৬৪ 


20৮১ ৬ ৩ 
২৩২০. পরিচ্ছেদ £ যাদুর চিকিৎসা করা যাবে কি না? কাতাদা (র) বলেন, আমি সাইদ ইব্‌ন 
মুসায়্যিব রে)-কে জিজ্ঞাসা করলাম £ এক ব্যক্তিকে যাদু করা হয়েছে অথবা (যাদু করে) তাকে তার 
ও তার স্ত্রীর মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে, এমন ব্যক্তিকে যাদু মুক্ত করা যায় কিনা অথবা 
তার থেকে যাদুর বন্ধন খুলে দেওয়া বৈধ কি না? সাঈদ (রা) বললেন £ এতে কোন ক্ষতি নেই। 
কেননা, তারা এর দ্বারা তাকে ভাল করতে চাইছে । আর যা কল্যাণকর তা নিষিদ্ধ নয় 


এপ 
&৬ 


পা পঙণ্ প 0 


৮8 25 Bis 55 ৩30৯ Et ৮ 5 
LEG ৮ 225 ৩৩৬৪ এ এ ০09 589৮৮ PS 1৩৯০ ৩০ 
* ০৬23) ০০ ভা HSL SE pe ইউ 357 ৩৩ CG UE এ ৪ 
bh Sf A সত ও ০০ 5 ৩৪ ৩৩ By হস তে SIS ও Lf Uy ০৩০ J 


পা ৪০৪ 


: 9৮১ ৩৮3) (৮1 3 ০৮৬ 5১৭৬০ Ll as এভন এ ডিএ এ 


৪১৬ 


29৭ ক ০ 0৩ ০৮5 95 8 9৯ 4৫ ৩ ০৮০৯০ ভা? এ sh J 


27,0 od ৪০০ ail 4h 


3975492454৪ UG ৫25) 03 5৩ 0৩১৮5 0৮ 90 ৪০৯০ তক 
ADHD এডি LG 155১ A 15 25০ TCHS SS এ Gx ০৩ ৫ ০9 ৩৪ 
Ed ছি লী তা রাযি Ln fete ১ ৫0৫2৩ ৩৪ ৩৩ ০ 
৬4০59 dE ৬ 5 NT GES 0 2৯ ০৬৪ mil ৬ 


232 


Cals 05 ও ৩0৩ os ও 93518 LG 0৯০৩ Js BC নিত 

LEA LE DO, 
[৫৩৫৩] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... ‘আয়েশা রে) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ লক -এর 
উপর একবার যাদু করা হয়। এমন অবস্থা হয় যে তার মনে হতো তিনি বিবিগণের কাছে 
এসেছেন, অথচ তিনি আদৌ তাদের কাছে আসেন নি । সুফিয়ান বলেন £ এ অবস্থা হল যাদুর 
চরম প্রতিক্রিয়া। বর্ণনাকারী বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ লুল ঘুম থেকে জেগে উঠেন এবং 
বলেনঃ হে ‘আয়েশা! তুমি অবগত হও যে, আমি আল্লাহ্‌র কাছে যে বিষয়ে জানতে চেয়েছিলাম । 
তিনি আমাকে তা বাতলিয়ে দিয়েছেন । (স্বপ্নে দেখি) আমার নিকট দু'জন লোক এলেন । তাদের 


৩০০ বুখারী শরীফ 


একজন আমার মাথার নিকট এবং অন্যজন আমার পায়ের নিকট বসলেন । আমার কাছের 
লোকটি অন্যজনকে জিজ্ঞাসা করলেন £ এ লোকটির কি অবস্থা? দ্বিতীয় লোকটি বললেন £ একে 
যাদু করা হয়েছে। প্রথম জন বললেন ঃ কে যাদু করেছে? দ্বিতীয় জন বললেন ঃ লাবীদ ইব্‌ন 
আ'সাম। এ ইয়াহুদীদের মিত্র যুরায়ক গোত্রের একজন সে ছিল মুনাফিক । প্রথম ব্যক্তি জিজ্ঞাসা 
করলেন £ কিসের মধ্যে যাদু করা হয়েছে? দ্বিতীয় ব্যক্তি উত্তর দিলেন ঃ চিরুনী ও চিরুণী করার 
সময় উঠে যাওয়া চুলের মধ্যে। প্রথম ব্যক্তি জিজ্ঞাসা করলেন £ সেগুলো কোথায়? উত্তরে 
দ্বিতীয়জন বললেন ঃ পুং খেজুর গাছের জুবের মধ্যে রেখে “যারওয়ান' নামক কৃপের ভিতর 
পাথরের নীচে রাখা আছে। রাসূলুল্লাহ্‌ ঈশু৪্ উক্ত কূপের নিকট এসে সেগুলো বের করেন এবং 
বলেন £ এইটিই সে কূপ, যা আমাকে স্বপ্নে দেখান হয়েছে । এর পানি মেহদী মিশ্রিত পানির 
তলানীর ন্যায়, আর এ কূপের (পোর্শবর্তী) খেজুর গাছের মাথাগুলো (দেখতে) শয়তানের মাথার 
ন্যায়। বর্ণনাকারী বলেন ঃ সেগুলো তিনি সেখান থেকে বের করেন । “আয়েশা রো) বলেন, আমি 
জিজ্ঞাসা করলাম £ আপনি কি এ কথা প্রচার করে দিবেন না? তিনি বললেন ঃ আল্লাহ্‌র কসম, 
তিনি আমাকে শিফা দান করেছেন; আর আমি মানুষকে এমন ব্যাপারে প্ররোচিত করতে পছন্দ 
করি না, যাতে অকল্যাণ রয়েছে। 


ALU তত? 


২৩২১. পরিচ্ছেদ £ যাদু 
(৮০৩৩ LE ১ Bf ১6 00৯ ০6 LU ৫০ ০০৭ ৮ এ ৪০ [oro | 
5 ৯085 269 এ 35250 FET ITI SE জল 


1 দা 


৮৮৩ 


রে রিনি 
১৮6১ lb ০৮১ 2৮35 bed ভি ০৩ ৫1948 IG 5995 be SH ০ 29 


22 ৩৮৬ উ GE TR ০১৪ ৩ 59258 25 29৪ € ১৯ GE OO 


রা his 
ঞ। ৪৮৪৩ 5 এ, 0৩ Bl IL GEL 503০0 ৮$) CES 


-২ ৬ চি EL AY ০০ ১০:৮০ 59453 


চিকিৎসা ৩০১ 


“উবায়দ ইব্‌ন ইসমাঈল (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ কুক -এর উপর যাদু করা হয়। এমনকি তার মনে হতো তিনি কাজটি করেছেন 
অথচ তা তিনি করেন নি। অবশেষে এক দিন তিনি যখন আমার কাছে ছিলেন, তখন তিনি 
আল্লাহ্‌র নিকট বার বার দু'আ করলেন । তারপর ঘুম থেকে জেগে বললেন ঃ হে আয়েশা! তুমি 
কি বুঝতে পেরেছ? আমি যে বিষয়ে তার কাছে জানতে চেয়ে ছিলাম, তিনি তা আমাকে জানিয়ে 
দিয়েছেন। আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! তা কী? তিনি বললেন £ আমার নিকট দু'জন লোক 
এলেন। তাদের একজন আমার মাথার নিকট এবং আরেকজন আমার পায়ের নিকট বসলেন । 
তারপর একজন অন্যজনকে জিজ্ঞাসা করলেন ঃ এ লোকটির কী ব্যথা? তিনি উত্তর দিলেন ঃ 
তাকে যাদু করা হয়েছে। প্রথম জন বললেন $ কে তাকে যাদু করেছে? দ্বিতীয় জন বললেন ঃ 
যুরায়ক গোত্রের লাবীদ ইব্‌ন আ'সম নামক ইয়াহুদী । প্রথম জন জিজ্ঞাসা করলেন ঃ যাদু কিসের 
দ্বারা করা হয়েছে? দ্বিতীয়জন বললেন ঃ চিরুণী, চিরুণী আঁচড়াবার সময়ে উঠে আসা চুল ও নর 
খেজুর গাছের 'জুব'১ -এর মধ্যে । প্রথম জন জিজ্ঞাসা করলেন £ তা কোথায়? দ্বিতীয় জন 
বললেন £ “যারওয়ান' নামক কৃপে। তখন নবী সর তার সাহাবীদের কয়েকজনকে নিয়ে এ 
কূপের নিকট গেলেন এবং তা ভাল করে দেখলেন ৷ কূপের পাড়ে ছিল খেজুর গাছ। তারপর 
তিনি “আয়েশা (রা)-এর নিকট ফিরে এসে বললেন £ । আল্লাহ্‌র কসম । কৃপটির পানি (রংগে) 
মেহদী মিশ্রিত পানির তলানীর ন্যায় । আর পার্শ্ববর্তী খেজুর গাছের মাথাগুলো শয়তানের মাথার 
ন্যায়। আমি বললাম ঃ ইয়া রাসূলুল্লাহ্‌! আপনি কি সেগুলো বের করবেন না? তিনি বললেন £ 
না, আল্লাহ আমাকে আরোগ্য ও শিফাদান করেছেন, মানুষের উপর এঘটনা থেকে মন্দ ছড়িয়ে 
দিতে আমি শঙ্কোচবোধ করি। এরপর তিনি যাদুর জিনিসপত্রগুলোর ব্যাপারে নির্দেশ দিলে, 
সেগুলো মাটিতে পুঁতে রাখা হয়। 
1৮০, 90301 06 PU YYYY 

২৩২২. পরিচ্ছেদ £ঃ কোন কোন ভাষণ যাদু 
7৮৩ ও ০৩ ০ LL DG LP EC ৮ ty Ly dil ১ ৩০ [oro0 
১০ 0 53 ৮৫ তি USS 35550 05 99৬০ 05 এ 5 এ ৪৮) 

EET LSA Of TASS BEI SE 
[৫৩৫৫] “আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একবার পূর্ব অঞ্চল (নজ্দ এলাকা) থেকে দু'জন লোক এল এবং দু'জনই ভাষণ দিল । 
লোকজন তাদের ভাষণে তাজ্জব হয়ে গেল। তখন রাসূলুল্লাহ্‌ নরক বললেন £ কোন কোন ভাষণ 
অবশ্যই যাদুর ন্যায় । AE 


১. খেজুরের ফুল বের হওয়ার আগে মোচার মত যে খোলসে তা আবৃত থাকে। 


৩০২ বুখারী শরীফ 


৮৮০) 538০৩ 95501 OU খা 
২৩২৩. পরিচ্ছেদ £ঃ আজ্ওয়া খেজুর দ্বারা যাদুর চিকিৎসা . 
% ০৫৩০ ৬০ 5 ৮৮ প wee EY ০ টিচার 1 AEA রন ও ক ০৫: 
dl) Sl LG সত ৩ গড ৪০৯৪৩ Up ০৪৮৮ ৩ এত এপ [গন 


৩৬ ০৯৮ ১৫৮8 DSS ০ ০৪ শপ SBD UG ৩৩ ও 


- AS ee ok JG, # 0 এ 
[৫৩৫৬] ‘আলী (র)...... "আমির ইব্‌ন সা'দ তীর পিতা থেকে বর্ণিত তিনি বলেন, নবী পর 
বলেছেন ঃ যে ব্যক্তি প্রতিদিন সকালে কয়েকটি আজ্ওয়া খুরমা খাবে, এ দিন রাত পর্যন্ত কোন বিষ 
57757577557 


৬ ৩৩০৯৬৬ ও উল এ রন ০০৬ ৩০০ ৫০ [৮] 
লি, 9350 ৩৮০ GE 

সপ 9377 08 ৩১৮০ 7১৯ ০ প্র 
[৫৩৫৭] ইসহাক ইবৃন মানসূর (র) TE সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 


রাসূলুল্লাহ্‌ সু -কে বলতে শুনেছি £ যে ব্যক্তি ভোর বেলা সাতটি আজ্ওয়া (মদীনায় উৎপন্ন উন্নত 
মানের খুরমার নাম) খেজুর খাবে, সে দিন কোন বিষ বা যাদু তার কোন ক্ষতি করবে না। 


2259 ০৫৭৭৫ 
২৩২৪. পরিচ্ছেদ £ পেঁচার মধ্যে কোন অশুভ লক্ষণ নেই 
৮০৮০০০৮০০০৮ ৮ ০৯ ৬ এ ৯ এ জলে [orn] 
LAL ও Ao Vy SI এ BE IG IG 2 4 ৮০ PA পে ডি ফলা 
নি উনি ৩৩ ১০১ ১১৫ 8106 CS ঞ 3৮০০ ৫ ৬০৪ IG 
Ue fo, এ 5 এর LS HE 353৩ WAS LF 
1 Sl se ৩ ০০০০ ১১০১ ও Hd 25 
61558815281 ৮৩ «2০৯৭৬ ০৮ «১৬ YH ৩৩৪ শি 


[৫৩৫৮] “আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী 
ক্ষ বলেছেন £ রোগের মধ্যে কোন সংক্রামক শক্তি নেই, সফর মাসের মধ্যে অমংগলের কিছু নেই 
এবং পেচায় কোন অশুভ লক্ষণ নেই । তখন এক বেদুঈন বলল ঃ ইয়া রাসূলাল্লাহ তা হলে যে উট 


চিকিৎসা ৩০৩ 


পাল মরুভূমিতে থাকে, 'হরিণের ন্যায় তা সুস্থ ও সবল হয়। এ উট পালের মধ্যে একটি চর্মরোগ 
বিশিষ্ট উট মিশে মিশে সবগুলোকে চর্মরোগগ্রস্থ করে ফেলে (এরূপ কেন হয়)? রাসূলুল্লাহ্‌ সন 
বললেন ঃ তবে প্রথম উটটির মধ্যে কে এ রোগ সংক্রমণ করেছিল? 

আবূ সালামা (রা) থেকে বর্ণিত। তিনি আবূ হুরায়রা (রা)-কে বলতে শুনেছেন নবী 
সজল বলেছেন £ কেউ যেন কখনও রোগাক্রান্ত উট সুস্থ উটের সাথে না রাখে । আর আবু হুরায়রা 
(রা) প্রথম হাদীস অস্বীকার করেন | আমরা বললাম £ আপনি কি ১-৮ ) হাদীস বর্ণনা করেন নি? 
এ সময় তিনি হাবৃশী ভাষায় কি যেন বললেন । আবু সালামা (র) বলেন £ আমি আবূ হুরায়রা (রা) 
কে এ হাদীসটি ভিন্ন অন্য. কোন হাদীস ভুলে যেতে দেখিনি । 

৬১০৩ ১ ৫৫০ 
টড গা 
3০১25522755 

39938200০2৬ ৬৯৪ ও (0 ৩৭ Eb ২) ৬৩ 
[৫৩৫৯] 'সাঈদ ইব্‌ন 'উফায়র র)...... ‘আবদুল্লাহ্‌ ইবন “উমর (রো) থেকে বর্ণিত তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ সকলই বলেছেন £ রোগে কোন সংক্রমণ নেই, শুভ-অশুভ বলতে কিছু নেই, অশুভ কেবল 
নারী, ঘোড়া ও ঘর এ তিন জিনিসের মধ্যেই হতে পারে। 
০১৮০ এ ও ২ সা শিস UG GD ০ পল এস ১০০ ৮ এল জা 
০১০ ৮৮৬ সে তে তি 2৩৯5০ 3 OES 0750 3 05225 পঠ 
৬ Ne GIA IG ভ৯ ০০) * ৩০০৮৮২১1১১১ ও 93 Hl ০০ ০ 


s 
৩০4 ্্ Ed 2 


2১ ১১৪৮১ TE CANA 
55 ৬571 Ll Jw JUD ৪৪১৮ FY ০30 0 ০০ 


- 094 ওঠ 53 জু 
[৫৩৬০] আবুল ইয়ামান (র) 25 আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ হুল -কে বলতে শুনেছি £ (রোগে) কোন সংক্রমণ নেই । আবূ সালামা ইবৃন ‘আবদুর 
রহমান বলেন, আমি আবু হুরায়রা (রা) থেকে শুনেছি, নবী হুল বলেছেন $ রোগাক্রান্ত উট সুস্থ 
উটের মধ্যে মিশাবেনা। যুহ্রী সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ শট বলেছেন £ (রোগে) সংক্রমণ নেই । তখন এক বেদুঈন দাড়িয়ে বলল ঃ এ ব্যাপারে 


৩০৪ বুখারী শরীফ 


অপনার কি মত যে, হরিণের ন্যায় সুস্থ উট প্রান্তরে থাকে । পরে কোন চর্মরোগণ্রস্থ উট এদের সাথে 
মিশে সবগুলো চর্মরোগে আক্রান্ত করে । তখন নবী জগ বললেন £ তা যদি হয় তবে প্রথমটিকে কে 
রোগাক্রান্ত করেছিল? 


১65৩ ০ ৩৩ B55 এজ 02 (৬ ০৩ ৮ ৬০৮ Ge CAT 
৮8935 ৮412+ ৮৯52 Ee 35 555 3 IU Hh fh ও এ ০৯৮০৩ 
হত হর Ie 
[৫৩৬১] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার রে)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
লুক বলেছেন £ (রোগের মধ্যে) কোন সংক্রমণ নেই এবং শুভ-অশুভ নেই আর আমার নিকট 
‘ফাল’ পছন্দীয়। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন £ ‘ফাল’ কী? তিনি বললেন ঃ উত্তম কথা । 
815 2০৬১555859১ He পেত তর তন GON vn 
২৩২৬. পরিচ্ছেদ £ নবী সু -কে বিষ পান করানো প্রসঙ্গে উর্ওয়া রে) বর্ণনা করেছেন "আয়েশা 
(রা) থেকে, তিনি নবী এল থেকে 


৮০৩৩৩ বর ০ পে Ase ১৩ 59০05 5 ৩০ ঘা এগ 

০ 5 বির পিএ ke be edie - ee & পপ 
৮ 2৬ ৩৬ ০4175 He 8:05 05 7০2 ৪ ই 31070 ০ পু 
2. রে রে PAILS ১৮৮52825528 IEE 


মা ENE ES 


Sof itty % BIH IE ph AVA 9৬০ j 


টি 


(১৩০ ০৫0৯ এ । ০০59 Ciao 1 OW ৪8 2841 0৮১১ J 
BUS অভ Cs IES এ) cpr li এ A NGS ৫ ক IC এ পদ ৩৪ 


পারত SG, re 


35১0৮2০৪581 € ০৩04 BH IL IG এ 
ETE EE AE HIT 
1৩ € Ln ৯2৬ 5 1500 ০৮19 ৫45৮8 | ৮০৮ ৮৮ ৪১০ 


2 es 
৪ 


ES ১19 ৩৬৮  ভ$ এ. ০১০ 5 ৫ ৩১১ ৩৮৫০ 5৩৩ দানি 


চা 


-৮৮41 ৪ 


চিকিৎসা ৩০৫ 


[৫৩৬২] কুতায়বা (র)...... আবৃ হুরায়রা রো) থেকে বর্ণিত । তিনি বলেন, খায়বার যখন বিজয় 
হয়, তখন রাসূলুল্লাহ্‌ সরল -এর নিকট হাদীয়া স্বরূপ একটি (ভুনা) বক্রী প্রেরিত হয়। এর 
মধ্যে ছিল বিষ । তখন রাসূলুল্লাহ সকল বলেন £ এখানে যত ইয়াহুদী আছে আমার কাছে তাদের 
জমায়েত কর । তার কাছে সবাইকে জমায়েত করা হলো । রাসূলুল্লাহ্‌ কুল তাদের সম্বোধন করে 
বললেন £ আমি তোমাদের নিকট একটি বিষয়ে জানতে চাই, তোমরা কি সে বিষয়ে আমাকে 
সত্য কথা বলবে? তারা বললো ঃ হা, হে আবুল কাসিম । রাসূলুল্লাহ্‌ হল বললেন £ তোমাদের 
পিতা কে? তারা বললো ঃ আমাদের পিতা অমুক । রাসূলুল্লাহ্‌ শুর বললেন £ তোমরা মিথ্যে 
বলেছ বরং তোমাদের পিতা অমুক । তারা বললো £ আপনি সত্য বলেছেন ও সঠিক বলেছেন। 
এরপর তিনি বললেন ঃ আমি যদি তোমাদের নিকট আর একটি প্রশ্ন করি, তা হলে কি তোমরা 
সে ব্যাপারে আমাকে সত্য কথা বলবে? তারা বললো ঃ হা, হে আবুল কাসিম যদি আমরা মিথ্যে 
বলি তবে তো আপনি আমাদের মিথ্যা জেনে ফেলবেন, যেমনিভাবে জেনেছেন আমাদের পিতার 
ব্যাপারে । তখন রাসূলুল্লাহ্‌ হল তাদের বললেন $ জাহান্নামী কারা? তারা বললো £ আমরা 
সেখানে অল্প দিনের জন্যে থাকবো । তারপর আপনারা আমাদের স্থলাভিষিক্ত হবেন। 
রাসূলুল্লাহ্‌ লু বললেন £ তোমরাই সেখানে লাঞ্ছিত হয়ে থাকো । আল্লাহ্র কসম! আমরা 
কখনও সেখানে তোমাদের স্থলাভিষিক্ত হবো না। এরপর রাসূলুল্লাহ্‌ শট তাদের বললেন £ 
আমি যদি তোমাদের কাছে আর একটি বিষয়ে প্রশ্ন করি, তবে কি তোমরা সে ব্যাপারে আমার 
কাছে সত্য কথা বলবে? তারা বললো $ হা । তখন তিনি বললেন £ তোমরা কি এ বক্রীর মধ্যে 
বিষ মিশ্রিত করেছ। তারা বলদ ঃ হা' তিনি বললেন ঃ কিসে তোমাদের এ কাজে উদ্বুদ্ধ 
করেছে? তারা বললো ঃ আমরা চেয়েছি, যদি আপনি (নবুওয়াতের দাবীতে) মিথ্যাবাদী হন, 
তবে আমরা আপনার থেকে মুক্তি পেয়ে যাব। আর যদি আপনি (সত্য) নবী হন, তবে এ বিষ 
আপনার কোন ক্ষতি করতে পারবে না। 


৬০0) এ ১৬৭ 3 এ ৪3203 pt ০০7০ ও. ৬ 
২৩২৭. পরিচ্ছেদ £ বিষ পান করা, বিষ দ্বারা চিকিৎসা করা, মারাত্মক কিছু দ্বারা চিকিৎসা করা 
যাতে মারা যাওয়ার আশংকা রয়েছে এবং হারাম বস্তু দ্বারা চিকিৎসা করা 


্ র্‌ £ Iz রি ৪ পৃ Ac না ৬০ ৬৩ or 724, ৰ 
SLE Lk (লে ৬০০ 2 UG ES 0] 2 0 des ৩৩৬ [চান] 
০ ০৯ GE nL BE প 22 ৩ প এটা ৪ 2525 টি প্রা রি উপ 
৩ ৬১০ ৩৮ এ ৪ তা ০৮ 2 এ ৮৮7 807৯ 1৪2৮ ৮০৭ 905১ ০ ৭৪ 
ঠ ॥ চরে 5 AA প 062 গর SEL LT ie 
সপ লিলি ৩9 রা রন 2 ছি 50225 
iE রি rf দে তত ক টি, ce. 6 22252 
Ld 03 ০55 A ps le YE: পেস ০৩ 2 ০৩ ON কি শি 5 
তে তে ৫228 tue ততো 7: 25 প 2154 8৮6 ৩৫ ০৩৬০ 
০1511৮82917 1-00 ক্স 00 dak 5 (0 ০১৪ 4০৬০০৯১০০২০ 
৮ 66 


৩৯- 


৩০৬ বুখারী শরীফ 


[৫৩৬৩] “আবদুল্লাহ্‌ ইব্‌ন ‘আবদুল ওহাব (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী জুল বলেছেন ৫ যে ব্যক্তি পাহাড়ের উপর থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করে, সে 
জাহান্নামের আগুনে পুড়বে, চিরদিন সে জাহান্নামের মধ্যে অনুরূপভাবে লাফিয়ে পড়তে থাকবে । যে 
ব্যক্তি বিষপান করে আত্মহত্যা করবে, তার বিষ জাহান্নামের আগুনের মধ্যে তার হাতে থাকবে, 
চিরকাল সে জাহান্নামের মধ্যে তা পান করতে থাকবে । যে ব্যক্তি লোহার আঘাতে আত্মহত্যা করবে, 
জাহান্নামের আগুনের মধ্যে সে লোহা তার হাতে থাকবে, চিরকাল সে তা দ্বারা নিজের পেটে আঘাত 
করতে থাকবে । 


9৮৮1৩ ৮৯৩ Ly ৩ ৮০৮ রি সা এ 2১৮ UE ২০৯০ ৪০৬ [ont 


পপর ES ss) aL সিরা Fant SES fs eo 201 
5 শেপ el ও U4 HE ১১ পপ এ১% জা Ao UB সপ ০: ৮৮৬ 


পাও পল পি: 589০510০62৩ 

সা ৩ শিপ (3০1 DOS ০০৯ শি Sms 
[৫৩৬৪] মুহাম্মদ (র)...... সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সু -কে বলতে 
শুনেছি ঃ যে ব্যক্তি সকাল বেলা সাতটি আজ্ওয়া খুরমা খেয়ে নিবে, তাকে সে দিন কোন বিষ অথবা 
যাদু ক্ষতি করতে পারবে না। 

SHS Sf OU NYA 

২৩২৮. পরিচ্ছেদ £ গাধীর দুধ | 
উল 5৯ ছু তা জহি 83 পা ভপ225% 5০০ eo 16 
০ IPI ০5১ জা ০৮ EPI ০ ০৬৬ ৩ এপস of SB A 3০৩৮ [oro | 


পা 


UG x ০০0৮ ৮৩ ও১ YS 16558 চৈ এ ৩৩ 2 2 ০ ৮ 2২৮ হু 9 


US ৮৩১৮০৪০৪৮0৩ ১০১3১ * (৩ তি এ ৬১৮ 
৫5. 5365১ এস ০:52 9580 3৫ ৮০ 05 5 ০ 
HT, ৩ ১৬ এষা ১ EG CL ০৬ 9১7 93 ৬ OIE OL 
CE IG ০059৮ এ ce 5) দে ভও ০ এ ০১ ৬৮৭ ১ 
JS IEE ot HAIL তে পন জেলা পুর BEAN পর ০০ 

এ 
[৫৩৬৫] 'আবদুর্াহ্‌ ইবন মুহাম্মদ (র)...... আবু ছা'লাবা খুশানী রো) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 
রাসূলুল্লাহ্‌ জহুর সর্বপ্রকার নখরবিশিষ্ট হিংস্র জন্তু খেতে নিষেধ করেছেন । যুহরী (র) বলেন, আমি 
সিরিয়ায় চলে আসা পর্যন্ত এ হাদীস শুনি নাই । লায়স বাড়িয়ে বলেছেন যে, ইউনুস (র) ইব্‌ন শিহাব 


চিকিৎসা - ৩০৭ 


(র) থেকে আমার নিকট বর্ণনা করেছেন, তিনি বলেছেন যে, আমি এ হাদীসের বর্ণনাকারী (আবূ 
ইদ্রীস)-কে জিজ্ঞাসা করেছি যে, গাধীর দুধ, হিংস্র প্রাণীর পিত্তরস এবং উটের পেশাব পান করা বা 
তা দিয়ে ওযু করা জায়েয কি না? তিনি বলেছেন ঃ পূর্বেকার মুসলিমগণ উটের পেশাব দ্বারা 
চিকিৎসার কাজ করতেন এবং একে তারা কোন পাপ মনে করতেন না । আর গাধীর দুধ সম্পর্কে 
কথা হলো ঃ গাধার গোস্ত খাওয়ার নিষেধ বাণী আমাদের কাছে পৌছেছে, কিন্তু তার দুধ সম্পর্কে 
আদেশ বা নিষেধ কোনটিই আমাদের কাছে পৌছেনি। আর হিংস্র প্রাণীর পিত্তরস সম্পর্কে ইবৃন 
শিহাব (র) আবূ ইদ্রীস খাওলানী (রা) থেকে বর্ণনা করেন যে রাসূলুল্লাহ্‌ ক্র সর্বপ্রকার নখর 
বিশিষ্ট হিংস্র প্রাণী খেতে নিষেধ করেছেন। 
| jG Nd Sy By ৫ এটা ৭ 
২৩২৯. পরিচ্ছেদ £ কোন পাত্রে যখন মাছি পড়ে 


প নি bi ie METS A তি ee fe ee ০ 70 ০ ৮৫5 e 
8.4 তত ৪৮ পন ES PT SE A গঞ ৬ সি টি ০৬75৫ 28 
ENG 3৮৩5 সপে সপ ও ০৮ ad AS ৬ SITU) ও UY 


— ₹1১ 


[৫৩৬৬] কুতায়বা রে)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সর বলেছেনঃ 
যখন তোমাদের কারও কোন খাবার পাত্রে মাছি পড়ে, তখন তাকে সম্পূর্ণভাবে ডুবিয়ে দিবে, তারপরে 
ফেলে দিবে । কারণ, তার এক ডানায় থাকে শিফা, আর অন্য ডানায় থাকে রোগ জীবানু । 


০০৫ 
পোশাক-পরিচ্ছদ অধ্যায় 


০৫০৬ 
পোশাক- পরিচ্ছদ অধ্যায় 


88৮ 70। 0৩3 ৪১৪ তক জা > ৩১ : Sd 0 ৮৫. ধা, 
৩5১০৩ ৫ 38 Hips Sy Nl Fh তে BLS 9 224) 95 
gs Hf Ie EH ৬৪৬৮০ ৩৬ 6 29 ৩৪ 
২৩৩০. পরিচ্ছেদ ঃ মহান আল্লাহ্র বাণী £ বল, আল্লাহ্‌ স্বীয় বান্দাদিগের জন্য যে সব শোভার বস্তু 
সৃষ্টি করেছেন তা নিষেধ করেছে কে? নবী লুই বলেছেন £ তোমরা খাও, পান কর, পরিধান কর 
এবং দান কর, তবে অপচয় ও অহংকার পরিহার করো । ইব্‌ন ‘আব্বাস (রা) বলেছেন, যা ইচ্ছা 
খাও, যা ইচ্ছা পরিধান কর, যতক্ষণ না দু'টো জিনিস তোমাকে বিভ্রান্ত করে - অপব্যয় ও অহং 


EOE তৈতিল 4৪ ৪০৭ ৩৮ [আন 
Hy FS 23 IG ক 45 HCE di ৩০ PE চা ৮৮ ১৮4 


-০১৩০ 


[৫৩৬৭] ইসমা'ঈল (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ সু বলেছেনঃ 
আল্লাহ্‌ সে ব্যক্তির দিকে (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না, যে অহংকারের সাথে তার (পরিধেয়) 
পোশাক টেনে চলে । 


৯১৩৯ 0৮ 09) ত্ PU YN 
২৩৩১. পরিচ্ছেদ £ যে ব্যক্তি বিনা অহংকারে তার লুঙ্গি ঝুলিয়ে চলে 
MAE MCLEE ০৮৮ io ৮০ ৪৫৬ Cy ৮ ৮৬০০ [শালা 


IEC 281 ও) ০৪৫ ০৯৩০ Ly 2 5 U6 EDF 46 4 ৯০ He 


৩১২ বুখারী শরীফ 


৮5 75 BM si ৬ এ ও 04) UAH IG 

| ২০৯৬০ 2০ চি এ উল 
[2৩৬৮] আহ্মাদ ইবন ইউনুস রে)...... সালিম তার পিতা (রা) থেকে বর্ণনা করেন যে, নবী দর 
বলেছেন ঃ যে ব্যক্তি অহংকারের সাথে নিজের পোশাক ঝুলিয়ে চলবে, আল্লাহ্‌ তার প্রতি (রহমতের) 
দৃষ্টি দিবেন না কিয়ামতের দিন। তখন আবূ বকর (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আমার লুঙ্গির 
এক পাশ ঝুলে থাকে, যদি আমি তাতে গিরা না দেই । নবী সু বললেন ঃ তুমি তাদের অন্তর্ভুক্ত 
নও, যারা অহংকার করে এরূপ করে। 


8 এ ০০ ০০০৯ ০৫ পে ৩ ৬০৪ ২৩০ ৮০৮৮ LS 2০ ৮০ 
৯ ভা ১৮০৫১ ORO ৮5 
০৫ 6 Ll A 845) cE এ US hd 95 পি ০৫ ol 


GE এ Bi 1 las এ Ge SD 9 di oT 
[৫৩৬৯] মুহাম্মদ (র)...... আবূ বাক্রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমরা নবী হল -এর 
নিকট ছিলাম, এমন সময় সূর্যগ্রহণ আরম্ভ হয় । তখন তিনি ব্যস্ত হয়ে দাড়ালেন এবং কাপড় টেনে 
টেনে মসজিদে গিয়ে পৌছলেন। লোকজন জমায়েত হলো। তিনি দু’ রাক'আত সালাত আদায় 
করলেন। তখন সূর্য উজ্জ্বল হয়ে গেল। এরপর আমাদের দিকে ফিরে বললেন £ চন্দ্র ও সূর্য আল্লাহ্‌র 
নিদর্শনসমূহের মধ্যে দু'টি নিদর্শন, যখন তোমরা এতে কোন কিছু হতে দেখ, তখন সালাত আদায় 
করবে এবং আল্লাহ্র কাছে দু'আ করতে থাকবে, যতক্ষণ না তা উজ্জ্বল হয়ে যায়। 


০০ 5 সক শু, তত 
২৩৩২. পরিচ্ছেদ £ কাপড়ের. মধ্যে জড়িয়ে থাকা | 
৮708১ ৩ মি) পতি A ডিও ৮ ০০৭৫ শর [TY 
সিন ৪9130565500 গজ ২% শি এও os শ্রী of Le SS 
০490 rd ০03 ৪০ শে sl ০০০ ০০1১০ 2৮ ০০ 4841 Jy 


প 
errr br EX 


- 2] ৭১3 LYS ১০০৪ 
[৫৩৭০] ইসহাক রে)...... আবু জুহায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বিলাল (রা) কে 
দেখলাম, তিনি একটি বর্শা নিয়ে এসেছেন এবং তা মাটিতে পুঁতে দিলেন । তারপর সালাতের 
ইকামত দিলেন । তখন রাসূলুল্লাহ্‌ লুট কে দেখলাম, একটি 'হুল্লা"র দুটি চাদরের মধ্যে নিজেকে 


পোশাক-পরিচ্ছদ ৩১৩ 


জড়িয়ে বের হয়ে আসলেন এবং বর্শার দিকে ফিরে দু" রাক'আত সালাত আদায় করলেন । আর 
মানুষ ও পশুকে দেখলাম, তারা তার সামনে দিয়ে এবং বর্শার পিছন দিয়ে গমন করছে। 


১৫ ওই 9 ০৫ ৩ Jil UN. ৪০৪ 
২৩৩৩. পরিচ্ছেদ ঃ টাখনুর নীচে যা থাকবে তা জাহান্নামে যাবে 
CE ALE প্রতি se Ase পে Ly Rs oo শু ৩০ গে ৩ [rv 
এ JAC IG HD ০৪ LE ও। ৪৮০ 2৮ 
তেলে করিত আবূ হুরায়রা (র.) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সই বলেছেন ঃ 
8545459 সে পরিমাণ জাহান্নামে যাবে৷ 


১৩৯ 02 2 2 ১ ৩৫. 4 
২৩৩৪. পরিচ্ছেদ £ যে ব্যক্তি অহংকারের সাথে কাপড় ঝুলিয়ে পরে 
৪:12 (গা ০৮ 07০81 ০০ NY এ LE 91051720802 & ১ ৩০৬ [লাগ] 
- hs URE LD ey fb hs IN dh J ৩ 
[৫৩৭২] ‘আব্দুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ 
সই বলেছেন £ আল্লাহ্‌ কিয়ামতের দিন সে ব্যক্তির দিকে (রহমতের) দৃষ্টি দিবেন না, যে ব্যক্তি 
অহংকারবশে ইযার ঝুলিয়ে পরে । 


পা edd প 222 


JS ০১ 28 এ ভেদ IU by ৫০ 22 ৫৮ সে ৩০ [লন 


০০ HES 2% 28 ৪ ৬ 4৩৮০ UG লে এ 9৩ 
DUD CY AIS ৮ x ঞ। 
[৫৩৭৩] আদাম (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ঈ বলেছেনঃ 
অথবা আবূল কাসিম বলেছেন ঃ এক ব্যক্তি চিত্তাকর্ষক জোড়া কাপড় পরে চুল আঁচড়াতে 
আঁচড়াতে পথ চলছিল; হঠাৎ আল্লাহ্‌ তাকে মাটির নীচে ধ্বসিয়ে দেন। কিয়ামত পর্যন্ত সে এভাবে 
ধ্বসে যেতে থাকবে । | 
RE CE ৩2৩ [orve 


৮৯9৯০ ও 5H 4৮০ ও বি off এও 351117৬5৮৫৯ 


পণ জা 
rz ces 


503 EAI ০৫ Sy এব * 2253 Cr / ৮০৬ ৪ এল % ৪০৮৮ 
SAB ০০ 2B er, 


৩১৪ বুখারী শরীফ 


[৫৩৭৪] সাঈদ ইব্‌ন 'উফায়র (র).....“আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ্‌ শুর বলেছেনঃ 
এক ব্যক্তি তার লুঙ্গি পায়ের গৌড়ালীর নীচে ঝুলিয়ে পথ চলছিল । এমন সময় তাকে মাটির নীচে 
ধৃসিয়ে দেওয়া হয়। কিয়ামত পর্যন্ত সে মাটির নীচে ধ্বসে যেতে থাকবে । ইউনুস, যুহরী থেকে এ 
হাদীস অনুরূপ বর্ণনা করেছেন । কিন্তু শুআয়ব একে মারফূ হিসাবে যুহরী থেকে বর্ণনা করেন নি। 


৪৪ ০ ০:88 ৮5871 HE 103 ৪7 পে ০ 2০৪৬০ ৪৮5 25০ 
০2০৯ ৮৮৬৪2 উপ Lx ডা ৯১ ৬১৬ পভ ও ৪ ৬৭ [oro |] 
৮৮8৮০ এ ৮ 5 ০১5 A ELLA 2 ১ ০1০05 IGN 

-০১৯০ % ভান 
[৫৩৭৫] “আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... জারীর ইব্‌ন যায়েদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমি সালিম ইব্‌ন “আবদুল্লাহ্‌ ইব্ন উমরের সাথে তার ঘরের দরজায় ছিলাম, তখন তিনি বলেন, 
মিনি মানলো বলতে রথ; তিনি নবী কৰ -কে অনুরূপ বলতে শুনেছেন । 


৮১৩৩ ৮০৬ CE ৩৩ খু ৩৫০ ঘি ৬ ৪) ৮5৪০ [লি 
4: ৮০ JES 3০ ১০:৯৮ a ১ SUS এ LAE SH ICI Py 

sb Pasa লা ১৪৫5: ১5 পু 82827585558 8538 ক 
BA oS es Uf চস FB 4৮72 ৩৩ এ OEE So) PE চা এ 


তলার 


55655717251 ০০ 
ঠে 5১১ ৩৪5১৯ উল) OF ০৩ 27০6 ৯ ৬৪ ৬ এ০১ Fl ৪০ 
MES ভা তত ও এ ০০40 হি ৩ এ LE * ০ ০৮০০ 


2c LG oor cree 


4p ০৮ ০০৬ চাও ০ PE ০৮ ০৪ 
[৫৩৭৬] মাতার ইব্‌ন ফাযূল (র)...... শু'বা রে) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মাহারিব ইব্‌ন 
দিসারের সাথে অশ্ব পৃষ্ঠে থাকা অবস্থায় সাক্ষাত করলাম । তখন তিনি বিচারালয়ের দিকে যাচ্ছিলেন, 
আমি তাকে এ হাদীসটি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি আমাকে বললেন, আমি আবদুল্লাহ্‌ ইব্‌ন 
“উমর (রা)কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ হুর বলেছেন £ যে ব্যক্তি অহংকার বশে কাপড় ঝুলিয়ে 
পরবে, তার দিকে আল্লাহ্‌ কিয়ামতের দিনে তাকাবেন না। আমি বললাম ঃ “আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমর 
(রা) কি ইযারের উল্লেখ করেছেন? তিনি বললেন ঃ তিনি ইযার বা কামিস কোনটিই নির্দিষ্ট করে 
বলেন নি। জাবালা ইব্‌ন সুহায়ম, যায়েদ ইব্‌ন আসলাম ও যায়েদ ইব্‌ন আবদুল্লাহ্‌ ইব্‌ন উমরের 
সুত্রে নবী শুর থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আর লায়স, মূসা ইব্‌ন “উকবা ও “উমর ইব্‌ন 
মুহাম্মদ, নাফি (র)-এর সূত্রে বর্ণনা করেছেন এবং কুদামা ইব্‌ন মূসা সালিম (র) এর সূত্রে ইব্‌ন 
“উমর (রা) থেকে এবং তিনি নবী জুট থেকে 4১, বর্ণনা করেছেন। 


পোশাক-পরিচ্ছদ ৩১৫ 


গা ০: Br) ১৫৮ ০০০ জা পিঠা ১৪ ৮ eg 0081 ভাত তা পাও 
Le ৫৩1 পা ০৪ ৩ 9৫ ০% 8১45১ oi 
২৩৩৫, পরিচ্ছেদ ৪ ঝালরুক্ত ইযার ৷ যুহ্রী, আবূ বক্র ইবন মুহাম্মদ, হামযা ইবন আবু উসায়দ 


ও মু'আবিয়া ইব্‌ন “আবদুল্লাহ্‌ ইবৃন জা'ফর (ো.) থেকে বর্ণিত আছে যে, তারা ঝালরযুক্ত 
857 


»_ 7০ AD ই (5০৮1 ৮০৯০) ০ ভ UST ০৩০ সা ৬০০০ 

ক ঠ 5? ০ ত 585০ চার রি ৫ প্র ও পা 9৫ 5 io Hl ০ 

SNE মি 2) শি ৮7৪) ৪৩০ ঠা ও গজ IU পু 035 er এআ ৬৮০ 
824 TLS LB GE ০2 +z ৯৫587 Sd লও নি ৯৮818. 
৮ ne PU 


20 


2 1১০৮৮ ভিসন 
৬68 ০৮০০ LLU 49১ ১৩ HE এস ১৮১ Np সর ৩০ ০৬ জনা 2 € 
৩১৭ এ ও ৪3০ Ward NANG US He নি দি 


2 


EE BL SS pe 
[৫৩৭৭] আবুল ইয়ামন (র)...... নবী জ্্্র -এর সহধর্মিণী ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একদা রিফা‘আ কুরাযির স্ত্রী রাসূলুল্লাহ্‌ সুর -এর নিকট আসলো । এ সময় আমি উপবিষ্ট 
ছিলাম এবং আবূ বক্র (রো) তার কাছে ছিলেন। স্ত্রীলোকটি বলল ঃ হে আল্লাহ্‌র রাসূল! আমি 
রিফা'আর অধীনে (বিবাহ বন্ধনে) ছিলাম । তিনি আমাকে তালাক দেন এবং তালাক চূড়ান্তভাবে 
(তিন তালাক) দেন এরপর আমি “আবদুর রহমান ইব্‌ন যুবায়েরকে বিবাহ করি । কিন্তু আল্লাহ্‌র 
কসম, ইয়া রাসূলাল্লাহ্‌! তার সাথে কাপড়ের ঝালরের ন্যায় ছাড়া কিছুই নেই । এ কথা বলার সময় 
স্ত্রীলোকটি তার চাদরের আচল ধরে দেখায় ৷ খালিদ ইব্‌ন সা'ইদ যাকে (ভিতরে যাওয়ার) অনুমতি 
দেওয়া হয় নাই, দরজার কাছে থেকে স্ত্রীলোকটির কথা শোনেন। আয়েশা (রা) বলেন, তখন খালিদ 
বলল ঃ হে আবূ বক্র! এ মহিলাটি রাসূলুল্লাহ্‌ জু -এর সামনে জোরে জোরে যে কথা বলছে, তা থেকে 
কেন আপনি তাকে বাধা দিচ্ছেন না? আল্লাহ্‌র কসম! রাসূলুল্লাহ্‌ শর্ত কেবল মুচকি হাসলেন। 
এরপর রাসূলুল্লাহ্‌ রর স্ত্রীলোকটিকে বললেন ঃ মনে হয় তুমি রিফা'আর কাছে ফিরে যেতে যাও । 
তা হয় না, সে তোমার মধু আস্বাদন করবে এবং তুমি তার মধু আস্বাদন করবে । পরবর্তী সময় 
থেকে এটা বিধানে পরিণত হয়ে যায়। 


৩১৬ বুখারী শরীফ - 


% dl) trl ie ৮ 08) IU পন 
২৩৩৬. পরিচ্ছেদ £ চাদর পরিধান করা । আনাস (রা) বলেন ঃ এক বেদুঈন নবী লু -এর 
চাদর টেনে ধরেছিল 


৬০559 টি 8 2205 পি ৫ 
১১০৬ ৩ 6 ৪০ GAD ০০ ৮৫ ৪৮ Br এ ৪ ০০ এ [লা 


পা পার্জ dr dered 3 


AIG i 8 ক BS ০৪ 25 do oo OF MGT পুতে শত 

- 8 yb ১3৫০৬ ৮১৮ 28 এস EH এত ৪১৬ 003 এ; 22) 
[৫৩৭৮] 'আবদান রে)...... হুসায়ন ইব্‌ন “আলী রো) থেকে বর্নিত। ‘আলী (রা) বলেন, নবী 
লুল তার চাদর আনতে বললেন । তিনি তা পরিধান করেন, এরপর হেঁটে চললেন । আমি ও যায়েদ 


ইব্‌ন হারিসা তার পিছনে চললাম। শেষে তিনি একটি ঘরের কাছে আসেন, যে ঘরে হামযা (রা) 
ছিলেন । তিনি অনুমতি চাইলে তারা তাদের অনুমতি দিলেন । 


১৯ ৮০৪1 BL: US ০৮ ঘি এত di 4) asd ৮৫ OU. YYYV 

1০4 ০৫ ৪483 ৬০১৮৪ 
২৩৩৭. পরিচ্ছেদ £ জামা পরিধান করা । মহান আল্লাহ্র বাণী £ ইউসুফ (আ)-এর ঘটনা £ 
“তোমরা আমার এ জামাটি নিয়ে যাও এবং আমার পিতার মুখমন্ডলের উপর রেখে দিও । তিনি 


দৃষ্টিশক্তি ফিরে পাবেন” 
জা oN Ed “2 ৬ « £ ৪ RE ERB পতি ৪ ঠ ০৪০৫ পত ৫ 
১1৮46 ঞ। ৬০ ৮৯০৪ ০৬ ০৮ ঠা ৩৮ ৯৩৮ ৬ শি ৪০ [জে 
IOAN BIG ৫০৪ 0৮100 Cd I ৬ ৩৩ ১৬১ 
১৯৭৯ 5 তি TES TON ০১2 429 3১ ০ 
- এলি ০৮ 
[৫৩৭৯] কুতায়বা রে)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি জিজ্ঞাসা করলো ঃ ইয়া 
রাসূলাল্লাহ! মুহ্রিম ব্যক্তি কী কাপড় পরিধান করবে? নবী গ্ুক্রক্র বললেন ঃ মুহ্রিম জামা, পায়জামা, 
টুপি এবং মোজা পরবে না। তবে যদি সে জুতা সংগ্রহ করতে না পারে, তা হলে টাখনুর নীচে পর্যন্ত 
(মোজা) পরতে পারবে । 


20s পর রে কাপ পভ প55৬১:৪৬০ 
৮১ ঞ ২০০৪ ৮৬ ০ 2০১৪ ৬৪ EE LUST ০০৪ ৪ do এ এ [আন 
৮৮১১৯ 849 ও এস CN ভাত BAER পর এ ৩৩ 5৭ 


« পলা 


- ৫৮ 313 2০53 SLI 98) 0 SE ভি ES, 


পোশাক-পরিচ্ছদ ৩১৭ 


[৫৩৮০] “আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... জাবির ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন, “আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাইকে কবরে রাখার পর নবী হুক সেখানে এলেন । তিনি তার লাশ 
কবর থেকে উঠাবার নির্দেশ দিলেন। তখন লাশ কবর থেকে উঠান হলো এবং তার দু' হাটুর 
উপর রাখা হলো। তিনি তার উপর থু থু দিলেন এবং তাকে নিজের জামা পরিয়ে দিলেন। 
আল্লাহই ভাল জানেন । 


BAG LE 436 GAL 0৩ ও AE 06 সদ Lob UAT Bale ৫০০ লা] 
85550717545 HH SES EE al ih ১৩০৪৮ Ju 
969 08536 ০১০ 050 Lats ০850 এ 25 5 পু 0০০ 2 এ 
: 0295৮ 8 dE ১5156 
2৩:47 28. 2.0805. ০৪৬০ edie ec 25 ৪0০,৫০০ 2: 7০১0০: 
১১ 9১ ০১১ শি Blin ০১ 5০৫ এপাশ তে তি OL ARS ১31 শে Hal 

- LEE 590 ৩০৩ এ ০৩ 2 A জে 
সাদাকা (র)...... “আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন,যখন “আবদুল্লাহ্‌ ইব্‌ন উবাই 
মারা যায়, তখন তার ছেলে রাসূলুল্লাহ্‌ লুই -এর নিকট আসে । সে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! 
আপনার জামাটি আমাকে দিন। আমি এ দিয়ে তাকে কাফন দিব । আর তার জানাযার সালাত 
আপনি আদায় করবেন এবং তার জন্য ইস্তিগফার করবেন । তিনি নিজের জামাটি তাকে দিয়ে দেন 
এবং বলেন যে, তুমি (কাফন পরানোর কাজ) সেরে ফেলে আমাকে সংবাদ দিবে । তারপর তিনি 
(কাফন পরানোর কাজ সেরে তাকে সংবাদ দিলেন) নবী ক্রু তার জানাযার সালাত আদায় করতে 
এলেন। “উমর (রা) তাকে টেনে ধরে বললেন £ আল্লাহ্‌ কি আপনাকে মুনাফিকদের (জানাযার) 
সালাত আদায় করতে নিষেধ করেন নি? তিনি এ আয়াতটি পড়লেন ঃ “তুমি ওদের জন্য ক্ষমা 
প্রার্থনা কর অথবা ওদের জন্য ক্ষমা প্রার্থনা না কর একই কথা । তুমি সত্তরবার ওদের জন্য ক্ষমা 
প্রার্থনা করলেও আল্লাহ্‌ ওদের কখনই ক্ষমা করবেন না তখন নাযিল হয় £ ওদের মধ্যে কারও মৃত্যু 
হলে তুমি কখনও ওদের জন্য জানাযার সালাত আদায় করবে না। এরপর থেকে তিনি তাদের 
জানাযার সালাত আদায় করা বর্জন করেন।”১ 


০) ১১৫০০] ১৫৪ 1০ ০০৪] ভাত AU পাও 
২৩৩৮. পরিচ্ছেদ £ মাথা বের করার জন্য জামা ও অন্য পোশাকের বুকের অংশ ফাক রাখা 


Ld 
প্‌ 


৮2557472557 DEAL 0 
/ 01 SIG 2৩ 090 ০0 ৮৯৮ 4০৬ lo 


১. এ আয়াত নাযিল হবার আগ পর্যন্ত মুনাফিকদের জানাযার সালাত আদায় নবী (সা)-এর ইচ্ছাধীন ছিল এবং 
সে কারণেই তিনি জানাযায় উপস্থিত হয়েছিলেন। 


৩১৮ বুখারী শরীফ 


2 
AL JES 55৪০9 Jr ০৪ ৯ 1 ৮) ৮০৮৮ 09 5৫০ (পা ০০১৬ 
১2215 605 Cex ৫1 Leal i SAS ০৫ ৩৫ Le 
CE RE BAAR TOG ae EE od 
Ji Hd I SI UG EIA ঠা ০৩ ০৬৫ le YS ০০৬১ ৩ এ 


72237 23 3700 


৮ Sls rb UG + FY) TE 0 se ও ১ কল 
১ IH EIA এ ৩ ৩৩ ৬ খল JU) চি ES ৮৮ ১9 


-৩৫৮ 07৭1 ০৮ ৮ UU) 
[৫৩৮২] “আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... আবূ হুরায়রা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ লল্লল্ একবার কৃপণ ও দানশীল ব্যক্তিকে এমন দু'ব্যক্তির সাথে তুলনা করেন, যাদের 
পরিধানে লোহার দু'টি বর্ম আছে। তাদের দু'টি হাতই বুক ও ঘাড় পর্যন্ত পৌঁছে আছে । দানশীল 
ব্যক্তি যখন দান করে তখন তার বর্মটি এমন ভাবে প্রশস্ত হয় যে, তার পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত 
ঢেকে ফেলে এবং (শরীরের চেয়ে লম্বা হওয়ার জন্য চলার সময়) পদ চিহ্ন মুছে ফেলে । আর কৃপণ 
লোকটি যখন দান করতে ইচ্ছে করে, তখন তার বর্মটি শক্ত হয়ে যায় ও এক অংশ অন্য অংশের 
সাথে মিলে থাকে এবং প্রতিটি অংশ স্ব স্ব স্থানে থেকে যায়। আবু হুরায়রা (রা) বলেন $ আমি 
দেখলাম, রাসূলুল্লাহ্‌ ঈলুর্ তাঁর আঙ্গুল এভাবে বুকের দিক দিয়ে খোলা অংশের মধ্যে রেখে বলতে 
দেখেছি, তুমি যদি তা দেখতে (তাহলে দেখতে) যে, তিনি তা প্রশস্ত করতে চাইলেন কিন্তু তা প্রশস্ত 
হল না। ইব্‌ন তাউস তার পিতা থেকে এবং আবূ যিনাদ, আ'রাজ থেকে অনুরূপ ভাবে > বর্ণনা 
করেন। আর জা'ফর আ'রাজ-এর সূত্রে ১২৮ বর্ণনা করেছেন। হানযালা (র) বলেন £ আমি 


তাউসকে আবু হুরায়রা (রা) থেকে ১৫ বলতে শুনেছি। 

ALG ০:৫৭ ০ He dl ডান 
রা 7 ডাকত HELE 
ti HS SS 306 st 35005 05 Sys 28০ 06 24০ 
৯৫ ৮১৪ 2505 উর দেখ ভিড সে পু ভে এ পর 


পোশাক-পরিচ্ছদ ৩১৯ 


এ ১৮7 শি এছ রন SS SA EPG ০৯০ ও SF ty Ss 


[৫৩৮৩] কায়স ইব্‌ন হাফ্স (র)...... মুগীরা ইবৃন শু“বা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, (তাবুক 
যুদ্ধের সময়) নবী ল্ললু্র প্রাকৃতিক প্রয়োজনে বাইরে যান এবং তারপর ফিরে আসেন ৷ আমি তার 
নিকট পানি নিয়ে পৌছি। তিনি অযূ করেন । তখন তার পরিধানে শাম দেশীয় (সিরিয়ার) জোববা 
ছিল। তিনি কুলী করেন, নাক পরিষ্কার করেন এবং তার মুখমন্ডল ধৌত করেন৷ এরপর তিনি 
আস্তিন থেকে দু'হাত বের করতে থাকেন, কিন্তু আস্তিন দু'টি ছিল সংকীর্ণ, তাই তিনি হাত দু'খানি 
জামার নীচ দিয়ে বের করে উভয় হাত ধৌত করেন। এরপর মাথা মসেহ করেন এবং মোজার 
উপর মসেহ করেন। 


57৮1 ও SPELT আছ, 
২৩৪০. পরিচ্ছেদ ঃ যুদ্ধের সময় পশমী জামা পরিধান করা 
X sec ces! ees es oi TEED LE ০৫2 ০ ৪০ ৩:০৮ 156. ০ 
4 2) হা ৩৪ 5৮8০ op ৪১৮৮ UF GE ০৪ ৪৫৮০ ৩০৬ পিএ পা ৩০125] 
র্‌ 9% i রত পিএ তত র্ ক 22 ৪৫ ৪৬০ 
০ 07 ১ ০৯ 53 ৫ ০০ এন ৩৬৪ AL ও এও 5 উ AML CS এও 


Ba রি রতি ৪.5 6৮27৫ EE 5 ৯৪ 2-০৪6, 6 গত os oS লি ্ রঃ 
৮3 Jo 559১9। ০ ০৪৮০ গজ © JUN GF SNS ৬ ৮০৯৯ 90 


পাঠক ce 8 2 


5৪ পি ঞজ শি ৬ চা পি ৮৬6 EI ৪ টি ৪৫৮ ৯:৮7 
এপ tp Ler Pl > Ge 9১১০০ ০18৮25৩5০১০ UF ধস এল) 453 
be ৮ ৪৫ সর জাতি পাতি Pe রা রি রিয়ার £০ টি 8৮117 Tia GE 5 2 
(৫০৭ Sb ৮৪৪১ এ এ E FY ple এডি Ee ০9195 19 উস 


[৫৩৮৪] আবু নু'আইম (রো)...... মুগীরা ইব্‌ন শু“বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি (তাবৃক) 
সফরে এক রাত্রে নবী লহ -এর সঙ্গে ছিলাম । তিনি বললেন £ তোমার সাথে পানি আছে কি? আমি 
বললাম £ হা । তখন তিনি বাহন থেকে নামলেন এবং হেঁটে যেতে লাগলেন । তিনি এতদূর গেলেন 
যে, রাতের আধারে আমার থেকে অদৃশ্য হয়ে পড়লেন। তারপর তিনি ফিরে এলেন। আমি পাত্র 
থেকে তার (অযুর) পানি ঢালতে লাগলাম । তিনি মুখমন্ডল ও দু'হাত ধৌত করলেন । তার পরিধানে 
ছিল পশমের জামা । তিনি তা থেকে হাত বের করতে পারলেন না, তাই জামার নীচ দিয়ে বের 
করলেন এবং দু'হাত ধৌত করলেন। তারপর মাথা মসেহ করলেন । তারপর আমি তার মোজা দু'টি 
খুলতে ইচ্ছা করলাম । তিনি বললেন ঃ ছেড়ে দাও। কেননা, আমি পবিত্র অবস্থায় তা পরিধান 
করেছি। তারপর তিনি মোজাদ্বয়ের উপর মসেহ করেন। 


৩২০ বুখারী শরীফ 


4 5 55 ১ 524 % 0৫0 সা) ৮০৮ 035) চর ক. ৫ 


২৩৪১. পরিচ্ছেদ ঃ কাবা ও রেশমী ফার্রূজ, আর তাকেও এক প্রকার কাবাই বলা হয়, যে জামার 
পিছনের দিকে ফাকা থাকে 
এ ৮৯০2১ ৮৯ SA ৫1০৮ ০৫ ৫০৬ ৮৪০ ৩ খে ০০ [9০] 


প্‌ 
02 পাত পা 


১১১1 / (20 তে ৫ 25৯50 ০ 25৯5 LN ভা 8 ও ০৮৮০ FS 
56525721277 

LAS (০০ 00 এ 753 ৩৩ ৬৫০৯ ০০৮ 
[৫৩৮৫] কুতায়বা ইবৃন সাঈদ রে)...... মিসওয়ার ইবৃন মাখরামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
একবার রাসূলুল্লাহ্‌ কলত কয়েকটি কাবা বন্টন করেন, কিন্তু মাখরামাকে কিছুই দিলেন না । মাখরামা 
বললো ঃ হে আমার প্রিয় পুত্র! চল আমার সঙ্গে রাসূলুল্লাহ্‌ ফু -এর কাছে। আমি তার সঙ্গে 
গেলাম। তিনি বললেন ঃ ভিতরে যাও এবং আমার জন্যে নবী লুল -এর কাছে আবেদন জানাও । 
মিসওয়ার বলেন £ আমি তার (পিতার) জন্য আবেদন করলে তিনি মাখরামার উদ্দেশ্যে বের হয়ে 
আসেন। তখন তার পরিধানে রেশমী কাবা ছিল । তিনি বললেন £ তোমার জন্য এটি আমি গোপন 
করে রেখেছিলাম । মিসওয়ার বলেন £ এরপর নবী গ্ল্প তার দিকে তাকালেন এবং বললেন ঃ 
মাখরামা এবার রাধী (খুশী) আছে। 


০০ LF A পে OF সী ডা এ ৬৪ পক Bie 2৮০ তম ৫০ [oT 


2 dob ir con ৭৮০2 SAIN I ০০ 2৬৮ 
০ UE WU» HDL ও YG EE Cl 


- > 0১ 4 UU) ১০40৮ ০০০৮ 
[৫৩৮৬] কুতায়বা ইব্‌ন সা'ঈদ (র)...... “উক্বা ইব্‌ন ‘আমির (রা) থেকে বর্ণিত তিনি বলেন, 
একবার রাসূলুল্লাহ লুজ কে একটি রেশমী কাবা হাদিয়া দেওয়া হয়। তিনি তা পরিধান করেন এবং 
তা পরে সালাত আদায় করেন। সালাত শেষে তিনি তা খুব জোরে টেনে খুলে ফেললেন, যেন এটি 
তিনি অপছন্দ করছেন। এরপর বললেন ঃ মুত্তাকীদের জন্য এটা শোভনীয় নয় । “আবদুল্লাহ্‌ ইবৃন 
ইউসুফ, লায়স থেকে অনুরূপ বর্ণনা করেছেন। অন্যেরা বলেছেন £ “ফাররূজ হারীর' হলো ‘রেশমী 
কাপড়’ । 


০ এড Ef ০৫ পে Cao পিছ Bis ১০৪ a Ody pO wo 275] 
০৫০০৭ ০ 


৮৮১ 


পোশাক-পরিচ্ছদ ৩২১ 


২৩৪২. পরিচ্ছেদ £ টুপি। মুসাদ্দাদ (র) আমাকে বলেছেন যে, মু'তামার বলেন, আমি আমার 
পিতাকে বলতে শুনেছি যে, তিমি অমিলি ৪) রা আোরা চার হলুদ রোগ ত নেহা 


০:৭৪ ১৬০ LMS জলে ১3৫০ ১/০৩ ১০৩ ৬ ০৩ ০০০০ ৩১০ [চাদ] 
DE EEA SSE ED EE EEO & 4১৮০ 
4 209৫৮ LB ১০ ২ 3 4০1 এজ 9১ তল ১ ০৯3১০ 

A Or ef LAS St ০০০০ 
[৫৩৮৭] ইসমাঈল (র)...... ‘আব্দুল্লাহ্‌ ইব্‌ন “উমর (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি বললোঃ ইয়া 
রাসূলাল্লাহ্‌! মুহ্রিম লোক কি কি পোশাক পরবে? রাসূলুল্লাহ লুজ বললেন £ তোমরা (ইহরাম 
অবস্থায়) জামা, পাগড়ী, পা-জামা, টুপি ও মোজা পরবে না। তবে যে ব্যক্তির জুতা নেই, সে কেবল 
মোজা পরতে পারবে, কিন্তু উভয় মোজা টাখনুর নীচ থেকে কেটে ফেলবে । আর যা“ফরান ও ওয়ার্স 
রং যাতে লেগেছে, এমন কাপড় পরবে না। 

04001 আত, হা 

২৩৪৩. পরিচ্ছেদ £ পায়জামা 
তি ৫ ক ly প এ ঙ 
১ ০১৮৩ ০৮ ১৪৪3৮ ৮৬ LF ১৮৪ ০6 OU ৩০ চে সা Go [ora | 


০০৯ 09 এন ২0553 00০ (95001 ১০56 UU % 
[৫৩৮৮] আবূ নু'আয়ম (র)...... ইব্‌ন ‘আব্বাস রো) থেকে বর্ণিত । নবী শর বলেছেন £ যে 
লোকের যার তেল) জেহ। সে যেন পায়জামা; আর যার জুতা নেই, সে যেন মোজা পরে। 


3৩১১০৫৩3৩2০ ১৪ (45 5৮৮ ৬৬০ ১৪০০০ ০৫৯ এপ [গন 


Sly Yh, টি? dL 9 JG EP ০2 A AE 5 এ ০০৮০ 
26615778521 

- 23 35 ৩17০৮) পি ৮৮৪] ৩৮ es 
[৫৩৮৯] মূসা ইব্‌ন ইসমাঈল রে)...... “আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি 
দাড়িয়ে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ্‌ ! আমরা যখন ইহ্রাম অবস্থায় থাকি, তখন কি পোশাক পরার জন্যে 
আমাদের নির্দেশ দেন? তিনি বললেন £ (তখন) তোমরা জামা, পায়জামা, পাগড়ী, টুপি ও মোজা পরবে না। 
তবে যার জুতা নেই, সে টাখনুর নীচ পর্যন্ত মোজা পরবে । আর তোমরা সে ধরনের কোন কাপড়ই 
পরবে না, যাতে যা'ফরান বা ওয়ার্স রং লাগান হয়েছে। 


৪১- 


৩২২ বুখারী শরীফ 


SAU. YEE 
২৩৪৪. পরিচ্ছেদ £ পাগড়ী 


eo পা বাড 


LEME AIG SAE 9 ৩৩০ এ আত ৩6 ৪৬ [গাছ 
০১752505০৯5 
৪০ ০০% 


১4559 Chins ১৯ ০৫ ০০৭04 I ১৬ 3 ০9 49 ০0 25৩ 


2240 2 ০৪৭ 
[৫৩৯০] “আলী ইবৃন ‘আবদুল্লাহ (র)...... সালিমের পিতা (আবদুল্লাহ্‌ ইবৃন “উমর) রো) থেকে 
বর্ণিত ৷ নবী ক্লু বলেছেন ঃ মুহ্রিম ব্যক্তি জামা, পাগড়ী, পায়জামা ও টুপি পরতে পারবে না। 
যাঁফরান ও ওয়ার্স দ্বারা রং করা কাপড়ও নয় এবং মোজাও নয় । তবে সে ব্যক্তির জন্যে (এ 
নিষেধ) নয়, যার জুতা নেই। যদি ০০০০০০১০০০০ 
কেটে নেবে। 


IS 5505 las এও Hdl CF A পর 06) 5088 ০৫. Yo 
১৮৫ ৪১৩ ৮0 Bd ab “০০ পা 
২৩৪৫. পরিচ্ছেদ £ ররর ARSE FO 0 TE 


‘আব্বাস (রা) বলেন, নবী হক একদা বাইরে আসলে, তখন তার (মাথার) উপর কালো রুমাল 
ছিল। আনাস (রা) বলেছেন ঃ নবী রর স্বীয় মন্তক চাদরের এক পাশ দ্বারা বেঁধে রেখেছিলেন 
রা 47০৬7 0৮9 Bis 
IB mp এ পা 4) ৭2 রর 00 হট এ 6 LG ০ di ০৮ 
7৩০৮ ও ০:৮৮ % AAS ৬ ৯৮১১৭ ৪৬০ 4 
20359 ote আও ও 8০) 4৮০ & 0 এ 22 চিনা 
0 534 ns ১৪ ও oh ও DS ও ge CH LA IG এ 
09 ০ ৮95 ও ৩৮ ৮5 ও ১৫ 58 Bs 0০ 0৬ ৫ তি 
৮ 4 9১6 ১১5 Hh ০৬০ ০০৭ ২ 3) 2০0 ০৯ 9 এ ele ৩] 80319 ৪6 


পা 


3০৮০ % পিএস কও Uf 03 4302 2০৮৮৭44৮১০৮ UG 


পোশাক-পরিচ্ছদ ৩২৩ 


ol Si IG I VO: ৪6 ০৮০০৩ IU 0১ ১1০ ১55 2 
0৯) ৬৮ ০১৫০৪ CG AIL জুল 0৩ ০১৩ 1৪817 ৪০৬1 31 0৮০9 ৫ না 
5550 5 05 be এ এল [০57০4 FOS wi Bi ES, 


১৩০৮ ৪০ BS Bh ০৮০ 5৩ ০১ ৩৪৪৩ ৩১৭১ cot 


AS EA de ০৬ ৩৪ IGEN ৫০৪ ০১৮৭ 


তত ৩5 


SLAB ET lS ক ১ ৬ শট ০০৯০ ৩৯০০৮ ০৪ 
DS পেত Cg Fl 9৬0 ৮124 ০৮ ৩০ এব এ এ 4314 
৮8928 sh yp BC তি পি 2৬ ভন পে ৮ 

টু ০৯৩ 20 এ৮ Lp মনও IS ৬৬ ০০ ৮৭ TB 0 ৮৬৬ ডে ও এ 


[৫৩৯১] ইব্রাহীম ইব্‌ন মূসা (র) 25 ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, কিছু সংখ্যক 
মুসলিম হাবশায় হিজরত করেন। এ সময় আবূ বক্র (রা) হিজ্রত করার উদ্দেশ্যে প্রস্তুতি গ্রহণ 
করেন। নবী সু বললেন ঃ তুমি একটু অপেক্ষা কর; কেননা, মনে হয় আমাকেও (হিজরতের) 
আদেশ দেওয়া হবে। আবূ বক্র (রা) বললেন £ আমার পিতা আপনার উপর কুরবান হোক, 
আপনিও কি এ আশা পোষণ করেন? তিনি বললেন ঃ হা । আবূ বক্র (রা) নবী রর -এর সঙ্গ 
লাভের আশায় নিজেকে সংবরণ করে রাখেন এবং তার মালিকানাধীন দু'টি সাওয়ারীকে চার 
মাস যাবত সামুর বৃক্ষের পাতা ভক্ষণ করান। উরওয়া (র) বর্ণনা করেন, ‘আয়েশা (রা) 
বলেছেন যে, একদিন ঠিক দুপুরের সময় আমরা আমাদের ঘরে বসে আছি । এ সময় এক ব্যক্তি 
আবূ বক্র (রা)কে বলল, এই যে রাসূলুল্লাহ গঞ্জ মুখমন্ডল ঢেকে এগিয়ে আসছেন । এমন সময় 
তিনি এসেছেন, যে সময় তিনি সাধারণতঃ আমাদের কাছে আসেন না। আবূ বক্র (রা) 
বললেনঃ আমার মা-বাপ তার উপর কুরবান হোক, আল্লাহ্‌র কসম! এমন সময় তিনি একটি বড় 
কাজ নিয়েই এসে থাকবেন। নবী ল্ল্ধ এসে পড়লেন। তিনি অনুমতি চাইলেন । তাকে 
অনুমতি দেওয়া হলো। তিনি প্রবেশ করলেন । প্রবেশের সময় আবূ বক্র (রা) কে বললেন ঃ 
তোমার কাছে যারা আছে তাদের সরিয়ে দাও। তিনি বললেন £ আমার পিতা আপনার উপর 
কুরবান হোক, ইয়া রাসূলাল্লাহ! এরা তো আপনারই পরিবারস্থ লোক । নবী শু বললেন $ 
আমাকে হিজ্রতের অনুমিত দেওয়া হয়েছে। আবূ বক্র (রা) বললেন ঃ তাহলে আমি কি 
আপনার সঙ্গী হবো? ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা-মাতা আপনার উপর কুরবান হোক । তিনি 
বললেন $ হা। আবু বক্র (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমার এদু"টি সাওয়ারীর 


৩২৪ বুখারী শরীফ 


একটি গ্রহণ করুন। নবী সল্ট বললেন ঃ মূল্যের বিনিময়ে (নিতে রাধী আছি) "আয়েশা (রা) 
বলেন £ তাদের উভয়ের জন্যে সফরের আসবাবপত্র প্রস্তুত করলাম এবং সফরকালের নাস্তা 
তৈরী করে একটি চামড়ার থলের মধ্যে রাখলাম । আবূ বক্র (রা)-এর কন্যা আসমা তার 
উড়নার এক অংশ ছিড়ে থলের মুখ বেঁধে দিল। এ কারণে তাকে যাতুন্‌ নিতাক (উড়না ওয়ালী) 
নামে ডাকা হতো। এরপর নবী জুট ও আবূ বক্র রো) 'সাওর' নামক পর্বত গুহায় পৌঁছেন। 
তথায় তিন রাত অতিবাহিত করেন। আবূ বক্র (রা)-এর পুত্র “আবদুল্লাহ্‌ তাদের সঙ্গে রাত্রি- 
যাপন করতেন। তিনি ছিলেন সুচতুর বুদ্ধিমান যুবক | তিনি তাদের কাছ থেকে রাতের শেষ 
ভাগে চলে আসতেন এবং ভোর বেলা কুরাইশদের সাথে মিশে যেতেন, যেন তাদের মধ্যেই 
তিনি রাত্রি যাপন করেছেন। তিনি কারও থেকে ষড়যন্ত্রমূলক কোন কিছু শুনলে তা মনে রাখতেন 
এবং রাতের আধার ছড়িয়ে পড়লে দিনের সব খবর নিয়ে তিনি তাদের দু'জনের কাছে পৌছে 
দিতেন । আবূ বক্র (রা)-এর দাস “আমির ইব্‌ন ফুহায়রা তাদের আশে পাশে দুধওয়ালা বক্রী 
চরিয়ে বেড়াতেন, রাতের এক ঘন্টা অতিবাহিত হলে সে তাদের নিকট ছাগল নিয়ে যেত (দুধ 
পান করাবার জন্যে) ৷ তারা দু'জনে (আমির ও আবদুল্লাহ্‌) সে গুহায়ই রাত কাটতেন। ভোরে 
অন্ধকার থাকতেই ‘আমির ইব্‌ন ফুহায়রা ছাগল নিয়ে চলে আসতেন । এঁ তিন রাতের প্রতি 
রাতেই তিনি এরূপ করতেন। 


Asi ৫৮6৭ 

২৩৪৬. পরিচ্ছেদ £ লৌহ শিরন্ত্রাণ 
J Bh Of এ di 2) তর ০6 ৮০৮9 ৮৮ UU ১3৮ সর ৪১০ [লে 
৮8০ 4১41) উনি ~~ 


[৫৩৯২] আবুল ওয়ালীদ (র) না আনাস ইব্‌ন মালিক রো) থেকে বর্ণিত । নবী লু মক্কা বিজয়ের 
বছর যখন মন্কায় প্রবেশ করেন, তখন তার মাথার উপর লৌহ শিরক্ত্রাণ ছিল । 


4525 95) HDL 065 ৬ 0) 20490) ৮০5 ১3৮0 oN TEV 
45১ 


২৩৪৭. পরিচ্ছেদ £ ডোরাদার চাদর, কারুকার্যময় ইয়ামনী চাদর ও চাদরের আচলের বিবরণ । 
খাব্বাব (রা) বলেন, আমরা নবী সুর -এর নিকট অভিযোগ করছিলাম, তখন তিনি ডোরাদার 
চাদরে হেলান দিয়ে বসেছিলেন 


লা ১4৭৯2 ৩০০৫০ ৮৪০ 4 0 &| ০ (৫০:৪০ ৩৮ [গাথা] 
3০৮ এ ৮৫ পি) কউ ০240 5 লন ভর 065৩০ চা ৮১ Sb 


পোশাক-পরিচ্ছদ | ৩২৫ 


J) ০৫৩ io do TE 25 জজ পল রি রি ৬ 16 Ed 


2 
EY 


08১০১ ৪৫ M5 TUN si Bho bs Slips We SS 3 

- ellen 4 LAS oo Hd ৮4১ CG Bas 
[৫৩৯৩] ইসমাঈল ইবৃন ‘আবদুল্লাহ্‌ (র) হু আনাস ইব্ন মালিক রো) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি রাসূলুল্লাহ্‌ লু -এর সঙ্গে চলছিলাম। এ সময় তার পরিধানে চওড়া পাড় বিশিষ্ট একটি 
নাজরানী ডোরাদার চাদর ছিল। একজন বেদুইন তার কাছে এলো । সে তার চাদর ধরে খুব জোরে 
টান দিল। এমন কি আমি দেখতে পেলাম রাসূলুল্লাহ্‌ সর -এর কাধে চাদরের পাড়ের দাগ পড়ে 
গেছে। তারপর সে বলল ঃ হে মুহাম্মদ কলর আপনার নিকট আল্লাহ্‌র যে সম্পদ আছে, তা থেকে 


আমাকে কিছু দিতে বলুন। রাসূলুল্লাহ্‌ সঃ তার দিকে ফিরে তাকিয়ে হাসলেন এবং তাকে কিছু 
দান করার নির্দেশ দিলেন.। 


৮ ১৪3৬ প্র ১৪১৬৮ শত ও পর এ ১০0 শত এ গা 
৫ ৪ i 
2 
MI GIG LST oon ohh ০ - 5) 41 ০৮০০ ৪০৩ ০০৬০৬ 
তিতা তি ডি EE 
EE FOE 
1০ 00 Ph JB ০94৩5 55 3 ধাঁ 5976 2) 5৯৫ পেতে CLS eS ০৪ 
০৬৩8359558০ 
[৫৩৯৪] কৃতায়বা ইব্‌ন সা'ঈদ (র)...... সাহ্‌ল ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একজন 
স্ত্রী লোক একটি বুরদা নিয়ে এলো । সাহল (রা) বললেন £ তোমরা জান বুরদা কী? একজন উত্তর 
দিল £ হা, বুরদা হলো এমন চাদর যার পাড় কারুকার্যময়। স্ত্রী লোকটি বললো ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! 
আমি এটি আমার নিজের হাতে বুনেছি আপনাকে পরিধান করাবার জন্যে । রাসূলুল্লাহ্‌ শুর তা গ্রহণ 
করলেন। তখন তার এর প্রয়োজনও ছিল । এরপর তিনি আমাদের কাছে বেরিয়ে আসলেন £ তখন 
সে চাদরটি ইযার হিসেবে তার পরিধানে ছিল। দলের এক ব্যক্তি হাত দিয়ে চাদরটি স্পর্শ করল 
এবং বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমাকে এটি পরতে দিন। তিনি বললেনঃ হা । এরপর রাসূলুল্লাহ 
লুজ মজলিসে বসলেন, যতক্ষণ আল্লাহ্‌র ইচ্ছে ছিল, তারপরে উঠে গেলেন এবং চাদরটি ভাজ 


করে এ ব্যক্তির কাছে পাঠিয়ে দিলেন। উপস্থিত লোকেরা বলল £ রাসূলুল্লাহ্‌ ৪৪৪ -এর কাছে এটি চেয়ে তুমি 
ভাল করনি। তুমি তো জান যে, কোন প্রার্থীকে তিনি বঞ্চিত করেন না। লোকটি বললোঃ আল্লাহ্‌র 


৩২৬ | বুখারী শরীফ 


কসম! আমি কেবল এজন্যেই চেয়েছি যে, যেদিন আমার মৃত্যু হবে, সে দিন যেন এ চাদরটি আমার 
কাফন হয়। সাহ্‌ল (রা) বলেন £ এটি তার কাফনই হয়েছিল। 


7১1৮0 5 ২৪০ পতি U8 ৮6 CS এস এ Gi [ors] 
"se রর 
৯৮৮১৮ বদ] 053 Un 88৯। Ie) ৮০ ০৩ ক | ৪৮০ 28 
i Sy SAY ০৮৯ EEE LS « ৮] ০৩৭ ৮৯১৮১ পে 5 এ ১১০ 


শে 


১৮০0৩ te BIG te পলি এ ও 0০ UY MES 0 ০4৮ 
EEL ৩০৪ ও। 0৮০ 04 5 LAST HES | 05৮5 ৫9৬ এব ০ 
[৫৩৯৫] আবুল ইয়ামান (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ =333 
কে বলতে শুনেছি ঃ₹আমার উম্মতের মধ্য থেকে সত্তর হাযারের একটি দল (বিনা হিসাবে) জান্নাতে 
প্রবেশ করবে। তখন তাদের মুখ মন্ডল চাদের ন্যায় আলোকোজ্জ্বল হবে । উক্কাশা ইবৃন মিহ্‌সান 
তার পরিহিত রংগীন ডোরাযুক্ত চাদর উপরে তুলে ধরে বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আল্লাহ্‌র 
নিকট আমার জন্য দু'আ করুন, যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করেন । তিনি দু'আ করলেন ঃ 
ইয়া আল্লাহ্‌! একে তাদের অন্তর্ভুক্ত করুন। তারপর আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি দাড়িয়ে 
বলল $ ইয়া রাসূলাল্লাহ! আপনি আল্লাহ্‌র নিকট দু'আ করুন, যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত 
করেন। নবী জি বললেন ॥ উক্কাশা তোমার অগ্রবর্তী হয়েছে। 


৮) ভা Cl IG ৮: ১ BG ১০1০০ ৩৬ po ৬৫ ০০০ এ [rn] 


8৮৯ 0৩ 88 দা এ] পাত 
[৫৩৯৬] ‘আমর ইব্‌ন 'আসিম (র)...... কাতাদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস (রা) 
কে জিজ্ঞাসা করলাম ৫ কোন্‌ জাতীয় কাপড় রাসূলুল্লাহ্‌ চলর -এর নিকট বেশী প্রিয় ছিল? তিনি 
বললেন ঃ হিবারা-ইয়ামনী চাদর । 


৮৮ লিও i পি U6 ৯ এড 2০৭ পরত এ ৬০ তলা 


hE রি GL NH lh ৮ তা ৩৩ YG LE dh 2) 425 
[৫৩৯৭] ‘আবদুল্লাহ্‌ ইব্ন আবুল আসওয়াদ (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেনঃ রাসূলুল্লাহ্‌ দুর রা দর রি কয রে গছা কৰছেন 
৮১৮০] স৬ ৮2০ ও Al IG SA ০৮ hl ৬ লা ou yt ৪০ [eran] 
৮৮০৯ ঞ% I ET টো রি ৭০৩ ০1 ১১৮ ৬ 


৬১০24 


"8০ ১০ অসি 


পোশাক-পরিচ্ছদ ৩২৭ 


[৫৩৯৮] আবুল ইয়ামান (র)...... নবী-পত্থী ‘আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন £ রাসূলুল্লাহ 
লুল যখন 05554 তখন ইয়ামনী চাদর দ্বারা তাকে ঢেকে রাখা হয়। 


১০০০) ISH ON. YEA 
২৩৪৮. পরিচ্ছেদ ঃ কম্বল ও কারুকার্যময় চাদর পরিধান করা 


2 IAT 0৩ ১০৫০ ০৮১৮ ১৪৮ ৮৮ lh ৫৫০ ৫৩. ৮৪৫০ ৬৯৭ ০ ১০৬ [তাখখ] 


4৬০ 


৩৭৮ Hh 0১7 UF UG i Bo) wl of HAE Lago TEE LS 
HS UE % 35 sen) DF এ চি 9 son) এ ৫ ৮৩০৪ 


65 ০215501551১ 503 ১ এ০ 
[৫৩৯৯] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বৃকায়র (র) যত ‘আয়েশা ও ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। 
তারা উভয়ে বলেন ঃ রাসূলুল্লাহ্‌ সো) যখন মৃত্যু শয্যায় শায়িত, তখন তিনি তার কারুকার্ধময় চাদর 
দ্বারা মুখমন্ডল ঢেকে রাখেন। যখন তার শ্বাস রুদ্ধ হয়ে আসতো তখন তার মুখ থেকে সরিয়ে 
নিতেন। এমতাবস্থায় তিনি বলতেন ঃ ইয়াহুদী ও নাসারাদের উপর আল্লাহ্‌র অভিশাপ, তারা তাদের 
জন জালে জিদ আাদিয়েছে। উল্্য় জার জাজিরা কয়ে তিমি তক ক্রছিলেন।। 


১৪৪৮ "গা ০৪ J ১৫৮৩৮ (45151268155 

-০১০৬ LB C5 3 CIS BE VY LS ৪, Lb Eh ০৮০০ 
[৫৪০০] মুসাদ্দাদ (রা)...... আবূ বুরদা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন , আয়েশা (রা) একবার 
একখানি কম্বল ও মোটা ইযার নিয়ে আমাদের কাছে আসেন এবং তিনি বললেন ঃ এ দু'টি পরিহিত 
অবস্থায় নবী সল্প -এর রূহ কব্য করা হয়। 


১০9৬৪ ৬ ৩৬ aloe ৬9৩ ১৪০৭ ০৮৩ 
৩0,284 সস এ: AS ৭৯৮ ৫ 03০০৮ ০১০ 8 ০১) এ LG ৫৩ 
টং ৮০৬ এ ৮ এ 4৪৬৭০ 
টার হব (র)..... আয়েশা (রা) “থেকে বত ভিলেন রানার 
ফল তার চাদর গায়ে দিয়ে সালাত আদায় করলেন। চাদরটি ছিল কারুকার্য খচিত। তিনি 
কারুকার্ধের দিকে এক দৃষ্টিতে তাকালেন, তারপর সালাম ফিরিয়ে বললেন £ এ চাদরটি আবূ 
জাহমের কাছে নিয়ে যাও। কারণ, এখনই তা আমাকে সালাত থেকে অন্যমনস্ক করে দিয়েছে । আর 


৩২৮ বুখারী শরীফ 


আবূ জাহ্‌ম ইব্‌ন হুযায়ফার 'আনৃবিজানিয়্যা' (কারুকার্যবিহীন চাদর)-টি আমার জন্যে নিয়ে এসো । 
সে হচ্ছে 'আদী ইব্‌ন কা'ব গোত্রের লোক। 

দিকে জি 
২৩৪৯. পরিচ্ছেদ £ কাপড় মুড়ি দিয়ে বসা 


সি ৪ 2003 4৫2. ০ 202 | ০ 8252 ০4০০ 


৮০০৮ ১৮ সাজ ডা এড ০ A এ ৫৩ 2 ৬ 4০৮ 25." | 
৬৪9 8৩৩০) 2594০ ০৪ ৪ 1206258০0০৪ 
৮9৪০ তির 99 ৭ লট ও চি এ ০০৭ ৮৮ এ সী এ ৯ 

- ০৫ 0525 39 5১৩০ 029 এগ Se 2৮০ SRS 5৮9 
[৫50২] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার রো)...... আবৃ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
জর মূলামাসা' ও “মুনাবাযা' থেকে নিষেধ করেছেন এবং দু" সময়ে সালাত আদায় করা থেকেও 
অর্থাৎ ফজরের (সালাতের) পর সূর্য উপরে উঠা পর্যন্ত এবং আসরের (সালাতের) পর সূর্যাস্ত পর্যন্ত । 


আরও নিষেধ করেছেন একটি মাত্র কাপড় এমনভাবে পরতে, যাতে লজ্জাস্থানের উপরে তার ও 
সিরাটিনি যানে অর রহিল না আর ড্র জা হুডি নিযে হন করেছেন 


লতা Hale. A Asse he ০ (৩25৫ 
or ৮ EIT I ক ৮ ৮6 পো ৩ এ ৫০ £ 01 ৮স্এ ৩৫০৩ 1০৪০ 


টিপি RB রানা 
35651116552 সি পেন ও । ০ ও ১ ০১৩৭ 
১১5৫) বা PILL 45 J এ 559 এ ওঃ 8203 «৩৪৭ ২:43) 
i ১৯ আ ৭2০35 0 ০৭০90 ৯৮৮ ২১ 2৪ ৪ ৬৮৪ ৬১ 
১১৯১৪8৭৩০০৯ 2 OS পু পি TAG git 2 এ 

পচ ও ৬৮ এ 0৫৮০ 
[৫৪০৩] ইয়াহ্‌ইয়া ইবৃন বুকায়র রো)...... আবূ সা'ঈদ খুদূরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ হন্ত দু' প্রকার কাপড় পরিধান করতে ও দু প্রকার ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন। 
ক্রয়-বিক্রয়ে তিনি “মুলামাসা' ও ‘মুনাবাযা' থেকে নিষেধ করেছেন । মুলামাসা হলো রাতে বা দিনে 
একজন অপর জনের কাপড় হাত দিয়ে স্পর্শ করা । এইটুকু ছাড়া তা আর উলট-পালট করে দেখে 


না। আর মুনাবাযা হলো - এক লোক অন্য লোকের প্রতি তার কাপড় নিক্ষেপ করা । আর দ্বিতীয় 
ব্যক্তিও তার কাপড় নিক্ষেপ করা, এবং এর দ্বারাই তাদের ক্রয়-বিক্রয় সম্পন্ন হওয়া, দেখা ও 


পোশাক-পরিচ্ছদ ৩২৯ 


পারস্পরিক সম্মতি ব্যতিরেকেই। আর দু'প্রকার পোশাক পরিধানের (এর এক প্রকার) হলো- 
ইশৃতিমালুস-সাম্মা'। সাম্মা হলো এক কাধের উপর কাপড় এমনভাবে রাখা যাতে অন্য কাধ খালি 
থাকে, কোন কাপড় থাকে না। পোশাক পরার অন্য প্রকার হচ্ছে - বসা অবস্থায় নিজের কাপড় দ্বারা 
নিজেকে এমনভাবে ঘিরে রাখা, যাতে লজ্জাস্থানের উপর কাপড়ের কোন অংশ না থাকে । 

১৩19 ৮ 8 সস শত, 6 
২৬৫০; পরিচ্ছেদ £ এক কাপড়ে পেঁচিয়ে বসা 


৮১ A প্রা ৩৪ gS ০৮ ১ লা ৬ We শি JU Leu 3০৩ [55757 


20° 


SLE I সি ৮১8 9 J ad 0 ১০০৩ ১৪৬ IL SHU ৭ 
30500 75540 ০2) 485 I এ চে 900 ৮১৪৩ 4০৭ 3) পল 25 2৯৮ 
[৪৪56] ইসমাঈল (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্নিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ হর 
দু'ধরনের কাপড় পরতে নিষেধ করেছেন। একটি কাপড়ে পুরুষের এমনভাবে পেঁচিয়ে থাকা যে, 
তার লজ্জাস্থানের উপর সে কাপড়ের কোন অংশই থাকে না। আর একটি কাপড় এমনভাবে 
পেঁচিয়ে পরা যে, শরীরের এক অংশ খোলা থাকে । আর 'মুলামাসা' ও 'মুনাবাযা’ থেকেও (তিনি 
নিষেধ করেছেন)। 
০০ ৮৮৬৯ 2৪! শসা ০৩ হেল ৬ এ ৯০ জি ০৬ ৯০ জি [হল 
s+! ৪ A ৩ dl ৮০ ৮১৬৭ ৯৪০ লা ০০ 4) ০4০ ০1 4 ৪ 
দি Se wh এতে ০০৮9 oF BM পচ 09 cea 
[৫৪০৫] মুহাম্মদ রে)...... আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। নবী হলঃ নিষেধ করেছেন 
শরীরের এক পাশ খোলা রেখে অন্য পাশ ঢেকে পরতে । আর এক কাপড়ে পুরষকে এমনভাবে ঢেকে 
বসতে, যাতে তার লজ্জান্থানের উপর এ কাপড়ের কোন অংশ না থাকে। 
51১1 22৯ OU. Yo) 
২৩৫১. পরিচ্ছেদ £ নকশীদার কালো চাদর 


4৮০০০ ৯ ১৯০০ As এ ৬৬ উদ এপ শা 


১৯৪০ By Case UE BG GS ৮৪৯৬7 ৮৮৭৮ 
BUS lye l: SH UU 50 ০৩০ 5৮৬ ৮৫ 0 


নি ১. 


৩৩০ - | বুখারী শরীফ 


a: কি 45১5 জিত ANP OBR 
৮০৩ 2৬ ০০3 coll 17১ 2১0০ 


[৫৪০৬] আবূ নু'আইম (র)...... EE HE হাটি 
নিকট কিছু কাপড় নিয়ে আসা ডা রা CENT 
বললেন £ আমরা এগুলো পরবো, তোমাদের মত কি? উপস্থিত সবাই নীরব থাকলো । তারপর 
তিনি বললেন ঃ উম্মে খালিদকে আমার কাছে নিয়ে এসো। তাকে বহন করে আনা-হলো। 
রাসূলুল্লাহ্‌ লুল নিজের হাতে একটি চাদর নিলেন এবং তাকে পরিয়ে দিলেন। এরপর বললেন ঃ 
(এটি) তুমি পুরান কর ও ছিড়ে ফেল (অর্থাৎ তুমি দীর্ঘজীবী হও) । এ চাদরে সবুজ অথবা হলুদ 
রঙ্গের নকৃশী ছিল। তিনি বললেন ঃ হে খালেদের মা! এ খানি কত সুন্দর! তিনি হাবশী ভাষায় 
বললেন £ সানাহ্‌ অর্থাৎ সুন্দর । 


LE IS ১৮ OF Of OF G28 al LM ৮ UU এন ৮4০৫ ৩০৮ [55৮1 
৩ Seed th ii Shh শা j ৫:43 le ff oy 9৬ Es di ১ 


2৩৭4 


¢ 

৫ 29৮ Lams 4 4) HE GAs SS SBN 015 ১৫ ৩৮ 

0G LE 0 Gta ০99 
[৫৪০৭] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... আনাস রো) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ উম্মে সুলায়ম 
(রা) যখন একটি সন্তান প্রসব করলেন তখন আমাকে জানালেন, হে আনাস! শিশুটিকে দেখ, যেন 
সে কিছু না খায়, যতক্ষণ না তুমি একে নবী ক্ল -এর নিকট নিয়ে যাও, তিনি এর তাহনীক 
করবেন। আমি তাকে নিয়ে গেলাম । দেখলাম, তিনি একটা বাগানের মধ্যে আছেন, আর তাঁর 
পরিধানে হুরায়সিয়া নামক চাঁদর রয়েছে। তিনি যে উটে করে মক্কা বিজয়ের দিনে অভিযানে 
গিয়েছিলেন তার পিঠে ছিলেন। 


৪ ও 


Pd আত শত ৫৮০ 
২৩৫২. পরিচ্ছেদ £ সবুজ পোশাক 
২58০ 58৬ পর CA ৮৫9 ২৩০ 2 ২৫ এলজি 
৮৮০ পি ও বিএ অত LB A LS A 5 ৫৮5 RE PATE 
MT RENE AR 


পোশাক-পরিচ্ছদ ৩৩১ 


CEN HSE HC 
HIS I EI EE 039 ৭ ১৫ TASES 2 ও এটি 0 এও 
৬৬ ৩৬ OF Bh Joy ০৩ BG এ TUES pi ad এসএ তা 
০ IG 5 ০৫০০) JG ১4৩৫৫ 5৮ SH এপ Said 0:4৮ 
০০০৮0 054 এপ ০৮৮৮ ও ০১৮ ক এ 9৩ AS ০৩ ৫৮9১5 

- oA 
[৫৪০৮] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (রা)...... ইকরামা (রা) থেকে বর্ণিত ৷ রিফা'আ তার স্ত্রীকে তালাক 
দেয়। পরে “আবদুর রহমান কুরাধী তাকে বিবাহ করে । ‘আয়েশা (রা) বলেন, তার গায়ে একটি 
সবুজ রঙ্গের উড়না ছিল। সে “আয়েশা (রা)-এর নিকট অভিযোগ করলেন এবং (স্বামীর প্রহারের 
দরুন) নিজের গায়ের চামড়ার সবুজ বর্ণ দেখালো । রাসূলুল্লাহ্‌ লু যখন এলেন, আর স্ত্রীলোকেরা 
একে অন্যের সহযোগিতা করে থাকে, তখন আয়েশা (রা) বললেন £ কোন মু'মিন মহিলাকে 
এমনভাবে প্রহার করতে আমি কখনও দেখিনি । মহিলাটির চামড়া তার কাপড়ের চেয়ে অধিক সবুজ 
হয়ে গেছে। বর্ণনকারী বলেন £ “আবদুর রহমান শুনতে পেল যে, তার স্ত্রী রাসূলুল্লাহ্‌ ঈ -এর 
কাছে এসেছে। সুতরাং সেও তার অন্য স্ত্রীর দু'টি ছেলে সাথে করে এলো । স্ত্রীলোকটি বলল £ 
আল্লাহ্‌র কসম! তার উপর আমার এ ছাড়া আর কোন অভিযোগ নেই যে, তার কাছে যা আছে, তা 
আমাকে এ জিনিসের চেয়ে বেশী তৃপ্তি দেয় না। এ বলে তার কাপড়ের আচল ধরে দেখাল । ‘আবদুর 
রহমান বলল ? ইয়া রাসূলাল্লাহ্‌! সে মিথ্যা বলছে, আমি তাকে ধোলাই করি চামড়া ধোলাই করার 
ন্যায়। (অর্থাৎ পূর্ণ শক্তির সাথে দীর্ঘস্থায়ী সঙ্গম করি)। কিন্তু সে অবাধ্য স্ত্রী, রিফা“আর কাছে ফিরে 
যেতে চায়। রাসূলুল্লাহ্‌ লুট বললেন $ ব্যাপার যদি তাই হয় তা হলে রিফা'আ তোমার জন্য হালাল 
হবে না, অথবা তুমি তার যোগ্য হতে পার না, যতক্ষণ না আব্দুর রহমান তোমার সুধা আস্বাদন 
করবে। বর্ণনাকারী বলেন ॥ রাসূলুল্লাহ্‌ শু আবদুর রহমানের সাথে তার পুত্রদ্বয়কে দেখে বললেন, 
এরা কি তোমার পুত্র? সে বলর ঃ হা। তিনি বললেন £ এই আসল ব্যপার, যে জন্যে স্ত্রীলোকটি 
এরূপ করছে। আল্লাহ্‌র কসম! কাকের সাথে কাকের যেমন সাদৃশ্য থাকে, তার চেয়েও অধিক মিল 
রয়েছে ওদের সাথে এর (অর্থাৎ আবদুর রহামানের সাথে তার পুত্রদের)। 


AHL SoU. Yor 
২৩৫৩. SLL A HR 


| ৪:56 ৮.5 ৰ", 


৩৩২ বুখারী শরীফ 


০০ ০৩ ৫০ ০৯ £ ni) 8 dl J হা) 21 


[৫৪০৯] ইসহাক ইব্‌ন ইব্রাহীম হানযালী (র) যি সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ উহুদের 
দিন আমি রাসূলুল্লাহ কুল -এর ডানে ও বামে দু'জন পুরুষ লোককে দেখতে পেলাম । তাদের 
পরিধানে সাদা পোশাক ছিল । তাদের এর আগেও দেখিনি আর পরেও দিখিনি । 


Get উর চে 9 ET ১ ১2০ এ ৪ ৮ তা ৬৮5৮7 
| ০ ৪ 4৫০ এ bo PUNE 445 ০ ০৮ ৪৩2০ নি 


চি রঙ 


— dl SE ৬ 05 be CI ডন 5 0049০ শ্রো ০৮49 
প ৪০ প৬৫৪১১ ৪25১১৪22658 AN 

EIT D5 ১ 93 € 5০ ৩১ এ ol Cb Ld 00১ ১! ৩১১ A ৩ 
১1১4৮ « ০7 51) ও 4১ El TL ৬) ও 4) 9৩ 55৮৮ ৩১ এ) এ) ৪ 
55515658852 58 0286 
প 2 ৪ ০০০ de প পণ ৬৪ মারি ৪2 হিরা পে লও এত ৬১8 
SE ঞ 3 4] IU 089 OU BLES pl এ ih dE ঠা ০৩ এ১ তা 
[৫৪১০] আবূ মা'মার (র)...... আবু যার (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী পু -এর 
নিকট আসলাম । তার পরিধানে তখন সাদা পোশাক ছিল । তখন তিনি নিদ্রিত ছিলেন । কিছুক্ষণ পর 
আবার এলাম, তখন তিনি জেগে গেছেন । তিনি বললেন ঃ যে কোন বান্দা ‘লা ইলাহা ইল্লাল্লাহ্‌' বলবে 
এবং এ অবস্থার উপরে মারা যাবে, সে জান্নাতে প্রবেশ করবে । আমি বললাম ঃ সে যদি যিনা করে, 
সে' যদি চুরি করে? তিনি বললেন ঃ যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও । আমি জিজ্ঞাসা 
করলাম ঃ সে যদি যিনা করে, সে যদি চুরি করে তবুও? তিনি বললেন £ হা, সে যদি যিনা করে, সে 
যদি চুরি করে তবুও । আমি বললাম £ যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও? তিনি বললেন ঃ 
যদি সে যিনা করে, যদি সে চুরি করে তবুও । আবু যারের নাসিকা ধুলাচ্ছত্র হলেও । আবূ যার (রা) 
যখনই এ হাদীস বর্ণনা করতেন তখন “আবূ যারের নাসিকা ধুলাচ্ছন্ন হলেও" বাক্যটি বলতেন । আবু 


‘আবদুল্লাহ্‌ (ইমাম বুখারী) বলেন ঃ এ কথা প্রযোজ্য হয় মৃত্যুর সময় বা তার পূর্বে যখন সে তাওবা 
করে ও লজ্জিত হয় এবং বলে “লা-ইলাহা ইল্লাল্লাহ্‌', তখন তার পূর্বের গুণাহ মাফ করে দেওয়া হয়। 


এ 8 
২৩৫৪. পরিচ্ছেদ ঃ পুরুষের জন্যে রেশমী পোশাক পরিধান করা, রেশমী চাদর বিছানো এবং কি 
পরিমাণ রেশমী কাপড় ব্যবহার বৈধ 


পোশাক-পরিচ্ছদ ৩৩৩ 


টড iG হত) 225 0৩252 ৩210৫ তে তা নিত Leo, 8 2a 24 পু এ 
7৮ LS UM SA ০৩০৪ Ul দি ৩৩১৩ ৩০৬ ১৩০৬৮ সে ৩০৬ 


i - 8 ko গে চু ৯78 পে (৫ টির চার TLL ৫৬৫ চা cco 230 
El MSs ১! ০৪০৯০ ০৫ ও Hdl ০৮০ Of Um Pl BD ৮ লি OPS) 


টা *১৬৩। ৬ তা LE LY JG rw) ৩ 2201 axa ~~} 


[৫৪১১] আদাম (র)...... কাতাদা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবূ উসমান নাহদী (রা) 
এর থেকে শুনেছি, তিনি বলেছেন £ আমাদের কাছে “উমর (রা)-এর থেকে এক পত্র আসে, এ সময় 
আমরা ‘উতবা ইব্‌ন ফারকাদের সঙ্গে আযারবাইজানে অবস্থান করছিলাম । (তাতে লেখা ছিল ঃ) 
রাসূলুল্লাহ্‌ হুল রেশম ব্যবহার করতে নিষেধ করেছেন, তবে এতটুকু এবং ইশারা করলেন, বৃদ্ধা 
অঙ্গুলের সাথে মিলিত দু'আঙ্গুল দ্বারা (বর্ণনাকারী বলেন ঃ) আমরা বুঝলাম যে (বৈধতার পরিমাণ) 
জানিয়ে তিনি পাড় ইত্যাদি উদ্দেশ্য করেছেন। 

UDO 0৩ UE ৮5০ ৪৮৩ এত 9) Bic Cy 0 এ ০ [হল] 


2৮:01 5 ৮০০ SSG Ny 3 Ad ০৪ 26 SEH dN Il ০৯৪০ 2৪ 

প এ ০০ ৰ C8 SS ৯2:5৫ ৬০ ০৪ 

- Hy পি) ০০৯১ ৫০৪ জপ 

[৫৪১২] আহ্মাদ ইব্‌ন ইউনুস (র)...... আবূ “উসমান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা 

আযারবাইজানে ছিলাম। এ সময় ‘উমর (রা) আমাদের কাছে লিখে পাঠান যে, নবী হুন রেশমী 

কাপড় পরিধান করতে নিষেধ করেছেন; কিন্তু এতটুকু এবং নবী তার দু'আঙ্গুল দ্বারা এর 
পরিমাণ আমাদের বলে দিয়েছেন । যুহায়র মধ্যমা ও শাহাদাত আঙ্গুল তুলে ধরে দেখিয়েছেন । 
রি পাত ৩ ৫ 2) ০৫৪৬০ ৬৩ প 52288 ৪০৫ ১ 22৬7 

ad 29৩ s ৮:০০ ৮5 JG ০০০ 1৮০ 5৯০0 ০০ এসএ ৩০০ ১০৩৮ ০৬1০5] 

৫ ASG ALM 3] 39) GLA তর; ও IU Bd EE dr rt 


রর 
পতি ৪ 
টু 


oh ৩১৬ গা এও ILE HIS জো IE 529 IS ০০ তা ০০০০) CSS 


5 915 22১1 
[৫৪১৩] মুসাদ্দাদ (র)...... আবূ উসমান (র) থেকে বর্ণিত যে. আমরা উত্বার সাথে ছিলাম । উমর 
(রা) তার কাছে লিখে পাঠান যে, নবী হুই বলেছেন £ যাকে আখিরাতে রেশম পরিধান করানো হবে 
না, সে ব্যতীত অন্য কেউ দুনিয়ায় রেশম পরিধান করবে না। হাসান ইব্‌ন “উমর (র)...... আবূ 
‘উসমান (র) তার দু'আঙ্গুল অর্থাৎ শাহাদাত ও মধ্যমা দ্বারা ইঙ্গিত করলেন। 
২৫৬ ৩৩ ৩৩ এ তো ৩৪ ০৮0৫৭ ১৪ ৮৩০ ০৮ ৬১৩৫০ এপ 


হর ৪ eer TG এটিতে 2০৩ ze ক 28 4৫৫ Toe col ০৮8 
= ১19০ ৬! 93 5 4০০০১ 2০ cr ৪এ ৩ ৪৩ ১০১৯১ 2৩৩ inl ৩৪০০৬ 


৩৩৪ | বুখারী শরীফ 


TG te 000) 2703 ৮03 ৯০ ৪ | 4৮) ০৩ 20০১ 8 

৪9 SS) 
[৫8১৪ ] সুলায়মান ইব্‌ন হার্ব (র) সু ইব্‌ন আবূ লায়লা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, 
হ্যায়ফা (রা) মাদাইনে অবস্থানরত ছিলেন। তিনি পানি পান করতে চাইলেন । এক গ্রাম্য লোক 
একটি রূপার পাত্রে কিছু পানি নিয়ে আসলো । হুযায়ফা (রো) তা ছুঁড়ে মারলেন এবং বললেন $ আমি 
ছুঁড়ে মারতাম না; কিন্তু আমি তাকে নিষেধ করেছি, সে নিবৃত হয়নি । রাসূলুল্লাহ্‌ সরল বলেছেন ঃ 
সোনা, রূপা, পাতলা ও মোটা রেশম তাদের জন্যে (কাফিরদের জন্য) দুনিয়ায় এবং তোমাদের 


(মুসলিমদের) জন্য পরকালে । 

এ 4১1৮ ভি 9৩ ৮০০ BAG ওত মুড ৫৮ সে ৬০০ [5] 
705 2৮0 ০৮3৬ পর ০৪4০৬ IS পে ১৭ CES আও 
্‌ -ভেলখু। ও LL 
[৫৪১৫ ] আদম রে)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত শু'বা (র) বলেন, আমি জিজ্ঞাসা 
করলাম £ এ কথা কি নবী ক্লুক্র থেকে বর্ণিত? তিনি জোর দিয়ে বললেন $ হাঁ! নবী রুলস থেকে 


বর্ণিত। যে ব্যক্তি দুনিয়ায় রেশমী কাপড় পরিধান করবে, সে আখিরাতে তা কখনও পরিধান 
কিয়া LLL 


৪78. 


০158 RY Jb 1১25 ০০০ £ ১ 


- 5775 
[৫8১৬] ‘আলী ইব্‌ন জা'দ (র)...... উমর (রা) থেকে বর্ণিত নবী প্র বলেছেন £ যে লোক 
দুনিয়ায় রেশমী কাপড় পরবে, পরকালে সেতা পরবেনা। 


0৯ ০৮ DIOS ৪ ৩৩৬ ০৪৮৩ ১৩৬ ৩০ ০৩৭ ৮৬০ পে ew] 


ও 
2 we rae 


Ls AE ৩8 ৯ lS এ] ০৪ Lb ভা এও ৩৬ ০ ৬০৯ ৬6 AF তা 
দি GAT ৩ AE CIS IU ৪০৪ ১০ ১৩৪ SUS এও 
NG ৮40 ১৬ 3! 5520 19 AA ৮৫৮ চু 99 Hin ০৮০ 0৮৬৯০ রা 
22৩ 5৬১ ১ di ০ ৩৩০" টি BIL এ ১৯১ HO Uy ওত Cl 


= EIGN 32 Ue EE SN YF 


পোশাক-পরিচ্ছদ ৩৩৫ 


[৫৪১৭] মুহাম্মদ ইব্‌ন বাশ্শার (র)...... ইমরান ইবৃন হিত্তান (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
“আয়েশা (রা)-এর নিকট রেশম সম্পর্কে জিজ্ঞেস করলাম । তিনি বললেন £ ইব্‌ন আব্বাস (রা)-এর 
নিকট যাও এবং তাকে জিজ্ঞাস কর । আমি তাঁকে জিজ্ঞেস করলাম, তিনি বললেন । ইব্‌ন “উমরের 
নিকট জিজ্ঞেস কর। ইব্‌ন উমরকে জিজ্ঞেস করলাম । তিনি বললেন $ আবৃ হাফ্স অর্থাৎ “উমর ইব্‌ন 
খাত্তাব রো) বলেছেন যে, রাসূলুল্লাহ্‌ শু বলেছেন £ দুনিয়ায় রেশমী কাপড় সে ব্যক্তিই পরবে, যার 
আখিরাতে -কোন অংশ নেই। আমি বললাম ঃ তিনি সত্য বলেছেন । আবু হাফ্স রাসূলুল্লাহ্‌ চলর - 
এর উপর মিথ্যা আরোপ করেন নি। আবদুল্লাহ্‌ ইব্‌ন রাজা (রা)...... ইমরানের সূত্রে অনুরূপ হাদীস 
বর্ণনা করেছেন। 


LE 8৮৮ ১6 GALI ০৪ 5 559 ৭ or FE 0010 [5 ol 6০ 


|. | 
‘২৩৫৫. FOE EE HEN EES 275 

(রা) থেকে নবী কলই -এর হাদীস বর্ণিত আছে 
LE dh 2) পয ৮ SELL লে 5৪ PIL DE ৪০৮ 0 Sn এ এ [OLA] 
হিসি UE Te ০6৫০০ ০ সস Gl এসএ এও 
5552 ক dL A JE YU দি OG 9০৪ 


[৫৪১৮] ‘উবায়দুল্লাহ্‌ ইবৃন মূসা (র)...... বারা' রো) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার নবী 
নটঃ -এর জন্যে একখানা রেশমী কাপড় হাদিয়া পাঠানো হয়. আমরা তা স্পর্শ করলাম এবং বিশু 
প্রকাশ করলাম। নবী জু বললেন $ তোমরা এতে বিস্ময় প্রকাশ করছো? আমরা বললাম £ হা। 
তিনি বললেন ঃ জান্নাতে সা‘দ ইবৃন মু'আযের রুমাল এর চাইতে উত্তম হবে। 


Al %১ 205 JU 20 ১৯2 ৫,৮০৭ 

২৩৫৬. পরিচ্ছেদ £ রেশমী কাপড় বিছানো । “আবীদা বলেন, এটা পরিধানের তুল্য 
৮৮ কি প্র ও ৬৬০ 3৬ ত্র ৪৮2৮ 9০৪ ৩০ ৮ এপ [i 
TGCS DUG IN ও or) এ ৬ al gh of ৮৬ 
44 ০4৯5 ৩9 03593 2 ৮৫১৪) VS JU 03 291) ৮৯৭০ 
[৫৪১৯] ‘আলী (র)...... হুয়ায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী উঃ আমাদের সোনা ও 


রূপার পাত্রে পানাহার করতে নিষেধ করেছেন এবং তিনি মোটা ও মিহিন রেশমী কাপড় পরিধান 
করতে ও তাতে বসতে বারণ করেছেন। 


৩৩৬ বুখারী শরীফ 


০০4 পল ও পন ৪4৪ ৮ GF তেও ০৫১, ০ oN. ৭০২ 


55 8০59 Spd ০৬৭ ও 2৮ 24 ১ 5 5 3 ০০ 25 ও ৮৪ 
21 2০০ 5 48১ 2৮ 5৬) 5 ৬৭ ৮৮৩৪] ০৩ (84 এ sd 
৮২৫12 os 12, 2০58৫ ETAT PEL ৪ রি: ৮ 

LE HUG * (৩৮০ ১৬৩ 50013 HP ৪8 pa 0 ৬ sd সিএ oS 
57:৮1 wel) 51 ৮৮৬ &। 

২৩৫৭. পরিচ্ছেদ £ কাসসী পরিধান করা। আসিম (রা) আবু বুরদা (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন, আমি “আলী (রা) কে জিজ্ঞাসা করলাম 'কাসসী' কি? তিনি বললেন ' এক প্রকার কাপড় - যা 
শাম (সিরিয়া) অথবা মিসর থেকে আমাদের দেশে আমদানী হয়ে থাকে । চওড়া দিক থেকে নকৃশী 
করা হয়, তাতে রেশম থাকে এবং উত্রুনজের ন্যায় তা কারুকার্যময় হয়। আর মীছারা এমন 
কাপড়, যা স্ত্রী লোকেরা তাদের স্বামীদের জন্যে প্রস্তুত করে, মখমলের চাদরের ন্যায় তা হলুদ বর্ণের 


হয়ে থাকে । জারীর ইয়াধীদ থেকে বর্ণনা করেন, তার বর্ণনায় আছে - কাসসী হলো নকৃশীওয়ালা 
কাপড় যা মিসর থেকে আমদানী হয়, তাতে রেশম থাকে । আর মীছারা হলো হিংস্র জন্তর চামড়া 


৮৩ 20 গা ০৫ ৬০ ৮৮ ১৩৬০ এ ঝা এ ৩ fb ১০০০০ 3০৬ [oy | 
০ তা A of পাটি ৫৫৩০ ৯১৬ £ ০1০৪১৮৮০৮৮০ ভা ধু এত 
- 
EEE ee রে) হী বারা' ইবৃন ‘অযিব রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
সর আমাদের লাল রঙ্গের মীছারা ও কাসসী পরতে নিষেধ করেছেন। 

০ 2০] ৩৫ JE ৮৮০ ০ ৫০ 

২৩৫৮. পরিচ্ছেদ ঃ চর্মরোগের কারণে পুরুষের জন্য রেশমী কাপড়ের অনুমতি 
Hd AE IG ১৭ ০6 5৩ ১6 ঘসা LS ৩০ ০ সা] 
Le Sod LA ০৩ ৪ ৮১৮০ ২১598 


[৫৪২১] মুহাম্মদ রে)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী শর যুবায়ের ও ‘আবদুর 
রহমান রো) কে তাদের চর্মরোগের কারণে রেশমী কাপড় পরার অনুমতি দিয়েছিলেন । 


SLY SAU. Tron 
২৩৫৯. পরিচ্ছেদ £ মহিলাদের রেশমী কাপড় পরিধান করা 


পোশাক-পরিচ্ছদ ৩৩৭ 


9 4 


সারা ১ এ 


ক এ ey BCE 4০ ০৮৮৫০ EE 
[৫৪২২] সুলায়মান ইবৃন হারব (র)...... ‘আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী বর 
আমাকে একটি রেশমী হুল্লা পরতে দেন। আমি তা পরে বের হই।কিন্তু তার (নবী মর) 


চেহারায় অসন্তোষের ভাব লক্ষ্য করি। সুতরাং আমি তা ফেঁড়ে আমার পরিবারের মহিলাদের মধ্যে 
বন্টন করে দিই। 


I ৬86৩ ধসে তত OC kT 
598৮9 i ভিও 845 6 9৪ তা গল পা 
্ ৬৪ RAE DEE তি z টির রর ৪ 

7্প ৬৩১ ০৭ ৩ 8 81325 2 GE ১ ১: ৮১ ০০০৪ রস 
১ ৩3 ০০৬ ৩৬৫ By TLS LE IG BLS ৪০৮ পা 


- LST 55 এ ৬ ০০৫ ০ ০৬ 
[৫৪২৩] মূসা ইব্‌ন ইসমা“ঈল রো)...... EU ANNE USE: 
হুল্লা বিক্রী হতে দেখে বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! শট আপনি যদি এটি খরীদ করে নিতেন, তা 
হলে যখন কোন প্রতিনিধি দল আপনার কাছে আসে তখন এবং জুমু'আর দিনে পরিধান করতে 
পারতেন । তিনি বললেন ঃ এটা সে ব্যক্তিই পরতে পারে যার আখিরাতে কোন অংশ নেই । পরবর্তী 
সময়ে নবী হল ‘উমর (রা)-এর নিকট ডোরাকাটা রেশমী হুল্লা পাঠান । তিনি কেবল তাকেই পরতে 
দেন। “উমর (রা) বললেন £ আপনি এখনি আমাকে পরতে দিয়েছেন, অথচ এ সম্পর্কে যা বলার তা 
আমি আপনাকে বলতে শুনেছি । তিনি বললেন £ঃ আমি তোমার কাছে এজন্য পাঠিয়েছি যে, তুমি এটি 
বিক্রি করে দিবে অথবা কাউকে পরতে দিবে। 
৪ 9৩ 2 সাপ ১৩ ৬) ০৪ ৮৩৪ ৪০১৪৭ ih wt Gs [eer] 


552 ” 


- lr 27 2 88) ১১ ৯৪ ১ 5 লেগ fe 
[৫৪২৪] আবুল ইয়ামন (র)...... আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ্‌ হর এর 
কন্যা উম্মে কুলসূমের পরিধানে হাল্কা নক্শা করা রেশমী চাদর দেখেছেন। 


১. সেলাই বিহিন লুঙ্গি ও চাদরের এক জোড়া 


৪৩- 


৩৩৮ বুখারী শরীফ 


03 ১৮৩ 0 ১55 BIOS LSU. TN 
২৩৬০. পরিচ্ছেদ ঃ নবী প্র কি ধরনের পোশাক ও বিছানা গ্রহণ করতেন 
১৮ 2 ১৩০ LR মত চা পে ১ AG ৮ ১৩৮ Ei ৮৮৮ & ১০০ এপ 


০ 0১5 এন উর ও এ ES 9৪ এ 8 ০০ ৮৫ ১৮০১৪ 
28৮52854856 বর রন 
£ 5৫: 


লি ৯০ 


MEANT EAMG 
১409 1210 0১2 44754 ও ০৪ CABG SE af LE tat 
21289 এ Mas Af BI AW Cl Vaio CHM He il 3 


PEE HE ৬ ঞ& তত 


6১৮ :9 52237 ৪ ৬৬ LS HLS cll ft Ee 


০৮18 | aN 0:05) ১৩9 5 ০১১ ৮৮309 Hd 1১৮) 03০৮৩ ৩1২ ১; 


৬৫ 22৬ A 


dl ie) Bb রবের রিলে 
BLYTHE 5 Hi Je IF ISH do ০৮7১ te 
৬৩ ৮ 25 4:05 29 ৬৩4৫৬ ২1০ ৩৩ 5৮ 0৬ ES EN ০৩৫ 
Cbd eI HAIL GE 5০১ Le HR 05 GLB সপ % CT EL 
রী রা রক রাজা 


৪ 2১৮৫৩ 


০০59 সদ ও পাও 7৮ এ Ha 1 
৪9:55 এ 419 LD ০১৯৮ ol 2275 

2 ILL boo ECL 
[৫5২৫] সুলায়মান ইব্‌ন হারব (র) রী ইব্ন “আব্বাস (রো) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি এক 
বছর যাবত অপেক্ষায় ছিলাম যে, ‘উমর (রা)-এর কাছে সে দু'টি মহিলা সম্পর্কে জিজ্ঞাসা করবো 


যারা নবী হল -এর বিরুদ্ধে জোট বেঁধে ছিলো । কিন্তু আমি তাকে খুব ভয় করে চলতাম । একদিন 
তিনি কোন এক স্থানে নামলেন এবং (প্রাকৃতিক প্রয়োজনে) আরাক বৃক্ষের কাছে গেলেন। যখন 


পোশাক-পরিচ্ছদ ৩৩৯ 


তিনি বেরিয়ে এলেন, আমি তাকে (সে সম্পর্কে) জিজ্ঞেস করলাম । তিনি বললেন ঃ (তারা হলেন) 
‘আয়েশা ও হাফসা রো)। এরপর তিনি বললেন ঃ জাহিলী যুগে আমরা নারীদের কোন কিছু বলে 
গণ্যই করতাম না। যখন ইসলাম আবির্ভূত হলো এবং (কুরআনে) আল্লাহ্‌ তাদের (মর্যাদার কথা) 
উল্লেখ করলেন, তাতে আমরা দেখলাম যে, আমাদের উপর তাদের হক আছে এবং এতে আমাদের 
হস্তক্ষেপ করা চলবে না। একদা আমার স্ত্রী ও আমার মধ্যে কিছু কথাবার্তা হচ্ছিল। সে আমার উপর 
রূঢ় ভাষা ব্যবহার করলো । আমি তাকে বললাম £ তুমি তো সে স্থানেই । স্ত্রী বললেন ঃ তুমি আমাকে 
এরূপ বলছ, অথচ তোমার কন্যা নবী সু কে কষ্ট দিচ্ছে। এরপর আমি হাফসার কাছে এলাম 
এবং বললাম ঃ আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রাসূলের নাফরমানী করা থেকে আমি তোমাকে সতর্ক করে 
দিচ্ছি। নবী হক্ব কে কষ্ট দেওয়ায় আমি হাফসার কাছেই প্রথমে আসি । এরপর আমি উম্মে সালামা’ 
(রা)-এর কাছে এলাম এবং তাকেও অনুরূপ বললাম । তিনি বললেন $ তোমার প্রতি আমার বিস্ময় 
হে উমর ৷ তুমি আমার সকল ব্যাপারেই দখল দিচ্ছ, কিছুই বাকী রাখনি, এমন কি রাসূলুল্লাহ্‌ 
মর ও তার সহধর্মিণীগণের ব্যাপারেও হস্তক্ষেপ করছ। এ কথা বলে তিনি (আমাকে) প্রত্যাখ্যান 
করলেন। এক লোক ছিলেন আনসারী । তিনি যখন রাসূলুল্লাহ্‌ জু -এর মজলিস থেকে দূরে 
থাকতেন এবং আমি উপস্থিত থাকতাম, যা কিছু হতো সে সব আমি তাকে গিয়ে জানাতাম ৷ আর 
আমি যখন রাসূলুল্লাহ সল্ট -এর মজলিস থেকে অনুপস্থিত থাকতাম, আর তখন তিনি উপস্থিত 
থাকতেন, তখন রাসূলুল্লাহ্‌ ক্র -এর এখানে যা কিছু ঘটতো তা এসে আমাকে জানাতেন। 
রাসূলুল্লাহ শুক্র -এর চারপাশে যারা রোজা-বাদশা) ছিল তাদের উপর রাসূলের কর্তৃত প্রতিষ্ঠিত 
হয়েছিল। কেবল বাকী ছিল শামের (সিরিয়ার) গাসসান শাসক । তার আক্রমণের আমরা আশংকা 
করতাম। হঠাৎ আনসারী ব্যক্তিটি যখন বললো £ এক বিরাট ঘটনা ঘটে গেছে । আমি তাকে 
বললামঃ কি সে ঘটনা! গাসৃসানী কি এসে পড়েছে? তিনি বললেন ঃ এর চাইতেও ভয়াবহ ৷ 
রাসূলুল্লাহ হরর তার সকল সহধর্মিণীকে তালাক দিয়েছেন। আমি সেখানে গেলাম। দেখলাম সকল কক্ষ 
থেকে কান্নার আওয়ায ভেসে আসছে। রাসূলুল্লাহ্‌ শ্র তার কক্ষের চিলে কুঠুরিতে অবস্থান করছেন। 
প্রবেশ পথে অল্প বয়স্ক একজন খাদিম বসে আছে । আমি তার কাছে গেলাম এবং বললামঃ আমার 
জন্যে অনুমতি চাও। অনুমতি পেয়ে আমি ভিতরে প্রবেশ করলাম । দেখলাম, নবী পর একটি 
চাটাইয়ের উপর শুয়ে আছেন, যা তার পার্শদেশে দাগ বসিয়ে দিয়েছে । তার মাথার নীচে চামড়ার 
একটি বালিশ, তার ভেতরে রয়েছে খেজুর গাছের ছাল । কয়েকটি চামড়া ঝুলানো রয়েছে এবং 
বিশেষ গাছের পাতা । এরপর হাফসা ও উম্মে সালামাকে আমি যা বলেছিলাম এবং উম্মে সালামা 
আমাকে যা বলে প্রত্যাখ্যান করেছিলেন, সে সব আমি তার কাছে ব্যক্ত করলাম। রাসূলুল্লাহ্‌ 
লক হাসলেন । তিনি উনত্রিশ রাত তথায় অবস্থান করার পর অবতরণ করেন। 


১. উম্মে সালামার প্রকৃত নাম হিন্দ, রাসূলুল্লাহ হুর -এর অন্যতম স্ত্রী । তিনি উমর (রা)-এর ঘনিষ্ঠ আত্মীয়া। 


৩৪০ বুখারী শরীফ 


পে প ৪০ পপ পা 2০545 ৮ 4৪০ 


০৩ ৯ 15 ১ 45 ৫৮০৩ Eo ৯2০৪৮ & dL Ge ০৫৭ 
১৮১5 831 2২ ০০ 289 ১80 ০8 ভি BEE CG LL 05 ৬০৬৭ 


SS LAE pS ০ ০০০৯৮ eA তর ১৮915247১০৮ ভর 


£20 পর 


এ 2 পুর ক 557৩ Be EN ৪১ IG LUD পে 2১৩ ও 
[৫৪২৬] ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ রে)...... উম্মে সালামা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক 
রাতে রাসূলুল্লাহ্‌ ক্র ঘুম থেকে জাগলেন। তখন তিনি বলছিলেন ঃ আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ্‌ নেই, 
কত যে ফিত্না এ রাতে নাধিল হয়েছে । আরও কত যে ফিত্না নাযিল হয়েছে, কে আছে এমন, যে 
এ হুজরাবাসীণীগণকে ঘুম থেকে জাগিয়ে দেবে । পৃথিবীতে এমন অনেক পোশাক পরিহিতা মহিলাও 
আছে যারা কিয়ামতের দিন বিবস্ত্র থাকবে । যুহরী রে) বলেন, হিন্দ বিনত্‌ হারিস-এর জামার 
আস্তিনদ্বয়ে বুতাম লাগান ছিল। 


1৮০ এ (০5৭ করি ০ ৩ -১৫.৭৮৭৭ 
২৩৬১, ০4 


JS ০০209 ০০ ০৩৫ ১০৯০ ০৫ Me ২০0 ৩৬] ০ Ah সা ৪০ [5০] 
4 

৮৩ ৩৯ ৬3১১ ০০3৩4০৯৪4০৫ শি ০৩ | ৮০ 
050 ১১ 12 JG 2) CLL বুদ এ ৩০৪৫ 55৮ 5 ০৩ ০ 
০৩ ১০ a pe ০] ১৮5৯ ১৫% a, ১৬১ ৮৪ ০১ ও? 
9 (লট SELL 03 LL এছ ০০ ৪25০ 2 লজ TI 


BE of নি উর পি 5 
[৫৪২৭] আবুল ওয়ালীদ (র)...... খালিদের কন্যা উম্মে খালিদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 
রাসূলুল্লাহ লহু -এর নিকট কিছু কাপড় আনা হয় । তার মধ্যে একটি নক্শাযুক্ত কাল চাদর ছিল । 
তিনি বললেন £ আমি এ চাদরটি কাকে পরিধান করাব এ ব্যাপারে তোমাদের অভিমত কি? সবাই 
নীরব থাকল । তিনি বললেন ঃ উম্মে খালিদকে আমার কাছে নিয়ে এসো । সুতরাং তাকে নবী সু - 
এর কাছে নিয়ে আসা হলো । তিনি স্ব-হস্তে তাকে এ চাদর পরিয়ে দিয়ে বললেন ঃ পুরাতন কর ও 
দীর্ঘদিন ব্যবহার কর। তারপর তিনি চাদরের নক্শার দিকে তাকাতে লাগলেন এবং হাতের দ্বারা 
আমাকে ইঙ্গিত করে বলতে থাকলেন ঃ হে উম্মে খালিদ! এ সানা, হে উম্মে খালিদ! এ সানা । হাবশী 
ভাষায় “সানা' অর্থ সুন্দর । ইসহাক (রে) বলেন ঃ আমার পরিবারের জনৈক মহিলা আমাকে বলেছে, 
সে উক্ত চাদর উম্মে খালিদের পরিধানে দেখেছে । 


পোশাক-পরিচ্ছদ ৩৪১ 


৬০2 


JE ১৪৮১৪ oN. ৪ 
২৩৬২. পরিচ্ছেদ £ পুরুষের জন্যে জা'ফরানী রং -এর কাপড় পরিধান করা 


3% ৮0 ৬৮ 03 ০56 290 ৮6 ০6 ১০ ২৫ এ ৯৪০০ ০৬ EE 
hy ০ 
[৫৪২৮] মুসাদ্দাদ রে)...... আনাস রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সো.) পুরুষদের যাফরানী 
রং -এর কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। 
১4৮01 SHOU TA 
২৩৬৩. পরিচ্ছেদ £ জাফরানী রং -এ রঙ্গিন কাপড় 
OE রা 
-১০৮% রী ১৮১১ (৯০০ uy 1০0 ০ ১ ৬ ও ৩ 
[2৪২৯] আবূ নু'আইম (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ কুরে নিষেধ 
করেছেন, মুহরিম ব্যক্তি যেন ওয়ার্স ঘাসের কিংবা যা'ফরানের রং দ্বারা রঞ্জিত কাপড় না পরে। 
ASS BU. TYE 
২৩৬৪. পরিচ্ছেদ £ লাল কাপড় 
১৩ ০০% EE ঝা ০৮০ 990 ৮০ ৩৬] পা ১০ 2 (9০ 547) 2 ৪৩৬ [26৮ 
- 2৫ এজি উঠি ৩ ০০০৮ সত ও এুঠি ১ 6৮ ঞ 2 
[৫৪৩০] আবুল ওয়ালীদ (র)...... বারা' রো) থেকে বর্ণিত । তিনি বলেন £ নবী সু ছিলেন মধ্যম 
আকৃতির । আমি তাকে লাল হৃল্লা পরিহিত অবস্থায় দেখেছি। তার চেয়ে অধিক সুন্দর আর কিছু 
আমি দেখিনি । 
৮০9৯০ Salt ৫৫৭৩ 
. ২৩৬৫. পরিচ্ছেদ লাল মীছারা১ 
এল 0০৮ ১৯ ০95 LG পর ১ ০৩৬০ এ Lad ৩১০ [তামা 


4 2. কপ ০৫201) ৪০ A - i 
[ ০৮ Hod (ও, ০০:০৭ লজ: তে উই ভাটা 6০৭ ৩৩ oF এ ৬০১ 


না 13 ও ৮০০১1) ২3 টি 5 


১. 'মীসারা' রেশম বা পশমের তৈরি চাদর বা সাওয়ারীর পীঠের জীন পোশের খোল । 


৩৪২ | | বুখারী শরীফ 


[৫৪৩১] কাবীসা (র)...... বারা' (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী সুত্র আমাদের সাতটি 
বিষয়ের নির্দেশ দিয়েছেন ঃ রোগীর সেবা, জানাযার অংশ গ্রহণ এবং হাচিদাতার জবাব দান। আর 
তিনি আমাদের নিষেধ করেছেন ঃ রেশমী কাপড়, মিহিন রেশমী কাপড়, রেশম মিশ্রিত কাতান 
কাপড়, মোটা রেশমী কাপড় এবং লাল মীসারা কাপড় পরিধান করতে । 

৩০:১১ 220 JY শ৪ ০৫5৭ 
২৩৬৬. পরিচ্ছেদ ঃ পশমহীন চামড়ার জুতা ও অন্যান্য জুতা | 
EEC ES লা 56 ১৫৮ SE ৮৮০৪ ৬০৫০ ৬৮ 355 

4৪ 2০ ৩ পক পর 

[৫৪৩২] সুলায়মান ইবৃন হার্ব (র)...... আবূ মাসলামা সাঈদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমি আনাস (রা)-কে জিজ্ঞেস করেছি, নবী ঈল্ঞ্জ 'না'লাইন" পায়ে রেখে সালাত আদায় করেছেন 
কি? তিনি বলেছেন £ হা। 
ও 


পা পা ঞঠজল 


এ WE ty iff af as wf, ৫ ঞ। ৪৮০ 7 ০৫ BA UN 
তি EEILEE, চা 
dd J এ দে আগ 9 এ Dal Grad ED « লে এ 1551 


৮) ৩৬ ১৬০৬। ৩০৬৮ & ১4 (০৪ 2 8১৬ ৮ এ 45৫5 ৯ 
58881 এ ১ যু JU 9 «০৩৯ ং ১: ~~ Hd রা 
905 ওটি i এ ই (9০৩১1০545৩০: x 
38 dfs ০১৬ ১৬ এ) ATLANTA 
S2৯ ৬৮ Ne 
[৫৪৩৩] “আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা (র)...... 'উবায়দ ইব্‌ন জুরায়জ রে) থেকে বর্ণিত তিনি 
‘আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমর (রা)-কে বলেন £ আমি আপনাকে এমন চারটি কাজ করতে দেখেছি, যা 


১. অর্থাৎ হাঁচিদাতা 'আলহামদু লিল্লাহ্‌' বললে তদৃত্তরে 'ইয়ারহামু কাল্লাহ্‌' বলা । এখানে তিনটির উল্লেখ আছে, 
বাকী ৪টি হলো £ দাওয়াত গ্রহণ বির সাহা উতর অত্যাচারিত হাতির লাহযা কতা ও 
কসমকারীকে মুক্ত করা। 

২. না'লাইন - বিশেষন ধরনের চগ্ল। 


পোশাক-পরিচ্ছদ ৩৪৩ 


আপনার সঙ্গীদের মধ্যে কাউকে করতে দেখিনি । তিনি বললেন £ সেগুলো কি, হে ইব্‌ন জুরায়জ? 
তিনি বললেন £ আমি দেখেছি আপনি তাওয়াফ করার সময় (কা'বার) রু’কনগুলোর মধ্য হতে 
ইয়ামীনী, দু'টি রুকন ছাড়া অন্য কোনটিকে স্পর্শ করেন না। আমি দেখেছি, আপনি পশমবিহীন 
চামড়ার জুতা পরিধান করেন । আমি দেখেছি আপনি হলুদ বর্ণের কাপড় পরেন এবং যখন আপনি 
মন্কা ছিলেন তখন দেখেছি, অন্য লোকেরা (িলহজ্জের) চাদ দেখেই ইহ্রাম বাধতো, আর 
আপনি তালবিয়ার দিন (অর্থাৎ আট তারিখ) না আসা পর্যন্ত ইহ্রাম বুধতেন না । ‘আবদুল্লাহ্‌ 
ইব্‌ন ‘উমর (রা) তাঁকে বললেন £ আরকান সম্পর্কে কথা এই যে, আমি রাসূলুল্লাহ্‌ শু -কে 
ইয়ামানী দু'টি রুকন ব্যতীত অন্য কোনটিকে স্পর্শ করতে দেখনি । আর পশমবিহীন চামড়ার 
জুতার ব্যাপার হলো, আমি দেখেছি রাসূলুল্লাহ্‌ ঈ্রু্প এমন জুতা পরতেন, যাতে কোন পশম 
থাকতো না এবং তিনি জুতা পরিহিত অবস্থায়ই অযূ করতেন (অর্থাৎ পা ধুতেন)। তাই আমি 
অনুরূপ জুতা পরতেই পছন্দ করি। আর হলুদ বর্ণের কথা হলো, আমি রাসূলুল্লাহ্‌ সুর -কে এ 
রং দিয়ে রঙ্গিন করতে দেখেছি। সুতরাং আমিও এর দ্বারাই রং করতে ভালবাসি । আর ইহ্রাম 
বাধার ব্যাপারে কথা এই যে, আমি রাসূলুল্লাহ জল -কে তার বাহনে হজ্জের কাজ আরম্ভ করার 
জন্যে উঠার আগে ইহ্রাম বাধতে দেখিনি | 

9০০ PE 9৪ ০৮ 2420৮ &। এ ০৪ ৬৫০ ৫০৮০৮ bs % এ এহন 
৮3 5৮১3 ১ ১০৮7 ৬১০০ ৫ 1০40 A of Yh 074) 546 03 ০৫০ dh 


১০ 02 Jf CLS, ০৪৬৮ A oS ba 


[৫৪৩৪] ‘আবদুল্লাহ ইব্‌ন ইউসুফ (র)...... ইবৃন ‘উমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ 
কলকল নিষেধ করেছেন যে ইহ্রাম বাধা ব্যক্তি যেন যা‘ফরান কিংবা ওয়ার্স ঘাস দ্বারা রং করা কাপড় 
পরিধান না করে। তিনি বলেছেন £ যে (মুহরিম) ব্যক্তির জুতা নেই, সে যেন মোজা পরে এবং 
টাখনুর নীচ থেকে (মোজার উপরের অংশ) কেটে ফেলে (যাতে তা জুতার ন্যায় হয়ে যায়) । 


০) ৩০৩ ০৪১৫১১৪১০০৪ ০৮ ১৩০ in Ey ও ১০০ ৬০ [ors 
০১০১ HI ABTS জগ 98 ৪ ০৮৯ ৯ সাদি 
7 - ৬ ১ ১১৩ 4 5 পু 


১. কা'বা ঘরের কোণকে রুকন বলে। দু'টি রুকনে ইয়ামানী দ্বারা - ইয়ামনমুখী রুকন ও হাজার আসওয়াদের 
পার্স্থ রুকনকে বোঝান হয়েছে। 


৩৪৪ _ বুখারী শরীফ 


[৫৪৩৫] মুহাম্মদ ইব্‌ন ইউসুফ (র)...... ইব্‌ন ‘আব্বাস রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী ক্র বলেছেন £ যে (মুহরিম) লোকের ইযার নেই, সে যেন পায়জামা পরে, আর যার জুতা 
নেই,সে যেন মোজা পরিধান করে। 

৯৯ ০৬ ভি শপ ও 
২৩৬৭. পরিচ্ছেদ £ ডান দিক থেকে জুতা পরা আরম্ভ করা 


09 


৮ ied ph 2 ৬০৪ তন IU এও BS এ 2৩৬০ ৪ 
৯১১০5 PB উপ HS ৩৬ Ub ৩: ঞ। ০০) ৩ ১৪ ৯১৮০০ OA 


- এ এস 
হাজ্জাজ ইবৃন মিনহাল (র)..... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী ঈ পবিত্রতা অর্জন 
করতে, মাথা আচড়াতে ও জুতা পায়ে দিতে ডান দিক থেকে আরম্ভ করা পছন্দ করতেন। 


৬০ 04602 তান 
২৩৬৮. পরিচ্ছেদ £ বা পায়ের জুতা খোলা হবে 


৪৮2৪ 


৮ ৩৬৮৯ তে তি এ ৩৪1০৩ 4০৬ ECE 
১০5১৩ ab CH সত EE ০৪194৪৪৮০৮১ Ee 


EEG FEUD A A 
নাক নার মী আরা কে না 
সক বলেছেন ৪ যখন তোমাদের কেউ জুতা পরিধান করে তখন সে যেন ডান দিক থেকে আরম্ভ 
করে, আর যখন খোলে, তখন সে যেন বাম দিক থেকে আরম্ভ করে, যাতে পরার বেলায় উভয় 
পায়ের মধ্যে ডান পা প্রথমে হয় এবং খোলার সময় শেষে হয়। 


১৩13 056 15 ঠেস এ ভি 
২৩৬৯. পরিচ্ছেদ £ এক পায়ে জুতা পরে হাটবে না 
১15৮ tLe 2259৭ ৮০ ১৩০ 96 ৯৪০ ০৮ ফন্দি dn এ Gis [oor 
- ০৪৩3 ০৯ ৮৮ 228 ও 8 4। ৮০) 
[2৪৩৮] ‘আবদুল্লাহ ইব্‌ন মাসলামা (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ জর 
বলেছেন ৪ তোমাদের কেউ এক পায়ে জুতা পরে যেন না হাটে । হয় উভয় পা সম্পূর্ণ খোলা রাখবে 
অথবা উভয় পায়ে পরিধান করবে । 


পোশাক-পরিচ্ছদ ৩৪৫ 


প পে Fd প প 2 
bly oy 3৬ 0 ng ৬ ০১৩ PU. তত, 
২৩৭০. পরিচ্ছেদ £ এক চপ্পলে দুই ফিতা লাগান, কারও মতে এক ফিতা লাগানও বৈধ 
28252 পভ ৫৩2০ 216 প৫2 ০ ৮89৬ LEE নিও 
৮০০ 
- NG ৩৬ ৯8৫ 


[৫৪৩৯] হাজ্জাজ ইবৃন মিনহাল রে)...... আনাস (রা) থেকে বর্ণিত যে, নি 
করে ফিতা ছিল। 


1 নে JU Le Ls te Usd ৩ ৩৮৮১০ ee] 
8850 এ od ৩ ৩৭3 ৩ ১৩০ ১৮০৪ ৫৩ 
[৫৪8০] মুহাম্মদ রে)...... ‘ঈসা ইব্‌ন তাহমান (রা) থেকে বর্ণিত। একবার আনাস ইব্‌ন মলিক 
(রা) এমন দু'টি চক্জল আমাদের কাছে আনলেন যার দু'টি করে ফিতা ছিল । তখন সাবিত বুনানী 
বললেন $ এটি নবী লু -এর চঞ্ঈল ছিল। 
্‌ | ₹১0 ৮০০০ LL ভাত 
২৩৭১. পরিচ্ছেদ £ লাল চামড়ার তাবু 
টির MG ENS HOHE 
৪7৩০ 


Hd yoy YN ০393 ol be UAE 222 Be পরে CH UG 249 
LEE CRE ODE, 


+o AN 
[৫৪৪১] মুহাম্মদ ইবৃন আর'আরা (র)...... ‘আওনেয পিতা (ওহ্‌র ইবন ‘আবদুল্লাহ্‌) (রা) থেকে 
বর্ণিত । তিনি বলেন £ আমি নবী লুট -এর কাছে এলাম । তখন তিনি একটি লাল চামড়ার তাবুতে 
ছিলেন। আর বিলালকে দেখলাম তিনি নবী শুক্র -এর অযুর পানি উঠিয়ে দিচ্ছেন এবং লোকজন 
অযূর পানি নেয়ার জন্য ছুটাছুটি করছে । যে ওখান থেকে কিছু পায়, সে তা মুখে মেখে নেয় । আর 
যে সেখান থেকে কিছু পায় না, সে তার সাথীর ভিজা হাত থেকে কিছু নিয়ে নেয় । 


৬০ J) cL পা 

28৩ ১71 9 এ ক) ৮৮) 2155 2 শা ৩১ ১৬৯ 9 ০৪ ৮০৬ ভিসি 
টা 

১10৪ হও ও ০ = lah এ! 


88- 


৩৪৬ | বুখারী শরীফ 


[৫৪৪২] আবুল ইয়ামান (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ নবী 
লক আনসারদের কাছে সংবাদ পাঠান এবং তাদের (লাল) চামড়ার একটি তাঁবুতে সমবেত করেন । 


ody ১০) ৬6 ০9) PU. ৬ 
২৩৭২. পরিচ্ছেদ ঃ চাটাই বা অনুরূপ কোন জিনিসের উপর বসা 


৮৪ লা ও এ OF BLE ৬৪ পে Bio Kg Ys ২০ elitr 
FUL nas ৮৯ ৩৬ Hd Nf ৫6 এ ৪৮০ CBG ০০৮০৮% সে মজা 
এ ₹:৪:৯০ 2 #2 2 2১৬54 2 ৮ পে ৪০৫ +2 824198768৮5 ৫ 
১৩ ০১৮০ ইভ) এ! 5558 rl ৯৯ 6 9৪ লাস Ub nt} SS 
5 LB TR ARLE I St সি ৪5) চি CE oD Reg 2 
2 ৮020 খু BOB SLE ICY Lp iE AOU ID 030 055 ০ 
= Bd ৮১ ৩ 4 21065715257 
[৫৪৪৩] মুহাম্মদ ইব্‌ন আবু বকর (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী সর রাত্রিবেলা 
চাটাই দ্বারা ঘেরাও দিয়ে সালাত আদায় করতেন । আর দিনের বেলা তা বিছিয়ে তার উপর 
বসতেন। লোকজন নবী নর -এর কাছে সমবেত হয়ে তার সঙ্গে সালাত আদায় করতে লাগল ।' 
এমন কি বহু লোক সমবেত হল। তখন নবী ঞ্লল্রক্ তাদের প্রতি লক্ষ্য করে বললেন $ হে লোক 
সকল! তোমরা আমল করতে থাক তোমাদের সামর্থ অনুযায়ী । কারণ, আল্লাহ্‌ তা'আলা ক্লান্ত হন না, 
অবশেষে তোমরাই ক্লান্ত হয়ে পড়বে । আর আল্লাহর নিকট এ আমল সবচেয়ে প্রিয়, যা সর্বদা করা 
হয়, যদিও তা কম হয়। 
৩7১৫ ০৪ এ af LIAL CADIS + ৬৪৬ FSSA TYATY 
৪ ০53 প্‌ i ia 975 ০ টা »,5০০? টা: 
৩৮৮৫ 56 আঠা aE ০৬ HS ০1 AL এড ৫ 4 ০৬ ৮০৯ oll of UP 
3৮:01 86১7 60 IG 5475 ও HUGS 5৬ এ এ ৮৯১৪, 
5৩ ৩৫ ০ ১০555272562 3 ডিন UH 5 1 *:7566 
4৮7৭৩ ০ ১৮৪ তো ও ভঠ 5৩৩ HB এ ৩5৮১ ৬০ 2 AD ০৬০১ abil 


পা 
- 


৮৮০৮6 ৩৫০০৮ ৯ ৮০৯৪ € 08 Ad 12 ০০১ তে HS ES CS 
২৩৭৩. পরিচ্ছেদ ঃ স্বর্ণখচিত গুটি! লায়স রে) বলেন $ ইব্‌ন আবু মুলায়কা রত মিসওয়ার ইব্‌ন 
মাখরামা (রা) থেকে আমাকে বর্ণনা করেছেন যে, তার পিতা মাখরামা (একদা) তাকে বললেন £ হে 
প্রিয় বৎস! আমার কাছে সংবাদ পৌছেছে যে, নবী শুর -এর নিকট কিছু কাবা এসেছে। তিনি 
সেগুলো বন্টন করছেন। চলো আমরা তার কাছে যাই । আমরা গেলাম এবং নবী সে -কে তার 
বাসগৃহে পেলাম । আমাকে (আমার পিতা) বললেন $ বৎস! নবী শু -কে আমার কাছে ডাক। 


পোশাক-পরিচ্ছদ ৩৪৭ 


আমার নিকট কাজটি অতি কঠিন বলে মনে হল । আমি বললাম £ আপনার কাছে রাসূলুল্লাহ = - 
কে ডাকবো? তিনি বললেন $ঃ বৎস, তিনি তো কঠোর প্রকৃতির লোক নন। যা হোক, আমি তাকে 
ডাকলাম। তিনি বেরিয়ে এলেন। তার গায়ে তখন স্বর্ণের বোতাম লাগান মিহিন রেশমী কাপড়ের 
কাবা ছিল। তিনি বললেন £ হে মাখরামা! এটা আমি তোমার জন্যে সংরিক্ষত রেখেছিলাম । এরপর 


তিনি ওটা তাকে দিয়ে দিলেন 

৩৩০ ৯009 ৫,৫৭৫ 
২৩৭৪. পরিচ্ছেদ £ স্বর্ণের আংটি ৃ | 
SAP DIL দি ৪৩ se ৮2৮ Ut ৫ মে ৩ [TT 


“2300 


222 
রি ১০০ HEE চে ০:০3 ০০ চি 2 (5 32) to) 

ed 7০9 (৮0 091) A HEL) ০৯৩ 293 
[৫888] আদাম রে)...... বারা" ইবৃন 'আযিব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী ঈ আমাদের 
সাতটি জিনিস থেকে নিষেধ করেছেন ঃ স্বর্ণের আংটি-বা তিনি বলেছেন, স্বর্ণের বলয়, মিহি রেশম, 
মোটা রেশম ও রেশম মিশ্রিত কাপড়, রেশম এর তৈরী লাল বর্ণের পালান বা হাওদা, রেশম মিশ্রিত 
কিস্সী কাপড় ও রূপার পাত্র। আর তিনি আমাদের সাতটি কাজের আদেশ করেছেন ঃ রোগীর 


শুগ্রযা, জানাযার পেছনে চলা, হাচির উত্তর দেওয়া, সালামের জবাব দেওয়া, দাওয়াত গ্রহণ করা, 
রলকারীয় ক্রয় পরলে সাহায্য করা এবং মাধলুয় বাড়ির সাহায্য কেরা! 
LE Ay rad ০৮ 8 ৩ ০6 ভু এজ ১৩ Gin ০৬ দে ০০ ie [i 
3১১৯৪ সিডি পবা Vp ০০১2 2৮৮ 2 
55 222 মর 
[৫8৪৫] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (রা)...... ‘আবূ হুরায়রা (রা) সূত্রে নবী হুল থেকে বর্ণিত। 
তিনি স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন । “আমর (র) বাশীর রে)-কে অনুরূপ বর্ণনা 
করতে শুনেছেন । 


১. ঘটনাটি সম্ভবতঃ রেশম পুরুষের জন্য হারাম হওয়ার পূর্বে ছিল । তাই রাসূলুল্লাহ শুরুর সেটি পরিধান করে 


এসেছিলেন । আর পরে ঘটে থাকলে বুঝতে হবে যে, হয়ত নবী চু হাতে করে এনেছিলেন । তিনি সেটি 
মাখরামাকে বিক্রি করতে বা মহিলাদের ব্যবহারের জন্যে দান করেন। 


৩৪৮ বুখারী শরীফ 


৪৫ 8) 4 < ৰ ed 8 বারি চা 5 ০০০15 ১৫ ১5 EE 
সা নিস্যা রা BEG ২৮৬ এত 
৪৪০০০০৪৪০৪০ 


15 


[৫88৬] মুসাদ্দাদ (র) 28 ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে রি HRT 
আংটি ব্যবহার করেন। আংটির মোহর হাতের তালুর দিকে ফিরিয়ে রাখেন । লোকেরা অনুরূপ 
(আংটি) ব্যবহার করা আরম্ভ করলো । নবী নল স্বর্ণের আংটিটি ফেলে দিয়ে চাদি বা রৌপ্যের 
ংটি বানিয়ে নিলেন। 
Ladi SE ৩৪৮৬৩ 
Radi পরিচ্ছেদ £ রূপার আংটি ' 


dh ৮৪০ ১95 BLE ও Ly ০৮৬ ০০৯ এপ] 


8০8 ৫ ১৮25 24০১ পি 2 ৯১ ১৪৩ ০৬ এ ই 0০০ 0104 


5০1 402০১ 


রি 9 5 Gh SAN যারা 


এ 


৬:০০ ্ 34790 ০১ ৬ Ll IG 28] ০29৮ ০ AG 2০8 ০৫৩৬ ০০ শু ও 


- [০45 ১০৬৬৫ ০৮ ১৪০০৫ ? 
[৫88৭] ইউসুফ ইব্‌ন মূসা (র)...... ইবৃন ‘উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ শর স্বর্ণের 
একটি আংটি পরিধান করেন। আংটিটির মোহর হাতের তালুর ভিতরের দিকে ফিরিয়ে রাখেন। 
তাতে তিনি 411১ _-“) ++ খোদাই করেছিলেন । লোকেরাও অনুরূপ আংটি ব্যবহার করতে আরম্ভ 


করেন। যখন তিনি দেখলেন যে, তারাও অনুরূপ আংটি ব্যবহার করছে, তখন তিনি তা ছুড়ে ফেলে 
দেন এবং বলেন £ আমি আর কখনও এটা ব্যবহার করব না। এরপর তিনি একটি রূপার আংটি 
ব্যবহার করেন। লোকেরাও রূপার আংটি ব্যবহার আরম্ভ করে। ইব্‌ন “উমর (রা) বলেন ঃ 
নবী জকি -এর পরে আবূ বক্র (রা), তারপর ‘উমর (রা) ও তারপর "উসমান (রা) তা ব্যবহার 
করেছেন। শেষে ‘উসমান (রা) এর (হাত) থেকে আংটিটি “আরীস' নামক কূপের মধ্যে পড়ে যায়। 


6 
শর), ৬৭ 

২৩৭৬. পরিচ্ছেদ ঃ 
PE ০ &1 ১০5 ১৩৫১০: &। ০৩৮ ১1০ ০৪ LLL LS BG Gi 


পোশাক-পরিচ্ছদ 

রত a Pd ১৪৫ ik রি tf নি ৫ ৬ LSE > Ys et 5 রি রি রা রর Ed ৬০ A Ed i 

LGM ALIN ৭৩৪ ৮৩৪ AS ip LE LAL Hd 0) ON JU ৮ এ। ডে) 
- > rll 

[৫৪৪৮] ‘আবদুল্লাহ্‌ ইবৃন মাসলামা (র)...... ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 


নবী কুক স্বর্ণের একটি আংটি ব্যবহার করতেন । এরপর তা ছেড়ে দেন এবং বলেন £ আমি আর 
কখনও তা ব্যবহার করবো না। লোকেরাও তাদের আংটি খুলে ফেলে দেয়। ' 
5৪৫ se {a CHL ক ৬ ৪ 2০:৮১ tet ৫ eee pe ce El 
৩ ভারি EE ০৪ lg 5৮ yf i ৩টি আল ia তে (07 ৮১৮৮০০০525৭] 
5 2:২৬ 2 ব্রি ৫৬০ 2৩৫ #204 br ৬৪ +e, EE EM A KR নু 
০১0৮১ ie BA ৩১ দিল ০০০১ ০১১০83553৩৮ পিস 1১ 
পি ৮4:45) 011৫৩ রস ৪৫ পা a3 ec ee ce Bong eo dd, 
— BE Hl 033 EPI ০৪ 3 ১593 Pr 0 লা] lH > 
-5)3 ০৮ ৮৮৩ Sf SP 
[৫৪৪৯] ইয়াহইয়া ইব্‌ন বুকায়র (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, তিনি 
একদিন রাসূলুল্লাহ্‌ শুট -এর হাতে রূপার একটি আংটি দেখেছেন। তারপর লোকেরাও রূপার 
আংটি তৈরি করে এবং ব্যবহার করে। রাসূলুল্লাহ শুর পরে তার আংটি পরিহার করেন। 
লোকেরাও তাদের আংটি পরিহার করে । যুহরীর সূত্রে ইব্রাহীম ইব্‌ন সা'দ, যিয়াদ ও শুয়াইব 
(র)ও অনুরূপ বর্ণনা করেছেন। 
৪০ 2-2 টা 
Sd ০2১ UNV 
২৩৭৭. পরিচ্ছেদ $ আংটির মোহর 
নে পপ ক্রি টি তা ৰ ৬৮5 বি পাচ? ৪ চা কপ পচ, ++ ০:85 হে 7 
38৩1 IA 9৯ ০ ৭৪ ৩৩ eas UT 2০১৬ সু ৪৮ ৩০০৫ এপ 0257 
এ 7 এশা এ agp তি 92 LDV ০৪৪ 0 540 2১4 ঘ AT ৩৩০৬ 
- ৩১০৪ ৩০১০ জি সা শি 19517285190 ও ০) ০] IG এজ ১০৫১ 
‘আবদান (র)...... হুমায়দ (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আনাস (রা)-এর নিকট 
জিজ্ঞাসা করা হয় যে, নবী জল্লক্র্ আংটি পরেছেন কি না? তিনি বললেন ঃ নবী নত এক রাতে এশার 
সালাত আদায়ে অর্ধরাত পর্যন্ত দেরী করেন । এরপর তিনি আমাদের মাঝে আসেন । আমি যেন তার 
আংটির চমক দেখতে লাগলাম । তিনি বললেন £ লোকজন সালাত আদায় করে শুয়ে পড়েছে । আর 
যতক্ষণ থেকে তোমরা সালাতের অপেক্ষায় রয়েছ, ততক্ষণ তোমরা সালাতের মধ্যেই রয়েছ। 


৩৫০ | বুখারী শরীফ 


is | ৯ ৮ 27055527572 fee TE ১০] 9৮ [5555] 


(৩ ১৬৯ ই ০৫৬০4 533 te LF ১৩০ Das ty LE ৬ উল 
- Hdl ০৮ তা 
[৪৪6১] ইসহাক র)...... আনাস রো) থেকে বর্নিত যে, আল্লাহ্‌র নবী চু -এর আংটি ছিল 
রূপার। আর তার নাগিনাটিও ছিল রূপার। ইয়াহ্ইয়া ইব্‌ন আইউব, হুমায়দ, আনাস (রা) 
নবী সি থেকেও বর্ণনা করেছেন। ্‌ 
Aad তেজ শা 
২৩৭৮. পরিচ্ছেদ £ লোহার আংটি 
১৫--৬০বী 2৮0৬ ০৫ AA এ ৫৬ ES di ২৩০ ৫৩৮ [5০০1] 
পরার রানা দি 417০ ০০ Ik 
দত Be I ০৬ ও এ ৫ 5 84৮) ৯০ IG ৫4৬ ৩৬ ৩৪ 


পপ 2 


8136৩ bsp BIS ES Bd 6 9 5 tcc 
৯৯৬ এ 32 ১ ০8 ০৩ (95৮ ৩৯৪ 5ম ৬ এ 5১ ০ 
AEA ক SB 85 BIG «590. BAA 0৬ «৪৯ টি ৩591 
Vl ও ক zee 588 মিনি 
AD I Hd TB LES BM ০৪০৪ ০ পদ 25 কি ১৫ MES eg 
০৮2 PLA EEE পতি EI 
EEL ও IG ০০৩ LS 06 2৮০ IG WA 2 ০ 6 0 কেও এ 
রর ্ 4 4৬ 
» 075) ৩৫ ৩৬০ 
[৫৪৫২] “আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা রে)...... সাহ্‌ল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, জনৈক মহিলা 
রাসূলুল্লাহ হল্টই -এর নিকট এসে বলল ঃ আমি নিজেকে হিবা (দান-বিবাহ) করে দেওয়ার জন্যে 
এসেছি। এ কথা বলে সে দীর্ঘক্ষণ দাড়িয়ে থাকল । তিনি তাকালেন ও মাথা নীচু করে রাখলেন । 
মহিলাটির দাড়িয়ে থাকা যখন দীর্ঘায়িত হল, তখন এক ব্যক্তি বলল £ আপনার যদি প্রয়োজন না 
থাকে, তবে একে আমার সাথে বিবাহ দিয়ে দিন। তিনি বললেন £ তোমার কাছে মোহর দেওয়ার 
মত কিছু আছে কি? সে বলল £না। তিনি বললেন ঃ খুঁজে দেখ । সে চলে গেল । কিছু সময় পর 
ফিরে এসে বলল ঃ আল্লাহ্র কসম! আমি কিছুই পেলাম না। তিনি বললেন £ আবার যাও এবং 
তালাশ করো, একটি লোহার আংটিও যদি হয় (নিয়ে এসো) সে চলে গেল । কিছুক্ষণ পর ফিরে 


এসে বলল ঃ কসম আল্লাহ্র! কিছুই পেলাম না, একটি লোহার আংটিও না। তার পরিধানে ছিল 
একটি মাত্র লুঙ্গি, তার উপর চাদর ছিল না। সে আরয করল ঃ আমি এ লুঙ্গিটি তাকে দান করে 
দেব। নবী নল বললেন £ তোমার লুঙ্গি যদি সে পরে তবে তোমার পরনে কিছুই থাকে না । আর 
যদি তুমি পর, তবে তার গায়ে এর কিছুই থাকে না। এরপর লোকটি একটু দূরে সরে গিয়ে বসে 
পড়ল। এরপর নবী স্ল্ুঞ্জ দেখলেন যে, সে পিঠ ফিরিয়ে চলে যাচ্ছে। তখন তিনি তাকে ডাকার 
জন্যে হুকুম দিলেন। তাকে ডেকে আনা হল। তিনি জিজ্ঞাসা করলেন $ তোমার কি কুরআনের কিছু 
মুখস্ত আছে? সে বলল ঃ অমুক অমুক সূরা । সে সূরাগুলোকে গণনা করে শুনাল। তিনি বললেন ঃ 
তোমার কাছে কুরআনের যা কিছু মুখস্ত আছে, তার বিনিময়ে মেয়ে লোকটিকে তোমার মালিকানায় 
দিয়ে দিলাম । 


ভিজ ০৪ ০০৫, ৫৭ 
২৩৭৯. পরিচ্ছেদ £ আংটিতে নক্শা করা 
LS চা ১6 BEG ১6 ৮০ ও 250 5 ৮ ৩৪০ db এ এ 
HLS FB x09 Cg ৬ 21৯০ এ পর্ব ONT BE ot 2 0 2 di ৮৮০ 
পিলার তা 65 
[৫৪৫৩] ‘আবদুল আ'লা (র)...... তি ভেরি রাড 
নবী সুর অনারব একটি দলের কাছে বা কিছু লোকের কাছে পত্র লিখতে ইচ্ছা করেন । তখন তাকে 
জানান হল যে, তারা এমন পত্র গ্রহণ করে না যার উপর মোহরাঙ্কিত না থাকে। এরপর 
নবী সু রূপার একটি আংটি তৈরী করেন। তাতে অংকিত ছিল “$। ১.১ 22০5" (বর্ণনাকারী- 
আনাস (রা) বলেন) $ আমি যেন (এখনও) নবী লিক -এর আংগুলে বা তার হাতে সে আংটির 
উজ্জ্বলতা দেখতে পাচ্ছি। 
টি 
2 JG ৩৬০ doo) 9 
৮ 8 50 LE ১০ আজে এ ১৫০০৪ ম INNS গেম 
91 ০০১ ১৮ ৮ A 


[৫৪৫৪] মুহাম্মদ ইব্‌ন সালাম (র) সা ইব্‌ন ‘উমর রো) থেকে বর্ণিত, তিনি বলেন ঃ 
রাসূলুল্লাহ্‌ করল রূপার একটি আংটি তৈরী করেন। সেটি তার হাতে ছিল ) এরপর তা আবু বকর (রা)- 


৩৫২ বুখারী শরীফ 


এর হাতে আসে । পরে তা উমর (রা)-এর হাতে আসে । এরপর তা উসমান (রা)-এর হাতে আসে ।১ 

শেষকালে তা 'আরীস নামক এক কৃপের মধ্যে পড়ে যায় । তাতে অংকিত ছিল “4 ,)১+)- । 
0] ৬ তথা OU TVA. 

২৩৮০. পরিচ্ছেদ ঃ কনিষ্ঠ আংগুলে আংটি পরা 

এ। ৮০ ১০০৪ te of ৯১৭ ২৩০ oh ৬ ৩০০০০০৫০০55] 

4০16 85৬ এ 28 এ) জি UU 9৩ অজ উঠ ৫৫০ 0৩ 2 


UE 18 
আবূ মা*মার (র)...... আনাস (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী শ্লল্রঃ একটি আংটি 
তৈরী করেন। তারপর তিনি বলেন ঃ আমি একটি আর্ধট তৈরী করেছি এবং তাতে একটি নক্শা 
করেছি। সুতরাং কেউ যেন নিজের আংটিতে নক্শা না করে। তিনি (আনাস) বলেন £ আমি যেন 
তার কনিষ্ঠ আংগুলে আংটিটির দ্যুতি (এখনও) দেখতে পাচ্ছি। 

৮৯১১) PES fal এ! এ EG 9 না এ শিস Ed SES OU. TYAN 
২৩৮১. পরিচ্ছেদ £ কোন কিছুর উপর সীলমোহর দেওয়ার জন্য অথবা আহলে কিতাব বা অন্য 
কারও নিকট পত্র লেখার জন্যে আংটি তৈরী করা 


LE &। ০৮১415০৮০০১ DEG LB খু এ ১৫ প্রত সে ৪ 
৮৮9৩8 ঠা 155 LS J 0৮1] পি অঙ্গ 915৪ 
cox 8 2৮0 এ চা এরি ও) 05০5 LES হস) হু ০৪ BE IG ০5০৯০ 
[৫6৫৬] আদাম ইব্‌ন আবু ইয়াস (র)...... আনাস রো) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 
নবী লল্ক্র যখন রোম সম্রাটের নিকট পত্র লিখতে মনস্থ করেন, তখন তাকে বলা হল, আপনার পত্র 
যদি মোহরাংকিত না হয়, তবে তারা তা পড়বে না। এরপর তিনি রূপার একটি আংটি বানান এবং 
তাতে ‘৷ J+) ৯৫ খোদাই করা ছিল। (আনাস রো) বলেন) আমি যেন (এখনও) তার হাতে সে 
আংটির শুভ্রতা প্রত্যক্ষ করছি। 
46 ০15 শেড ০০ 0505 শা 
২৩৮২. পরিচ্ছেদ £ যে লোক আংটির নাগিনা হাতের তালুর দিকে রাখে 


2 LD 


পপ, চে শি দি ০৬০৮৫ ১2:55 828 02 2. £ প ৬ ৩ 2 2, ৫ 
be ৬ টি এ ws ul lL ০ ১৫ ৩০৩ bl জো ৮১০৬ | ০£০% | 


১. উক্ত আংটিটি রাসূলুল্লাহ্‌ হণ ও খলীফাত্রয় সরকারী সীলমোহব হিসেবে ব্যবহার করতেন । 


পোশাক-পরিচ্ছদ ৩৫৩ 


রি IIE ০০৩ ০৬০৩ শিখি BY এগ ls ভঠ LS hey ৮৮৯১ ৩৫ ৮৩ ৩৬ | 
533 LIYE iS এ 35 5 এ ৩৪9 ৯ ৩৯৭ ০ ৮৯ ৬৯৮৯ 
একি 


[৫৪৫৭] মুসা ইব্‌ন ইসমাঈল (র)...... ‘আবদুল্লাহ (রা) থেকে বর্ণিত। তিবি বলেন ঃ 
নবী সহ স্বর্ণের একটি আংটি তৈরি করেন। যখন তিনি তা পরতেন, তখন তার নাগিনা হাতের 
তালুর দিকে রাখতেন । (তার দেখাদেখি) লোকেরাও স্বর্ণের আংটি তৈরি আরম্ভ করে ৷ এরপর তিনি 
মিন্বরে আরোহণ করেন। আল্লাহর প্রশংসা ও গুণাবলী প্রকাশ করার পর বলেন ঃ আমি এ আং 
তৈরি করেছিলাম । কিন্তু তা আর পরব না। এরপর তিনি তা ছুঁড়ে ফেলেন । লোকেরাও (তাদের 
আংটি) ছুঁড়ে ফেলল । জুওয়ায়রিয়া (র) বলেন ঃ আমার ধারণা যে, বর্ণনাকারী (নাফি') এ কথাও 
বলেছেন যে, আংটিটি তার ডান হাতে ছিল। 
৬ PE ৬৬ ০৫ ২8 তে 0 SU ও 

২৩৮৩. পরিচ্ছেদ £ নবী সর -এর বাণী £ তার আংটির নকশার ন্যায় কেউ নক্‌শা বানাতে 
পারবে না 
Es) fr পে ৪ Aer oc 4 ৪ উল PRESALE ০৫2০ 82:53 তত এ 
তব CECH FOE 
রিট ৬৫ 333 81 0০) 2০৮ এ (9 29 05 ১ এআ ও 5545 ON এ 

2 ৩ ২৮1 0৯ 93 ক TLL 43 ৪9 ০৪ 2৮ ৩৬ 
[৫৪৫৮] মুসাদ্দাদ রে)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্‌ জল রূপার একটি 
আংটি-তৈরী করেন। তাতে 4,০, -এর নকৃশা খোদাই করেন। এরপর তিনি বলেন £ আমি 


একটি রূপার আংটি বানিয়েছি এবং তাতে 4) 5৮ -এর নক্‌শা খোদাই করেছি । সুতরাং কেউ 
যেন তার আংটিতে এ নকৃশা খোদাই না করে। 


hl ৪৯3 SEL PE od fh OU. YYAE 
২৩৮৪. পরিচ্ছেদ ঃ আংটির নকৃশা কি তিন লাইনে করা যায়? 


উজ রা বা CE 4 পি tt 
282 ০৩০ রম slats ৩৫০ ১০০ 525 
72725855255 


8৫- 


৩৫৪ বুখারী শরীফ 


ধু ct EE 
[৫৪৫৯] মুহাম্মদ ইবৃন ‘আবদুল্লাহ আনসারী (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । আবু বক্র (রা) 
যখন খলীফা নির্বাচিত হন, তখন তিনি তার (আনাস) (রা.) কাছে (যাকাতের পরিমাণ সম্পর্কে) 
একটি পত্র লেখেন । আংটিটির নক্শা তিন লাইনে ছিল। এক লাইনে ছিল '.৬০' এক লাইনে ছিল, 
'১১.) আর এক লাইনে ছিল “$। আবূ ‘আবদুল্লাহ্‌ ইমাম বুখারী) বলেন £ আহ্মাদের সুত্রে আনাস 
(রা) থেকে এ কথা অতিরিক্ত বর্ণিত আছে । তিনি বলেন ঃ নবী হুল -এর আংটি (তার জীবদ্দশায়) 
তার হাতেই ছিল । তার (ইস্তিকালের) পরে তা আবু বক্র (রা) -এর হাতে থাকে । আবু বক্র (রা.)- 
এর (ইন্তিকালের) পরে তা উমার রো.) এর হাতে থাকে । যখন উসমান (রা.) এর আমল এল, তখন 
(একদিন) তিনি এ আংটি হাতে নিয়ে) “আরীস' নামক কূপের উপর বসেন । আংটিটি বের করে 
নাড়াচাড়া করছিলেন । হঠাৎ তা (কৃপের মধ্যে) পড়ে যায় । আনাস (রো.) বলেন, আমরা তিন দিন 
যাবত উসমানের রো) সাথে অনুসন্ধান চালালাম কূপের পানি ফেলে দেয়া হলো, কিন্তু আংটিটি আর 
আমরা পেলাম না। 

৬৯১ PE 25৬ ৬৬ ১৬৭ ০৮৮9৪ ৮৬। রত -YYAS 
২৩৮৫. পরিচ্ছেদ ঃমহিলাদের আংটি পরিধান করা । ‘আয়েশা (রা)-এর স্বর্ণের কয়েকটি আংটি ছিল 


৬2০ 


লই 19৮6 সে ৩৪ ০ হালে ও পেত জপ [হন 
উজির 
[৫৪৬০] আবূ “আসিম (র)...... ইব্‌ন “আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি নবী পি - 
এর সাথে এক ঈদে উপস্থিত ছিলাম। তিনি খুতবার আগেই সালাত আদায় করলেন। আবূ 
‘আবদুল্লাহ্‌ (ইমাম বুখারী) বলেন ঃ ইব্‌ন ওহ্‌ব, ইবৃন জুরায়জ থেকে এতটুকু বেশী বর্ণনা করেছেন 
যে, এরপর তিনি মহিলাদের কাছে আসেন । তারা (সাদকা হিসেবে) বিলাল (রা)-এর কাপড়ে মালা 
ও আংটি ফেলতে লাগল । 


০.) ৮০ ৮ 5১৯5 তি € ৮2 ৮০৮০৪ SM I YAY 
২৩৮৬. পরিচ্ছেদ £ মহিলাদের হার পরিধান করা, সুগন্ধি ও ফুলের মালা পরা 


৩০৫ ৯ ১৫ ০৪০ ৯8১7 ৮৮6 ০৮ OE US ৮৮৮6 Ly 4০০ ৪০ 


পোশাক-পরিচ্ছদ ৩৫৫ 


ক 
৬ 


CNY) J Ya SBS) dai ৯6 B প্রচ তল ৩৩ LES এ ০০ ৮৩ 

-৩৬৮১ ৩৮৮৭ উপ সা ৭৮ Ab iC Sf 
[৫৪৬১] মুহাম্মদ ইবন আর*আর (র)...... ইব্‌ন “আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 
নবী হর এক ঈদের দিনে বের হন এবং (ঈদের) দু' রাক'আত সালাত আদায় করেন । তার আগে 


এবং পরে আর কোন নফল সালাত আদায় করেন নি। তারপর তিনি মহিলাদের কাছে আসেন এবং 
তাদের সাদকা করার জন্যে আদেশ দেন। মহিলারা তাদের হার ও মালা সাদকা করতে থাকল । 


AAI 53521 PUY YAY 
২৩৮৭. পরিচ্ছেদ £ হার ধার নেওয়া 
AE ১৪ এ ০০১৮ ৬০৯ ওত হি এড পুত ০৬৭ এপ [ছা 
নে রি 1 এ 5 ্ টির ০৪৫ রত ঙ পুর্ণ ৫০ ও দি পে ৬তা lo পা টি 
০০০ ১৩) ০৮ 28 ৬ Eas lS NW LS IU ক এম ৪০) 
প্রত পর 4 এ ৪ 5, ৬৫ হা বর ৪8:০8 ce ৪৪. রি ode টিপ 
১04812552৯5) pf SF A had cl lie 3 ৪৬৩ ss pny ৪১০ 
৩০ La 24০ LEE ০6 AT SE EA LE ০৭ LD * eal হা ISTO 
[৫৪৬২] ইসহাক ইব্‌ন ইব্রাহীম (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, (একবার কোন 
এক সফরে) “আসমার একটি হার (আমার নিকট থেকে) হারিয়ে যায়। নবী সন্ত কয়েকজন পুরুষ 
লোককে তার সন্ধানে পাঠান । এমন সময় সালাতের সময় উপস্থিত হয়। তাদের কারও অযূ ছিল না 
এবং তারা পানিও পেল না । সুতরাং বিনা অযুতেই তারা সালাত আদায় করে নিলেন । (ফিরে এসে) 
তারা নবী হুর -এর নিকট এ বিষয়টির উল্লেখ করলেন। তখন আল্লাহ্র তা'আলা তাইয়াম্মুমের 
আয়াত নাযিল করেন। ইব্‌ন নুমায়র হিশামের সূত্রে এ কথা অতিরিক্ত বর্ণনা করেছেন যে, এ হার 
“আয়েশা (রা) “আসমা (রা) থেকে হাওলাত নিয়েছিলেন । 
০০০০ 
# রঃ | 2 | রর 
২৩৮৮. পরিচ্ছেদ £ মহিলাদের কানের দুল । ইবৃন ‘আব্বাস রো) বলেন, নবী ফলক (একবার) 
মহিলাদের সাদকা করার নির্দেশ দেন। তখন আমি দেখলাম, তারা তাদের নিজ নিজ কান ও গলার 
দিকে হাত বাড়াচ্ছেন 


প se soo 8 পে | ৪ দর 25 নর 7 ১ চপ পর্ক ০ 
onl ৬৮ এ শী UU ৬১৩ Gt এড As ৩০০ একি ৩০৯৯৮ ৩১০ [or | 


৩৫৬ বুখারী শরীফ 


০ Ze EE 2854৮259523 ৪৮৮৯ ৯:22 রা ET OE A ৭ 2 
— € ৮৯০০৫ Ny ৩ Fa dS) Adley dr Hl 1 ৩ He ৮০৮৪ 
EE SET DES পল তি শরির ৯০০০ মেরি Ed 
-1$৮ AE 57৯0 ১০7০৮ BLL ০৯০০ ০১৬ mjd ভা 
[৫৪৬৩] হাজ্জাজ ইব্‌ন মিনহাল (র)...... ইব্‌ন “আব্বাস (রা) থেকে বর্ণিত যে, নবী 
কলর (একবার) ঈদের দিনে দু" রাক'আত সালাত আদায় করেন। না এর আগে তিনি কো: 
সালাত আদায় করেন না এর পরে । তারপরে তিনি মহিলাদের কাছে আসেন, তখন তার সাথে 
ছিলেন বিলাল (রা) তিনি মহিলাদের সাদকা করার নির্দেশ দেন। তারা নিজেদের কানের দুল 
ছুঁড়ে ফেলতে লাগল । 

১94 ৮০০৭ PU. YAS 

২৩৮৯, 5558 


১০৫০০৯০১৩০৪ ৪০০৭০৫৮০৬ 
2 0f tr পা 


CNL SY পে ০৬ ৩৪০৪ ০০৪ 5 ৯০ ৩০০৫ ৫ HB di Jy) 
LEG on Hah ১৩ EE পট ly তেও gf ০ ০০৭ ০৪ ঘটিত ৩ 


তি চা 


74৩৮ 59 ০০ তি ভিড জাজ] 2৮) IGS LG SG এ এ 3৩ 

-0 ০ 02005 ০746 ১০ 2 2 তত হন ১৫৩2 
[৫৪৬৪] ইসহাক ইব্‌ন ইব্রাহীম হানযালী রে).....: আব হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 
আমি রাসূলুল্লাহ লুল -এর সঙ্গে মদীনার কোন এক বাজারে ছিলাম। তিনি (বাজার থেকে) ফিরে 
আসলেন। আমিও ফিরে আসলাম । তিনি বললেন ঃ ছোট শিশুটি কেথায়? এ কথা তিনবার বললেন। 
হাসান ইব্‌ন “আলীকে ডাক । দেখা গেল হাসান ইব্‌ন “আলী হেঁটে চলছে। তার গলায় ছিল মালা । 
নবী কক এ ভাবে তার হাত উত্তোলন করলেন । হাসানও এভাবে নিজের হাত উত্তোলন করলো । 
তারপর তিনি তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন, হে আল্লাহ্‌! আমি একে ভালবাসি, আপনিও 
তাকে ভালবাসুন এবং যে ব্যক্তি তাকে ভালবাসে, তাকেও আপনি ভালবাসুন । আবু হুরায়রা (রা) 
বলেন ঃ রাসূলুল্লাহ হুসুস্ -এর একথা বলার পর থেকে হাসান ইব্‌ন ‘আলীর চেয়ে কেউ আমার কাছে 
অধিক প্রিয় হয়নি । 


52৬54589010 od CHL SU. YA 
২৩৯০. পরিচ্ছেদ £ পুরুষের নারীর বেশ ধারণ করা এবং নারীর পুরুষের বেশ ধারণ করা 


পোশাক-পরিচ্ছদ ৩৫৭ 


৩১ ৪ CK LF ৪ ১6 বু এ এ Cis এন ও ২০০৮ ৪০০ জজ] 
চা 5 Bh J) ৩৭ 3৪ ০৫৪ ও ০৪০ 
৪2 ১১০০ WE ০৬০০ CY) 


মুহাম্মদ ইবৃন বাশৃশার (র)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী হল এ সব পুরুষকে লা'নত করেছেন যারা নারীর বেশ ধারণ করে এবং এসব নারীকে যারা. 
পুরুষের বেশ ধারণ করে। 


2 2d) ৩৫ st re 552 । 017৯1 ৫.৭) 

২৩৯১. নারীর বেশধারী পুরুষদের ঘর থেকে বের করে দেওয়া 
টা JG ১৭ ০৪০০ LE Ee EL TEL 
8 ৬০৭38 Cd SEA Jy 2১০৯] ০১১০ পু ৪ 
- 69৬ 5০৮ 0০৯ 9 05 ¥% ৬ ০০৯৩ 
[৫৪৬৬] মু'আয ইব্‌ন ফাযালা (র)...... ইবন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জুল 
পুরুষ হিজড়াদের, উপর এবং পুরুষের বেশ ধারণকারী মহিলাদের উপর লা*নত করেছেন ৷ তিনি 
বলেছেন ঃ ওদেরকে ঘর থেকে বের করে দাও । ইব্‌ন “আব্বাস (রা) বলেছেন £ নবী সক অমুককে 

বের করেছেন এবং উমর (রা) অমুককে বের করে দিয়েছেন । 
J ELE OTE HEALS OE LNT DG 3 
০9 3১05৩ ৩৬ HN GALL ATLL lS 
৬০ ৩ম ডি Ll Es IME UAL তা ক) A 4৮ ০১ 
Ll ৩ ০০১৮১ LEY HE গে 0৩ 4১৩৬ পিএ পে Gd UG ০৮৬ ৯৪ 
১০ ৮ 45 ৩১৪ কব ০ 53 ES I YH hs 
০৫৩৪ ৮৯ ০১০৮ 


[৬৭] মালিক ইব্‌ন ইসমাঈল রে)...... উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী হুর একদা তার ঘরে ছিলেন। তখন এ ঘরে একজন হিজড়া ছিল। সে উম্মে সালামার ভাই 


১. হিজড়া অর্থাৎ এ সব পুরুষ, যারা চাল-চলন, কথা-বার্তা, অঙ্গ-ভঙ্গি ইত্যাদিতে নারীদের ন্যায়, এটা যদি তার 
স্বভাবগত হয় তাহলে দোষ নেই, যদি ইচ্ছাকৃত হয় তবে তার উপর এ লা'নত বর্তায় । 


৩৫৮ | বুখারী শরীফ 


“আবদুল্লাহকে বলল ঃ হে “আবদুল্লাহ্‌! আগামী কাল তায়েফের উপর যদি তোমাদের জয়লাভ হয়, 

তবে আমি তোমাকে বিন্ত গায়লানকে দেখাবো । সে যখন সামনের দিকে আসে, তখন (তার পেটে) 

চার ভাজ দৃষ্ট হয়। আর যখন সে পিছনের দিকে যায়, তখন (তার পিঠে) আট ভাজ দৃষ্ট হয়। নবী 
সর বললেন ঃ ওরা যেন তোমাদের নিকট কখনও না আসে । 

এক ০০৩ ৬1985 ৬৮ 5400 ৬৭ 2 OU) ০৮১৫] 125 PU পন 

০১ ৮১৩৭ লে চে ১৯ ৯৪ 

২৩৯২. পরিচ্ছেদ ঃ গৌফ কাটা । ‘উমর (রা) গৌফ এত ছোট করতেন যে, চামড়ার শুভ্রতা দেখা যেত 
এবং তিনি গোফ ও দাড়ির মধ্যস্থানের পশমও কেটে ফেলতেন 

৮ 1১ ৭ 56 WELT এও SU ০6 মিস Lb nA চি এপ [5৮] 

25178১7৩০8৯ শা 5 EE ৯১৯৯০ পত ভু 

- ৮০৩১] ০০১ 570 ৩৫ JG Hf তি এ) ৬৪০ ৮ 

[৫৪৬৮] মাক্কী ইব্‌ন ইব্রাহীম (র)........... ইব্‌ন ‘উমর রো) সূত্রে নবী সই থেকে বর্ণিত $ তিনি 
বলেছেন £ গোফ কেটে ফেলা ফিতরাত (স্বভাবের) অন্তর্ভুক্ত । 


পুতি জত / 5 + HH AOE 8১8 গন EL 2 ES 
হে 
Ib 7889 04) ০৩০ ১১৯৪১ ৩৬৭ had 0৫ ৮০৮ ০৮০৮ 2 Ul 
| -৮১৩। ০০) 
[৫৪৬৯] 'আলী (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন ঃ ফিত্রাত (অর্থাৎ 
মানুষের সৃষ্টিগত স্বভাব) পাচটি ঃ খাত্না করা, ক্ষুর ব্যবহার করা (নাভীর নীচে), বোগলের পশম 
উপড়ে ফেলা, নখ কাটা ও গৌফ ছোট করা। 
১০৪ 3 PU. থা 
২৩৯৩. পরিচ্ছেদ £ নখ কাটা 
৩৩০4০ ৬ 9৩ ১৩৫ 2:৩০ Bin গজ) লা ৮ এ 
22221182075. ৮81০৬ পাত ডি ০৩০০৫ টিক ৮১28 ১৪০০ এ 
IAD ৮23 BU ০০ 5০৪ ০৫ JU HAM ০১১ NF Lge এ ভি ০৯৮ ০৮ ০৮ 
5804) 
[৫৪৭০] আহমাদ ইব্ন আবূ রাজা (র)...... ইব্‌ন “উমর রো) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ 
ই বলেছেন £ নাভীর নীচের পশম কামানো, নখ কাটা ও গৌফ ছোট করা মানুষের ফিত্রাত। 


পোশাক-পরিচ্ছদ 


০ উপ Sh এ এ পক এ তত এপ ৬১৬ 5৮ 
12225725005 তা (৮০১ 2০১ a 

= Un ৮9 ০৮৬ ~~, ০০১, ০3) ১০৯০০) 
[৫৪৭১] আহ্মাদ ইবৃন ইউনুস (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি নবী 
সর -কে বলতে শুনেছি - ফিত্রাত পাচটি £ খাত্না করা, (নাভীর নীচে) ক্ষুর ব্যবহার করা, গৌপ 
ছোট করা, নখ কাটা ও বোগলের পশম উপড়ে ফেলা । 


৪ 2০5 56. ০ পেকে ৫ ৪59 9০৮০5 (5 ০৫" | 


LE A oh RPh 2৪25 85৩ এ ৫০ J bs es এপ 

aE LO CELT ie LOOT a 
- oil 0 ৩5 55 এ ০ A ES BLL OSS ASN 

[৫৪৭২] মুহাম্মদ ইব্‌ন মিন্হাল (র)...... ইব্‌ন ‘উমর (রা) সূত্রে নবী নল থেকে বর্ণিত । তিনি 

বলেছেন, তোমরা মুশরিকদের বিপরীত করবে $ দাড়ি লম্বা রাখবে, গৌপ ছোট করবে। ইব্‌ন উমর 


(রা) যখন হাজ্জ বা উমরা করতেন, তখন তিনি তার দাড়ি মুট করে ধরতেন এবং মুটের বাইরে 
যতটুকু অতিরিক্ত থাকত, তা কেটে ফেলতেন। 


sl siti শত ৭ £ 
২৩৯৪. পরিচ্ছেদ £ দাড়ি বড় রাখা 
০০2৪৪ 2 OU ১5০ 08 সে ও নক দা ২০৭ প্রতি জনন 
দিরিনা7 বিরত চাদ 
[৫8৭৩] মুহাম্মদ রে)...... ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ ঈ বলেছেন 
তোমরা গৌফ বেশী ছোট করবে এবং দাড়ি বড় রাখবে । 


ডি BLU ০৮৫. ৪৩ 

২৩৯৫, পরিচ্ছেদ $ বার্ধক্যকালের (খিযাব লাগান সম্পর্কে) বর্ণনা 
০498 টপ of ০৭ OF প্র UF oh পে CL ৩৪ ৮ [ও 
১৩ ২ ৫০ এও UU Hd asf 
না যা হন আসান রে) ua মুহাম্মদ ইব্‌ন সীরীন রে) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 


আনাস (রা)-কে জিজ্ঞাসা করলাম যে, নবী ক্র কি খিযাব লাগিয়েছেন? তিনি বললেন £$ বার্ধক্য 
তাকে অতি সামান্যই পেয়েছিল। 


৩৬০ বুখারী শরীফ 


27. রঃ রে i £ £ ০৫ পা 9০ 3 ৩ 2 Ed ৬ কং টার্কি Ed 
CREE CREE ESO 248৮ 8:72: ১৩০ ০ জাতি 2 ৩০০ ৩৬৮ ETT 
-43৮0 19 SD এ অক 9 পদ 5 85 SH IG HD ০০০৪ 
সুলায়মান ইব্‌ন হারবু (র)...... সাবিত (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আনাস (রো)কে 
নবী কলন -এর খিযাব লাগান সম্পর্কে জিজ্ঞাসা করা হল। তিনি বললেন ঃ নবী সর খিযাব 


লাগাবার অবস্থা পর্যন্ত পৌছেননি। আমি যদি তার সাদা দাড়িগুলো গুণতে চাইতাম, তবে সহজেই 
গুণতে পারতাম । 


রর র্ নি AEE she SG পাও পরতে ০ ‘6 ৬ . রন নল 
এ ও ০৮ ৩৫ MAG 0 ০৬৬৪ ০ ৩39০1 ০৬ ০:৪৮৯৭ ০ ৮১৩ uo ov) 


রত প. ৬ 2 ৫ রা 47258 পা পরা প৬ ৪ GE, পর রর Be GE 
RV OTL REG 


3 Sb 252 42 ৬০ he al ৩০ Uy! wl ৩৬১ % ২ ০৯৮ ৩৫ 
০ 
মালিক ইব্‌ন ইসমা'ঈল (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন মাওহাব (র) থেকে বর্ণিত। তিনি বলেন, 


আমাকে আমার পরিবারের লোকেরা এক পেয়ালা পানিসহ উম্মে সালামার কাছে পাঠাল ।(উম্মে 
সালামার কাছে রক্ষিত) একটি রূপার (পানি ভর্তি) পাত্র থেকে (আনাসের পুত্র) ইসরাঈল তিনটি 
আঙ্গুল দিয়ে কিছু পানি তুলে নিল। এঁ পাত্রের মধ্যে নবী প্র -এর কয়েকটি মুবারক চুল ছিল। 
কোন লোকের যদি চোখ লাগতো কিংবা অন্য কোন রোগ দেখা দিত, তবে উম্মে সালামার কাছ 
থেকে পানি আনার জন্য একটি পাত্র পাঠিয়ে দিত । আমি সে পাত্রের মধ্যে একবার লক্ষ্য করলাম. 
দেখলাম লাল রং-এর কয়েকটি চুল আছে। 


3৮৮০ & এ ১০১ ১০ ৩৮ 075 ০০ ৬০125] 
এ সা ৫৩৩১৯ 0, 


পতি AS BLL সি ৯৮১০০ ৯৬৭ পর 215 
[৫৪৭৭] মূসা ইব্‌ন ইসমাঈল রে)...... ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মাওহাব (র) থেকে বর্ণিত । তিনি বলেন, 
(একবার) আমি উম্মে সালামার (রা) নিকট গেলাম । তখন তিনি নবী লুজ -এর কয়েকটি চুল বের 
করলেন, যাতে খিযাব লাগান ছিল৷ আবু নু'আইম...... ইব্‌ন মাওহাবের সূত্রে বর্ণনা করেছেন যে, 
উম্মে সালামা (রা) তাকে (ইব্‌ন মাওহাব) নবী জজ -এর লাল রং এর চুল দেখিয়েছেন। 

শখ 6৭৭ 


২৩৯৬. পরিচ্ছেদ ঃ খিযাব 


পোশাক-পরিচ্ছদ ৩৬৬ 


১৮7 ১৩৪০১ এ রি 15০5) ৩০ ১৫০ ৫০৩ ভর Gi 


ee fe 


AACS TALL ও ০০০০০ 2 এ Ld 0 2 di ৮৮০ 285 গো ১৪ 
[৫৪৭৮] হুমায়দী (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী ্ল্রঃ বলেছেন $ ইয়াহুদ ও 
নাসারারা (চুল ও দীড়িতে) রং লাগায় না। সুতরাং তোমরা তাদের বিপরীত করবে। 

El ৫২৭৬ 
২৩৯৭, 7 
ys. «ah la রি সপন রগ শর 
NE 
১০285 Ee Ee 
ইসমাঈল (র)...... আনাস ইব্ন মালিক রো.) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ রর 
না অতিরিক্ত লম্বা ছিলেন, না বেঁটে ছিলেন; না ধবধবে সাদা ছিলেন, আর না ফ্যাকাশে সাদা ছিলেন; চুল 
অতিশয় কৌকড়ানও ছিল মা, আর সম্পূর্ণ সোজাও ছিল না। চল্লিশ বছর বয়সে আল্লাহ্‌ তাকে নবৃওত 
'দান-করেন। এরপর মক্কায় দশ বন্ছর এবং হলীনায় দশ বছর অবস্থান করেন । ষাট বছর বয়সকালে 
আল্লাহ্‌ তাকে মৃত্যু দান করেন। এ সময় তার মাথায় ও দীড়িতে বিশটি চুলও সাদা হয়নি ৷ 


রা ১০ 010114০0521 ৪0৩ ৩০০ [EA 


৬.০ রঙ 


৮ ৯০০৬ ৩৬৭ a UU জগ 2০৮৮ esl এ) 


ce AE -e 


২14৬৩০০৪৮০৭ Io ০ TELL ও এও * SSL tp ৩ or 


প্‌ 
লিড. ওল Boe চে 


55755222555 
[৪৮০] মালিক ইব্ন ইসমাঈল (র)...... বারা' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, লাল জোড়া কাপড়. 
পরিহিত অবস্থায় নবী লু থেকে অন্য কাউকে আমি অধিক সুন্দর দেখিনি । (ইমাম বুখারী বলেন) 
আমার জনৈক সংগী মালিক (রা) থেকে বর্ণনা করেছেন যে, নবী নুর -এর মাথার চুল প্রায় তার 


১. এটা আনাস (রা)-এর উক্তি। কিন্তু সমস্ত উম্মতের একমত্য হচ্ছে নবী সবর মক্কায় ১৩ বছর ছিলেন এবং 
তাঁর মোট বয়স হয়েছিল ৬৩ বছর। 


৪৬- 


৩৬২ বুখারী শরীফ 


কাধ পর্যন্ত পৌছতো । আবূ ইসহাক (র) বলেন ঃ আমি বারা" রো)-কে একাধিকবার এ হাদীস বর্ণনা 
করতে শুনেছি। যখনই তিনি এ হাদীস বর্ণনা করতেন, তখনই হেসে দিতেন ৷ শু'বা বলেছেন ঃ নবী 
হুর -এর চুল তার উভয় কানের লতি পর্যন্ত পৌছতো । 

os পপ পু পপ & 5৬ oc er ১৫8০৬ cr ze ts Ieee LL O20 প৫6, প 

| তে ০) PE 9 9) ৮৪ ৩৪ SU ০6 CL Ul পে ৩ di nk Bag LOA 
নি নে টো রন ০৫৮৫ :28:। ৫5? ০4০৩0 রি এ, প/৬০ 
৪) 7৩ ৩৬ (সে ১৬০ এডি ASU এ 890 ডো এও HA ০৮৮০ ০৮৩ 
রি রি ৰব PE ৮ রি প 5. ১৫০০৪ রর ° 2 পে “0, 
5০ ০০৮55 5৬৮১২ ৮০0 6 ৪9 5106 ৮৯ হন এ এজ নৈ tn 
৮7 তত 0৫ 0 05 5৪৮ ০৭ ১৫৯১ SB Sb Yl) এ 


ৈ 


iy 8 ৪, পি ডি 62 পপ? eo 1° ৪০5 ৮৪? ০ 7৯: w Lee 
৫1১৩ SS Bb ঘি YS sd ০৭ ১০৮ hls Me ১৯2 223 শেল 


সহ বলেন £ আমি এক রাতে স্বপ্নে কা'বা ঘরের নিকট একজন গেরুয়া বর্ণের পুরুষ লোক দেখতে 
পেলাম । এমন সুন্দর গেরুয়া লোক তুমি কখনও দেখনি । তাঁর মাথার চুল ছিল কাধ, পর্যন্ত । কাধ 


পর্যন্ত লম্বা এমন সুন্দর চুল তুমি কখনও দেখনি । লোকটি চুল আচড়িয়েছে, আর তা থেকে ফোটা 
ফোটা পানি পড়ছে। সে দু'জন লোকের উপর ভর করে কিম্বা দু'জন লোকের কাধের উপর ভর করে 
কা'বা ঘর তাওয়াফ করছে। আমি জিজ্ঞাসা করলাম £ এ লোকটি কে? জবাব দেওয়া হলো £ ইনি 
মরিয়মের পুত্র (ঈসা) মাসীহ্‌! আর দেখলাম অন্য একজন লোক, যার চুল ছিল অতিশয় কৌকড়ান, 
ডান চোখ টেড়া, যেন তা একটি ফুলে উঠা আংগুর । আমি জিজ্ঞাসা করলাম £ এ লোকটি কে? বলা 
হলো ঃ ইনি মাসীহ্‌ দাজ্জাল। 


৮ রদ 521৪5 2 পেত তা তর পে ০ ৫৫. পে ০ 2 এ 228 4৬ পারি এ 
৩।% Hl ৩1 ০0 ৩৭৩৯ 5 ৩০১১ ৮১ b> ০৩ টি do) Ui 
2 4 


ল বত ৩2 এ ra 


ad 


[৫৪৮২] ইসহাক (র)...... আনাস (রা.) থেকে বর্ণিত । নবী লুল -এর মাথার চুল (কখনও কখনও) 
কাধ পর্যন্ত লম্বা হতো। 


21) 5৩৩ ৮2৫ 


£ ্ ৪.5 POC EAT SPER টি 4 ৪ ৪ ER 
টা 555 ৮০৩ ৬ AE 6 ০৮ ৩৪ ৩০৬ ০:৪০ ৮ or ৩০৬ [5৮৮] 


১. বাবরী চুল কান পর্যন্ত হলে বলে 'অফ্রা', ঘাড় পর্যন্ত হলে বলে 'জুম্মা', আর কাঁধ পর্যস্ত লম্বা হলে বলে 
‘লিম্মা । | 


পোশাক-পরিচ্ছদ ৩৬৩ 


[৫৪৮৩] মূসা ইবৃন ইসমা'ঈল (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । নবী লু -এর চুল। (কোন 
কোন সময়) কাধ পর্যন্ত দীর্ঘ হতো । 


IC ৩৩ ৯৫ ০০ জো ভিডি এও ৪৮ ১ চি ৩৬ ৮6 ৩ ১০০ i AL 
র্ পর ০ ১ ৪7. /পপ 2০ নয cc te de, A e a ৪ ৫$ 
১৯১ Bl ০১৮১ ০৮ ০৬ ৩৬৪ 38 এএ ০১৫০ ১৪ ০৮ এ আআ ৮০ OL ১৫১ ~~ 

SE হা ১১:০৮:১৩ ০ 


[৫৪৮৪] ‘আমর ইব্‌ন ‘আলী (র)...... কাতাদা রে) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আনাস ইব্‌ন 
মালিক (রা)-কে রাসূলুল্লাহ্‌ হক -এর চুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম । তিনি বললেন ঃ রাসূলুল্লাহ্‌ 
লু এর চুল মধ্যম ধরনের ছিল - না একেবারে সোজা লম্বা, না অতি কৌকড়ান । আর তা ছিল 
দু'কান ও দু'কীধের মধ্যবর্তী স্থান পর্যন্ত । 


1১721 ps Hdl ৩৩ ০৩) ৮ ০৮ ৮৩ ১৮ 2৮ ৫০৮৮৮ ৩০5৪5] 
EE ভি? "৮ ৫9 « 4৬ এনা 
[৫৪৮৫] মুসলিম (র)...... আনাস (রা) থেকে বর্ণিত রাসূলুল্লাহ্‌ লন -এর মুবারক হাত গোশৃতে 


পরিপূর্ণ ছিল। তার পরে আর কাউকে আমি এমন দেখিনি । আর নবী শু -এর চুল ছিল মধ্যম 
ধরনের, বেশী কৌকড়ানোও না আর বেশী সোজাও না। 


৩৬ ৩৩4৬ dh ৮৮১ oo 56 DG ০৪0৬ ০ ৪৩৮ DU ৪৬ [১৪ 
৮. 5৩9 5 4 4 এ) এ 9০5৮0) ০০ AEN ০ ০৯৮০ Hd 
[৫৪৮৬] আবু নু'মান (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী প্র -এর দু'হাত ও দু' 


পা ছিল মাংসবহূল। চেহারা ছিল সুন্দর/তার আগে ও তার পরে আমি তার মত অপর (কাউকে এত 
অধিক সুন্দর) দেখিনি । তার হাতের তালু ছিল চওড়া । 


উড BS ৩০55৩০৮০৪১৪ এ ৫৯৬1 ১ তি 
০০০ fd ৮9 ০৮৮ 95 সে উল SE UU Eh এর ১৪১৯১ ৪ এ ৯৮০ 
* ১:৪3 ১5405) ০০ BD ৮ ১৪ 5৩ ৬০৩১৯ 3৪ dy 
SAID HD ৩৬ ক. এর 5 ৪৬ 3১ ০৮ ৪৩ ৩০ ০১৬ সা 53 

রা Ed 


৩৬৪ | বুখারী শরীফ 


[৫৪৮৭] ‘আমর ইব্‌ন ‘আলী রে) ......... আনাস (রা) ও আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । 
নবী লুল -এর দু' পা ছিল মাংসবহুল। চেহারা ছিল সুন্দর । আমি তার পরে তার ন্যায় (কাউকে 
এমন সুন্দর) দেখিনি! হিশাম (র)...... আনাস (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেছেন যে, 
নবী লব -এর দু' পা ও হাতের দু' কব্জা গোশতে পরিপূর্ণ ছিল । আবূ হিলাল (র)...... আনাস 
(রা) অথবা জাবির ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণনা করেন ঃ নবী জুট -এর দু'টি কজা ও দু'টি 
পা গোশ্তপূর্ণ ছিল ৷ আমি তার পরে তার ন্যায় (কাউকে এত অধিক সুন্দর) দেখিনি । 
প্‌ বে ০১৪27 ee AERTS এ টনি 7182 i পা ০ ৮৪:58 25 
CS SEB ০8 ৮৫০ এ 0 0০০15 ৩৫ Moo) পি of এ ভর 
Ul ০৫৮৩ 51100 (ঠা এ ৩৩ ভি) 5 ৩ IG Ll As ৩43 
রঁ র্‌ ঠা পা ৰ #2 5১ LESLIE GS «১ 
৮১০৯০192415 পভ ০ 20০০ ৮০৮ 7৮1 ০৮ ৬০০৬৯ সৈ ID ৬০৯ 
- পর ৪১ 
[৫৪৮৮] মুহাম্মদ ইব্‌ন মুসান্না রে)...... মুজাহিদ রে) থেকে বর্ণিত । তিনি বলেন, আমরা একদা 
ইব্‌ন “আব্বাসের নিকট ছিলাম । তখন লোকজন দাজ্জালের কথা আলোচনা করল । একজন বললঃ 
তার দু'চোখের মাঝখানে লেখা থাকবে ‘কাফির’ | ইব্‌ন “আব্বাস (রা) বললেন £ আমি এমন কথা 
রাসূলুল্লাহ সুত্র কে বলতে শুনিনি। তবে তিনি বলেছেন ঃ তোমরা যদি ইব্রাহীম (আ)-কে 
দেখতে চাও, তা হলে তোমাদের সঙ্গী নবী ক্র -এর দিকে তাকাও । আর মূসা (আ) হচ্ছেন 
শ্যাম বর্ণের লোক, কৌকড়ান চুল বিশিষ্ট, নাকে লাগাম পরান লাল উটে আরোহণকারী । আমি 
যেন তাকে দেখতে পাচ্ছি যে, তিনি তাল্বিয়া (লাব্বায়কা......) পাঠরত অবস্থায় মেকা) 
উপত্যকায় অবতরণ করছেন। | 
ASL AV YY AA 
২৩৯৮. পরিচ্ছেদ £ মাথার চুল জট করা 
00 dG LIC সো IG ৬০০ x Ut এ Bis [SEA 
es ৪5565 ৮2১৯ ১০889 %& - ৫7985 PS LE বি 8৯ 
05520520593 Sh ০৪০ ৩ ৩১ এ এ) ৮০০১ ০৯৮ আপ ৩৩ pr pd 
04588 4০5 (9 এ ২০৯ ০ IS) 
[৫৪৮৯] আবুল ইয়ামান (র)...... “আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমর (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন ঃ আমি 
উমার (রা)-কে বলতে শুনেছি - যে ব্যক্তি চুল জট করে, সে যেন তা মুড়ে ফেলে । আর তোমরা 


পোশাক-পরিচ্ছদ ৩৬৫ 


মাথার চুল জটকারীদের ন্যায় জট করো না । ইব্‌ন “উমর (রা) বলতেন £ আমি রাসূলুল্লাহ্‌ রর কে 
চুল জট করা অবস্থায় দেখেছি 1» 


5৬৩ পা 


EC AO 
OES TOT 5 0 ৮0) 2০৬০ ০506 ৫5 এ FOTO PAO 

- ০৫0 535 ৩ 85 3 ০০৪) 
[৫৪৯০] হিব্বান ইব্‌ন মূসা ও আহ্মাদ ইব্‌ন মুহাম্মদ (র)...... ইব্ন “উমর (রা) থেকে বর্ণিত । 
তিনি বলেন £ আমি রাসূলুল্লাহ্‌ ক্র -কে চুল জট করা অবস্থায় ইহ্রামকালে উচ্চস্বরে তাল্বিয়া 
পাঠ করতে শুনেছি । তিনি বলেছেন ঃ লাব্ববাইকা আমি হাযির, হে আল্লাহ! আমি হাজির, আমি 
হাজির, আপনার কোন শরীক নেই। আমি হাযির, নিশ্চয়ই প্রশংসা এবং অনুগ্রহ কেবল 


আপনারই, আর রাজত্বও। এতে আপনার কোন শরীক নেই । এ শব্দগুলো থেকে বাড়িয়ে তিনি 
অতিরিক্ত কিছু বলেন নি। 


৮১৪৪ সদ ৮০০০ ১০০ রত ০ 0 ০:9০ ৮9০ তে] 
১৮4১০০50১১৩ ৩৬:৮৫ ০৪০৪৯৮০০৮৩০ ৮ ৮১ 
“এপ ৩০১96 5 55) cil oS 05 ৫55 is ও 
[৫৪৯১] ইসমা'ঈল রে)...... নবী সুর সহধর্মীণী হাফসা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
জিজ্ঞাসা করলাম ঃ হে আল্লাহর রাসূল! লোকদের কি হলো, তারা তাদের উমরার ইহরাম খুলে 
ফেলেছে, অথচ আপনি এখনও আপনার ইহ্রাম খুলেন নি। তিনি বললেন £ আমি আমার মাথার চুল 
জড়ো করে রেখেছি। এবং আমার হাদী (কুরবানীর পশু)-কে কিলাদা পরিয়েছি। তাই তা যবেহ 
করার পূর্বে আমি ইহ্রাম খুলবো না। 
321 ৫.৭ ৭ 
২৩৯৯. পরিচ্ছেদ £ মাথার চুল মাথার মাঝখানে দু'ভাগে বিভক্ত করে রাখা 


১. হাদীসে 'ভালবীদ' শব্দ ব্যবহৃত হয়েছে, এর অর্থ মাথার চুল কোন আঠাল জিনিস দ্বারা জমিয়ে রাখা, জট করা, 
যাতে বিক্ষিপ্ত না হয় ও উকুন না জন্মে । বাবরী চুলওয়ালাদের জন্যে ইহরাম অবস্থায় এরূপ করা মুস্তাহাব । 
অন্য সময় মাকরূহ । 

২. কিলাদা বলা হয় কুরবানীর পশুর গলায় চামড়া বা অন্য কিছুর মালা পরিয়ে দেওয়া, যাতে এটা কুরবানীর পশু 
বলে সকলে বুঝতে পারে। 


৩৬৬ বুখারী শরীফ 
Bk ৩৮ উঠ ও ৩৬ আদ ওঠ ৬০৬ ys ৩ পা ৬৮7 
০7৬: ৪. 8:৫5: 2 2:21 ৩৮12152882০ 42৮5০ 2০88. ০৯১৮ 


চে ৮6:০০:18: ৪ ৪ ০ কতা 2 প ০৬ নিলা 58787 eee ৪:5৫ ৪.০ 
৮৫ 9১ ১5054 ০5 ৮৯৯। ১৬১ ০০৯০৬ ১৮৮ কর্ড এখ ৩৬১ 52 PY ৭ 


34515 EC Hh 9:45 
[৫৪৯২] আহ্মাদ ইবৃন ইউনুস (র)...... ইব্‌ন “আব্বাস (রা) থেকে বর্নিত । তিনি বলেন, নবী 
এরর সে সব ব্যাপারে আহলে কিতাবের সামঞ্জস্য রক্ষা করে চলা পছন্দ করতেন, যে সব ব্যাপারে 
তাকে (কুরআনে) কোন সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়নি। আর আহলে কিতাবরা তাদের চুল ঝুলিয়ে 
রাখতো এবং মুশরিকরা তাদের মাথার চুল সিঁথি কেটে রাখতো । নবী গু তার চুল ঝুলিয়েও 
' রাখতেন এবং সিথিও কাটতেন। 


LE AVI Le Sod ০০ AE iS YU eS 2 & 2০০ 5807 BG [oar 
5 হেলা ৮ তা তত 825 ৬ 48 এ 2 ০ ac -e 
৬ 0 SUL 2 ৮980 ১০১ এ| 52 GS 55৩ ৬৪ Bo) TE ০ ১৮ 
5 ৪০:87. ৬ ৫,০88 
শু SAL 2 MLS IU ০০৯৮ 2৯ 
[৫৪৯৩] আবুল ওয়ালীদ ও ‘আবদুল্লাহ ইব্‌ন রাজা (র)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি 
বলেন £ নবী পল ইহরাম অবস্থায় সিঁথিতে যে খোশবু লাগাতেন, আমি যেন তার চমক এখনও 
দেখতে পাচ্ছি। 

কী তীর 

২৪০০. পরিচ্ছেদ ঃ চুলের ঝুঁটি 


৪ re পি ৬ 8 0৫৩ প৬ { 


২০ ১০] ৩৫০ ৮৪০ ৬০ এ 
| +f; Go 8 পরতে ০ 


০ চে 4 oo 2 . প্‌ ৪০5 ৪০৪০ ৬ 6 ০ পতিত 


মিনি ০৩৮,০০৬ ৬ এ এ 2 , ৬০০ ৪৮০৬ রি AN 
JU 593 5 Ue HM 953 ০98৩০ ১৬৭ ১ Spor এ UY Ss db 
৪ zB LAL Oe ANE হারা KE ” EAA 
UE ৩৬ 51374 এড ০৩ ০০০৩ ০৪০৯৪ 5950 ০৮ ৬৮ HA ০৮১ 0৪ 

- 42 


‘আলী ইব্‌ন ‘আবদুল্লাহ্‌ রে)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ একবার 
আমি আমার খালা মায়মূনা বিন্ত হারিসের নিকট রাত যাপন করছিলাম । এঁ রাতে রাসূলুল্লাহ্‌ লও 
তার কাছে ছিলেন। ইব্‌ন ‘আব্বাস (রা) বলেন ঃ রাসূলুল্লাহ্‌ ঈ্্ উঠে রাতের সালাত আদায় করতে 


পোশাক-পরিচ্ছদ ৩৬৭ 


লাগলেন। আমি তার বাম পাশে গিয়ে দাড়ালাম । তখন তিনি আমার চুলের ঝুটি ধরে আমাকে তার 
ডান পাশে নিয়ে দাড় করালেন। 


24 শত Ge 1 alc GG. 2370 
SA 0595 5 9৬০ HUT 9৯ এ 4০৪৬ 9০1৫০ [5৫৭5] 


‘আমর ইব্ন মুহাম্মদ (র)...... আবু বিশর (র) থেকে ৬৪3 অথবা 1512 বলে 
বর্ণনা করেছেন। 

tl ০. 
২৪০১. পরিচ্ছেদ ঃ ‘কাযা’ অর্থাৎ মাথার কিছু অংশের চুল মুড়ে ফেলা ও কিছু অংশ চুল রেখে দেওয়া 
GL পলা ১6 cf CS ৩৪ ৪১০ পন ১৪ ০৮ পরি 


৩5 oe) PE 08 2০ I di সত এ 2৫১ পা (৮৬ ০০ এ ১০৯৮ 


ও ১৩০ ৫০ ৩১ EB dr এ ৩ 58156 পে উন ১০০ ০৬০ ০৯৪ 


2 ৪পঠি 


১ 2০৫581২3950: ৩5525 ৩5 By দে % 26৬ 
2: ৩ ৭ পিন JG US go ও IG 5940) LEG BAY 08 5 ৮0 ভিজ 
55 2৮৩ এ JE (543 ৩৫ ০6৯৪ ১4৪ 15012550175 4 

১17৯১13৯871) 25508, 


[৫৪৯৬] মুহাম্মদ (র)...... ইব্‌ন ‘উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি রাসূলুল্লাহ্‌ রর - 
কে “কাযা' থেকে নিষেধ করতে শুনেছি। রাবী “উবায়দুল্পাহ্‌ বলেন, আমি জিজ্ঞাসা করলাম $ ‘কাযা’ 
কি? তখন “আবদুল্লাহ্‌ রো) আমাদের ইশারা দিয়ে দেখিয়ে বললেন ঃ শিশুদের যখন চুল কামান 
হয়, তখন এই, এই জায়গায় চুল রেখে দেওয়া । এ কথা বলার সময় “উবায়দুল্লাহ্‌ তার কপাল ও 
মাথার দু-পাশ দেখালেন । “উবায়দুল্লাহ্‌কে পুনরায় জিজ্ঞাসা করা হল ঃ বালক ও বালিকার কি একই 
হুক্ম? তিনি বললেন $ আমি জানি না। এভাবে তিনি বালকের কথা বলেছেন । “উবায়দুল্লাহ্‌ বলেন ঃ 
আমি এ কথা পুনরায় জিজ্ঞাসা করলাম । তিনি বললেন ঃ পুরুষ শিশুর মাথার সামনের ও পিছনের 
দিকের চুল কামান দোষণীয় নয়। আর (অন্য এক ব্যাখ্যা মতে) "কাযা" বলা হয় - কপালের উপরে 
কিছু চুল রেখে বাকী মাথার কোথাও চুল না রাখা । অনুরূপভাবে মাথার চুল একপাশ থেকে অথবা 
অপর পাশ থেকে কাটা । 


৩৬৮ বুখারী শরীফ 


১4/৮ of bs ও 2 21 এ) 08 dr ৩৫ 3৮ AVAL 001 এ 2] 
698০০ ৩৮ 881 0০5 এ ০ ১৮ 6 ১৩১ ০ পদ ৩০ 
[৫৪৯৭] মুসলিম ইব্‌ন ইব্রাহীম (র)...... ইবৃন উমর (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ হুল 'কাযা' 
করতে নিষেধ করেছেন। 
Ban ৫2) গন চর ৩,62৭ 
২৪০২. পরিচ্ছেদ ঃ স্ত্রীর নিজ হাতে স্বামীকে খোশ্বু লাগিয়ে দেওয়া 


১০৮59 দি ৬৭6৮ ঝি এ UA Las 2 এ Sl 


in EL SA ox জপ এর 6 2৩ ৬ AG pr ৪ ০৬৮ 
[৫৪৯৮] আহ্মাদ ইবৃন মুহাম্মদ (র)...... 'আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 


নবী কহ -কে তার মুহরিম অবস্থায় নিজ হাতে খোশৃবু লাগিয়ে দিয়েছি এবং মিনাতেও সেখান 
থেকে রওনা হওয়ার পূর্বে তাকে আমি খোশ্বু লাগিয়েছি। 


73১০9 Bob ver 
২৪০৩. পরিচ্ছেদ £ মাথায় ও দাড়িতে খোশ্বু লাগান ৃ 


ec ice se soc "eoce ৫6০ রি ৬ ৬. ০0০62 ৪ ৪৫ ৪.2. পরতে ৪ 
০০ ৩৬০০ ৩৮ 987৮ ০০ oS LAL এসএ ৩৫৮ Las 0০০৯৮ ৩০৬ 5৭৭] 


৮: পে পে ৮৮০ হে, ৯ to, ৪০1৪০ ৫2 ৩৪০ efo ০ ০৪৫? ৫ eG ৬০ 

৬৮ 4৩ ৩ ৮০৮০ 8801 LH Lis CG হও 5 এ 56 308 ৩ ০৮৮০ ১৫০ 

০০ 

[৫৪৯৯] ইসহাক ইব্‌ন নাস্র রে)...... "আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি যত উত্তম 

খোশ্বু পেতাম, তা নবী লু -কে লাগিয়ে দিতাম । এমনি কি সে খোশ্বুর চমক তার মাথায় ও 
দাড়িতে দেখতে পেতাম । 


৬ 

BLA ৬25৫ 
২৪০৪. পরিচ্ছেদ £ চিরনি করা - 
tees ote os ot প Le sore হেত ae tse ঠা se 


৬৪ ০45৮ ০৬ ৪০০০০ LD Los HN HN 3 ১৯৫ ৫ পদে ১৬১ 


পতি 


টে ‘2 ৮১৪ 5 AN sc es পা ৪০ 42 
- at 25 ০৫ ০১) ০৯৮ এ ৬ লিভ 5 2 


পোশাক-পরিচ্ছদ ৩৬৯ 


[৫৫০০] আদাম ইব্‌ন আবু আয়াস রে) হা  সাহ্ল ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত যে, একজন লোক 
একটি ছিদ্র পথ দিয়ে নবী প্রহর -এর ঘরে উকি মারে । নবী জলন্ত তখন চিরনি দিয়ে মাথা 
আচড়াচ্ছিলেন। তিনি বললেন £ আমি যদি বুঝতাম যে, তুমি ছিদ্র দিয়ে তাকিয়ে দেখছ, তা হলে এ 
(চিরনি) দিয়ে আমি তোমার চোখ ঘায়েল করে দিতাম । দৃষ্টি থেকে বাচাবার জন্যই তো অনুমতি 
গ্রহণের বিধান রাখা হয়েছে। 


ন 


23) Ad ১৮ ৯ ৬5৪ 

২৪০৫. পরিচ্ছেদ ঃ হায়েয অবস্থায় স্বামীর মাথা আচড়িয়ে দেওয়া 
পা ৮ 759) ১৫৪১৮ ৩৫ ৬৮ ০৮ ৮৮ ৯০৫০ পা ty ৮ ঞ। এ ৩০০ শর 
৬ 988৯ Jeo Ah Jf ES 3 Gk ক ৪১ এও 


‘আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ রে)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমি হায়েয 
অবস্থায় রাসূলুল্লাহ্‌ লুল -এর মাথা আচড়িয়ে দিয়েছি । 


[০০৭] 


0৮71 6৫৫৭ 
২৪০৬. পরিচ্ছেদ ঃ চিরনি দ্বারা মাথা জীচড়ানো ঠ 
LE SILL LB এ ১৪ ৮ ০৪১ পপ LG খ (৫5০ 400) পা ৩০৮ [55:77 
-4৮০১9 এ ও CELL BLAS I এ ঞ রেড ০০ ঘএও 
আবুল ওয়ালীদ (র).... “আয়েশা (রা) থেকে বর্ণিত যে, নবী ফর চিরুণী দ্বারা মাথা আচড়াতে 
ও অযূ করতে যতদূর সম্ভব ডান দিক থেকে আরম্ভ করতে পছন্দ করতেন। 


১০ ক 9546 ০০৫65 

২৪০৭. পরিচ্ছেদ £ মিস্কের বর্ণনা 
৮৫0 ৩ ০৪ ৬৮৮ ০৫ AE এল play oe সত ও ৬ ৪৮ 15247 
১ 28৮88 85554 NEG ০ ৯5 ৩৪ 
১০৪ পরেও ৩৫ BL CH ah ৮5 ০৮০১ এ ০১৮1 


EIS et আবু হুরায়রা (রা) সূত্রে নবী জু থেকে বর্ণিত । তিনি 
বলেন, আল্লাহ্‌ তা'আলা বলেছেন ঃ বনী আদমের প্রতিটি কাজ তার নিজের জন্যেই সাওম ব্যতীত 
তা আমার জন্য এবং আমি নিজেই তার পুরস্কার দেব । আর রোযাদারের মুখের ঘ্রাণ আল্লাহ্‌র নিকট 
মিস্‌কের স্বাণের চেয়ে অধিক সুগন্ধযুক্ত । 


৪৭- 


৩৭০ বুখারী শরীফ 


os ALL ৪58 
২৪০৮. পরিচ্ছেদ £ খোশ্বু লাগান মুস্তাহাব 
০০৫৩ ০৮ 48106 8306 ০ ১৬ ০০০৩ Gin Lh, iS tp Gis 00: 
- iL 4০৩ (01 ৬ H LS ৩ ৩৬ di 
[৫৫০৪] মূসা রে)...... 'আয়েশা' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যে সব সুগন্ধি পেতাম, তার 
মধ্যে সবচাইতে উত্তম সুগন্ধিটি নবী হরর কে তার ইহ্রাম অবস্থায় লাগিয়ে দিতাম । 
Cbd Ao. YEA 
২৪০৯. পরিচ্ছেদ £ খোশৃবু প্রত্যাখান না করা 
SE DE এ লে 0৩ sali ৪৫৩ ৮ এত তে পা ৩০ [00-0] 
20১ 3 ও HD 0505 ০0 ১৮ 9 ৩৬ HE br) ১ 
[৫৫০৫] আবূ নু'আইম রে)... আনাস (রা) থেকে বর্ণিত যে, (কেউ তাকে খোশুবু হাদিয়া দিলে) 
তিনি (সে) খোশবু ফিরিয়ে দিতেন না এবং বলতেন, নবী জুরে খোশবু প্রত্যাখ্যান করতেন না। 
57১41 ৩০৮. YEN. 
২৪১০. পরিচ্ছেদ ঃ যারীরা নামক সুগন্ধি | 


৮14০৬ ০৯ তপন পটে Ad TET 


পা পর পর 
2° জা 


2 nh Sh %4। ০০১ ৩৫ LG LE ০০ ১1৮4 41১5 ১১০৮ a ১১৮০ 


-0731) Jb (1530 2৮ 

[৫৫০৬] ‘উসমান ইব্‌ন হায়সাম অথবা মুহাম্মদ ইবন জুরায়জ রে) রা ‘আয়েশা রো) থেকে বর্ণিত । 

তিনি বলেন £ আমি বিদায় হজ্জে রাসূলুল্লাহ্‌ লুল কে নিজ হাতে যারীরা নামক সুগন্ধি লাগিয়ে 
দিয়েছি, হালাল অবস্থায় এবং ইহ্রাম অবস্থায় । 

৬:৬০ ৪0 ৫০611 

২৪১১. পরিচ্ছেদ ঃ সৌন্দর্যের জন্যে সামনের দীত কেটে সরু করা ও দাতের মাঝে ফাক সৃষ্টি করা 


MLA 4 ৯৫০০5 LEG ০6 2৯0 1৮ ০০০ 9৮ ৩৬ ১ Gis [00-0] | 00.) 


915 এ dh 3৮০ ০০2৭ ০০৭) ০20 ০১৫৭১ ০০৬০৪ EE uy 
5 2 


22৩8 ENTE SERED 


পোশাক-পরিচ্ছদ ৩৭১ 


[৫৫০৭] ‘উসমান রে)...... ‘আবদুল্লাহ্‌ (ইবৃন মাসউদ) রো) থেকে বর্ণিত। আল্লাহ্‌র লা'নত বর্ষিত 
হোক সে সব নারীদের উপর যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করে এবং যারা উৎকীর্ণ করায়, আর 
সে সব নারীদের উপর যারা চুল, ভুরু উঠিয়ে ফেলে এবং সে সব নারীদের উপর যারা সৌন্দর্যের 
জন্যে সামনের দাত কেটে সরু করে দাতের মাঝে ফাক সৃষ্টি করে, যা আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে 
পরিবর্তন এনে দেয়। রাবী বলেন £ আমি কেন তার উপর লা*নত করবো না, যাকে 
নবী লুল লা'নত করেছেন? আর আল্লাহ্র কিতাবে আছে ঃ “এই রাসূল তোমাদের কাছে যে বিধান 
এনেছেন তা গ্রহণ করো ।” 
| ০৭ Popol. YEN 
২৪১২. পরিচ্ছেদ £ ভাবা 

৩ ১৯০ ৪ ০ ০০৮ ১১০৫ 51518508055 এপ ভেলা 


১৫৮ 39৫ ০০০ Fn 9৪১ (৮6 ১৩০ পর GIL ০০ বাঁ ৮ 
‘py Leis 2 


৯9 ৯ ৯৮ ১৮ EB 0১০5 ২৬০9৬ ওত HE Ae 


ESE NEN 22 পরত ere 


০৮ ৩ ০৫ ৩৩৬ ক লো Ll ০৩০৯ AIS ৮৬ ৪ ৩৪ 0207 % ৬ 


Hy of ৩ di ০০১ 2০ পর ১০ চা সে ১5 ১80৩5 28 ৫০ 

CEES 29501) Ey ঘা di 54 ৩৩ 
[৫৫০৮] ইসমা“ঈল রে)...... হুমায়দ ইব্‌ন ‘আবদুর রহমান ইবৃন ‘আওফ (র) থেকে বর্ণিত। তিনি 
হজ্জ করার সময় মু'আবিয়া ইব্‌ন আবু সুফিয়ান (রা)-কে মিশ্বরে দাড়িয়ে বলতে শুনেছেন । এ সময় 
তিনি জনৈক দেহরক্ষীর হস্তস্িত এক গুচ্ছ চুল নিজ হাতে নিয়ে বলেন £ তোমাদের আলিমগণ 
কোথায়? আমি রাসূলুল্লাহ জর -কে এরূপ করা থেকে নিষেধ করতে শুনেছি। তিনি বলতেন ঃ বনী 
ইসরাঈল তখনই ধৃংস হয়েছে, যখন তাদের নারীরা এরূপ করা আরম্ভ করে। ইব্‌ন আবু শায়বা রে) 
আবূ হুরায়রা (রো) সূত্রে নবী লু থেকে বর্ণিত । আল্লাহ্‌ তা“আলা লা'নত করেন সে. সব নারীদেরকে 
যারা নিজেরা পরছুলা ব্যবহার করে এবং যারা অপরকে তা লাগিয়ে দেয়, যারা অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি 
উৎকীর্ণ.করে এবং অন্যকে করিয়ে দেয়। 


১7175 0 ০৯ ৬৮৮ IG EL ০৫ ১০৪ ১6 হু Ci সি ae (GET 


পা 5৫০ 


EG Ns te HE ho ০3৬০৬ এর 
4 


&প পা 


LEE LF Lie io ৩৮ ০৭ ০৮ ০ ৩৮ OU ০০ ১৬৯০ AE Lol, 


৩৭২ বুখারী শরীফ 


[৫৫০৯] আদম (র)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত । জনৈক আনসারী মহিলা বিবাহ করে। এরপর 
সে রোগে আক্রান্ত হয়। ফলে তার সব চুল ঝরে যায় । লোকজন তাকে পরচুলা লাগিয়ে দিতে ইচ্ছা 
করে। আর তারা নবী কলস -এর কাছে এ ব্যাপারে জিজ্ঞাসা করলো । তিনি বললেন £ আল্লাহ্‌ 
লা'নত করেন এসব নারীকে যারা নিজেরা পরচুলা লাগায় এবং যারা অপরকে তা লাগিয়ে দেয়। 


৬০2৬ ১45. 


বিটি ১০০ লে তে তে ০ তি ০০৭. | 
৪15০৩ 25 ৬ পপ পা 
১০৩৪৪ 5 ৬০৪০৯ ০১৪ PE EE 
৩ ৮5 5 We TFS SS WE AES ASS 
৪721 Lori Hdl ০7০০ CS ০০৪ 
[৫৫১০] আহ্মাদ ইব্‌ন মিক্দাম (র)...... ‘আসমা বিন্ত আবূ বক্র (রা) থেকে বর্ণিত। জনৈক 
মহিলা রাসূলুল্লাহ্‌ ক্র -এর নিকট এসে বলল ঃ আমি আমার একটি মেয়েকে বিবাহ দিয়েছি। 
এরপর সে রোগাক্রান্ত হয়, এতে তার মাথার চুল ঝরে যায়। তার স্বামী এর কারণে আমাকে 
তিরস্কার করে । আমি কি তার মাথায় পরচুলা লাগিয়ে দিব? তখন রাসূলুল্লাহ্‌ সুই যে পরচুলা লাগায় 
এবং যে তা অন্যকে লাগিয়ে দেয়, তাদের নিন্দা করলেন । 
৮4৬ ০০56 ৮৮৪ সিন ১৪১৮৮ ১৮ ০৮ ০6 মগ ৩৫৮ [oo] 
রর ৮৮৮0 do te ০৭ ৩ ০৪ 
[৫৫১১] আদম (র)...... ‘আসমা বিন্ত আবূ কবৃর রো) থেকে বর্ণিত। তিনি বলেন, যে মহিলা 
পরচুলা লাগায়, আর যে অপরকে পরচুলা লাগিয়ে দেয়, নবী ল্র্র তাদের উপর লা‘নত করেছেন। 
রত 
2721 AOR ee 
ESE EE ০ ইবন উমর (কলা) থেকে বর্মিত। নবী গর বলেছেন £ 
আল্লাহ্‌ এ নারীর উপর অভিশাপ বর্ষণ করেন, যে পরচুলা লাগায়, আর অপরকে পরচুলা লাগিয়ে: 


দেয়। আর যে নারী উল্কি উৎকীর্ণ করে এবং যে তা করায় । নাফি' বলেন £ উল্কি উৎকীর্ণ করা হয় 
(সাধারণতঃ) উচু মাংসের উপরে। 


PA JG ৫৭5 22575771562 হি] 
oz ELSE LI Rs 0৮9 (0০8 253 LS TEAL 
- Ao 85০90 ১০৫ 9391 ০০ BE তি ৩১১৫০ ০৮155 


পোশাক-পরিচ্ছদ ৩৭৩ 


[৫৫১৩] আদম (র)...... সা*ঈদ ইবৃন মুসায়্যাব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ মু'আবিয়া রো) 
শেষ বারের মত যখন মদীনায় আসেন, তখন তিনি আমাদের সামনে ভাষণ প্রদান করেন । তিনি এক 
গোছা চুল বের করে বললেন, আমি ইয়াহ্‌দী ব্যতীত অন্য কাউকে এ জিনিস ব্যবহার করতে 
দেখিনি । নবী স্ন একে অর্থাৎ পরচুলা ব্যবহারকারী নারীকে প্রতারক বলেছেন। 
504201৮8611 
২৪১৩. পরিচ্ছেদ ঃ ভ্র উপড়ে ফেলা 
নি ec ec Ge 2০2 fre ce 2৮:2১ কহ ৫ i 
রা 
515 EE fi ৬ Hi GE 5০0220০০৫৭০ ৩০০০) Lt 


পর 2 jo 


পা ১ পা পালা 


চা 


123 4: 
[জা ইসহাক ইবৃন ইব্রাহীম (র)....... 'আলকামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন সৌন্দর্যের 
উদ্দেশ্যে যে সব নারী অংগ-প্রতংগে উল্কি উৎকীর্ণ করে, যে সব নারী জ্ উপড়ে ফেলে এবং যেসব 
নারী দাত সরু করে দাতের মাঝে ফাক সৃষ্টি করে - যা আল্লাহ্‌র সৃষ্টিকে পরিবর্তন করে দেয়, তাদের 
উপর “আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ) লা'নত করেছেন। উম্মে ইয়াকুব বলল £ এ কেমন কথা? 
আবদুল্লাহ্‌ বললেন £ আমি কেন তাকে লা'নত করবো না, যাকে আল্লাহ্‌র রাসূল লা*নত করেছেন 
এবং আল্লাহ্র কিতাবেও । উম্মে ইয়াকৃব বলল £ আল্লাহর কসম! আমি সম্পূর্ণ কুরআন পড়েছি, কিং: 
এ কথা তো কোথাও পাইনি । তিনি বললেন £ আল্লাহ্‌র কসম! তুমি যদি তা পড়তে, তবে অবশ্যই 
পেতে ৪14 42:15 5০ ৮৬ 959) (০3 “রাসূল তোমাদের কাছে যা এনেছেন তা 
গ্রহণ কর এবং যা থেকে নিষেধ করেছেন তা বর্জন কর।” 
টি মা ঘা oU YEE 
২৪১৪. পরিচ্ছেদ £ পরচুলা লাগানো 


220, 


৩৩০৫ drs PE 2 Ube dl 2k Le i Co 4০৯ এজ] 


25172782215 ৭০00 Hl 
[৫৫১৫] মুহাম্মদ (র)...... ইব্‌ন “উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ পরচুলা লাগাবার পেশা 
অবলম্বনকারী নারী, যে নিজের মাথায় পরচুলা লাগায়, উকি উৎকীৰ্ণকারী নারী এবং যে উৎকীর্ণ 
করে, আল্লাহ্‌র নবী ঈ্রক্প তাদের অভিশাপ করেছেন । 


৩৭৪ বুখারী শরীফ 


EER SF 0 লে 3) 0 0570 518 8850 52152 
হুমায়দী রে)...... “আসমা (বিনৃত আবূ বক্র) (রো) থেকে বর্ণিত। জনৈক মহিলা নবী 


শর -কে জিজ্ঞাসা করল $ হে আল্লাহ্‌র রাসূল! আমার এক মেয়ের বসন্ত রোগ হয়ে মাথার চুল 
ঝরে পড়ে গেছে । আমি তাকে বিবাহ দিয়েছি । তার মাথায় কি পরচুলা লাগিয়া দিব? তিনি বললেন £ 
পরচুলাজীবী ও পরচুলাধারী নারীকে আল্লাহ্‌ অভিশাপ দিয়েছেন। ্‌ 
5 eco 3° 5 পে ক পে, ue পা; 49০ 30 A ক পপ ঞ ৬১৩ ৪০৪ ০ 
৭ ২ ১৮৯0) LAD BE এ 38851 ০৮০ ৪ MP) ০৪ ৩: 401 ১৩ ০৪ 
98 ভা ০৭ ভি ০৮05 Lol) 
[৫৫১৭] ইউসুফ ইবন মূসা (র)...... আবদুলাহ ইব্‌ন উমর রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী জর থেকে শুনেছি অথবা বলেন, নবী গ্লু বলেছেন £ উল্কি উৎকীর্ণকারী এবং পেশা 
অবলম্বনকারী নারী আর পরচুলা ব্যবহারকারী পরচুলা লাগাবার পেশা অবলম্বনকারী নারীকে নবী 
সই লানত করেছেন। ll 
৪.৮ ০৬৬৬০ পারি RoI পপ ff NL Ie এল পচ £ Lp eG, a ce 
তে 1 oF Ira ৩ ০৬০৩ US| এ) এ ১৮1 Ge op dar LAS 
পা 81০ রি ৪ ০৪5৪ প ৫ শিরা ৪৬০ * প “ese ৬ রগ 
০ 2০229 ০০১৫5 ৩০০০ BLA JU LE don) ১৯25 ০ ০৮ হি 
৪১ 2১ BIL 2৮5১9 2 Bi Ge লে ০০০ ০০৪ 
- 4 পা 
[৫৫১৮] মুহাম্মদ ইবৃন মুকাতিল (র)...... আবদুল্লাহ উব্ন মাউসদ (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন, সৌন্দর্যের জন্যে উল্কি উৎকীর্ণকারী ও উল্কি গ্রহণকারী, জব উত্তোলনকারী নারী এবং দাত 
চিকন করে মাঝে ফাক সৃষ্টিকারী নারী, যা আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন সাধন করে, তাদের উপর 


আল্লাহ্‌র লা'নত বর্ষিত হোক। (রাবী বলেন) আমি কেন তাকে লা‘নত করবো না, যাকে আল্লাহ্‌র 
রাসূল লা'নত করেছেন এবং তা আল্লাহ্‌র কিতাবে বিদ্যমান রয়েছে। 


2210 ওক ৫ £০ 


২৪১৫. উল্কি উৎকীর্ণকারী নারী 


পোশাক-পরিচ্ছদ ৩৭৫ 


নে Go প Les eo £ ৬০ EEN 20৪12 চা পে ৪ te +0 Er 

LE এ ৮৮১ A al ৮৪ (০৯ ৮৪ 2৯৮৩৮ BUD এ ৬০ ne [oO 
0) ০৮ 9 SL BE St 4৯49 3৪ 9 

[৫৫১৯] ইয়াহইয়া রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ 

ইল বলেছেন £ চোখলাগা বাস্তব সত্য এবং তিনি উল্কি উৎকীর্ণ করা থেকে নিষেধ করেছেন । 

৩ £০৮৮%। ৯৩৭ ০৮৫ I ১৫০ এ ৪৮০ Lh ৩০০ ১৩00 লেডি [তা] 

১৪ আন (ভি এভন এ Si 2 LF CRG LF লিগ ১৪৮০৩ ৬০ ৯৫০ 


০০ ৬৯১৬ dN 


[৫৫২০] ইব্‌ন বাশৃশার (র)...... সুফিয়ান (সাওরী) (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আবদুর 
রহমান ইব্‌ন আবিসের নিকট মানসূর কর্তৃক বর্ণিত আবদুল্লাহ্‌ (ইবুন মাসউদ)- এর হাদীস উল্লেখ 
করি। তখন আবদুর রহমান ইবৃন আবিস বলেন, আমি উম্মে ইয়াকৃবের মাধ্যমে আবদুল্লাহ্‌ থেকে 
মানসূর কর্তৃক বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস শুনেছি। 


JS ২৮ af ৩১ ১৪ DS i ১৮০৮ 9 dl সত ৩০ এ [cov] 
EP ৮721১ গতি এ ০৭) তে ০ ৮৪ SEH পি ০: ০০ পে CI 
2৯15 99 
[৫৫২১] সুলায়মান ইব্‌ন হারব রে)...... আওন ইব্ন আবু জুহায়ফা (র) থেকে বর্ণিত। তিনি 
বলেন, আমি আমার পিতাকে বলতে শুনেছি - নবী ঈ্্র রক্তের মূল্য ও কুকুরের মূল্য নিতে 
নিষেধ করেছেন। আর তিনি সুদ গ্রহণকারী, সুদ দাতা, উল্কি উৎকীর্ণকারী উল্কি গ্রহণকারী 
নারীদের উপর লানত করেছেন। 
2০20) ০৫,617 
২৪১৬. পরিচ্ছেদ £ যে নারী অঙ্গ-প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করায় 
৮32 লে 5৪8০5 প্রো 0758 


৬০5০ 


1 
2 
০ ৭ ০5 Had ০৮৮ 9৩ ৫ ০৪০ ২০০৩ ০১৮০ এ 5১০0 2৪ ৫০০৬ রম 


পা ৬ 


-০৮ ২ 


৩৭৬ বুখারী শরীফ 


[৫৫২২] যুহায়র ইব্‌ন হারব (র)...... আবু হুরায়রা (র) থেকে বর্ণিত। তিনি বলেন, উমর (রা)- 
এর নিকট এক মহিলাকে আনা হয়। সে অঙ্গ প্রত্যঙ্গে উল্কি উৎকীর্ণ করতো । তিনি দাড়ালেন 
এবং বললেন, আমি তোমাদের আল্লাহ্‌র কসম দিয়ে বলছি (তোমাদের মধ্যে) এমন কে আছে যে 
উল্কি উৎকীর্ণ করা সম্পর্কে নবী কলর থেকে কিছু শুনেছে? আবু হুরায়রা (রা) বলেন, আমি 
দাড়িয়ে বললাম, হে আমীরুল মু'মিনীন । আমি শুনেছি । তিনি বললেন, কি শুনেছ? আবু হুরায়রা 
(রা) বলেন আমি নবী হরর কে বলতে শুনেছি, মহিলারা যেন উল্কি উৎকীর্ণ না করে এবং উল্কি 
উৎকীর্ণ না করায়। 


র্‌ রর be 8:৩০ ৪75০ 9.:০1০ ০ 6.১... প৫2 ৫ 

JS ০০৯ ১৫ ০ SU ভিসন BN AE ৩৮ সন ৩ ০৯ ৫৩৩ সু ৩০ [হত 
HE 2৮9 2 মা জলে? এ 

[৫৫২৩] মুসাদ্দাদ রে)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন নবী চল পরচুলা 


ব্যবহারকারী এবং এ পেশা অবলম্বনকারী এবং উল্কি উৎকীর্ণকারী এবং তা গ্রহণকারী নারীদের 
লা'নত করেছেন। 


৮ 2212 1 BI 
০০৮৩ ১24) ০৩ 7) ০০৪০ SLA LE ও ৪৮০ &। ০৪০৮ LAE 
৮১১০৬ BIL SLL LAY IU di Gls A ০০৯৭ ০০৪৪৭ 

- dS 


[৫৫২৪] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... আবদুল্লাহ হেন মাসউদ) (রা) থেকে বর্ধিত। তিনি বলেন, 
সৌন্দর্য বৃদ্ধিকল্পে যে নারী উল্কি উৎকীর্ণ করে ও করায়, যে নারী জর উপড়ে ফেলে এবং যে নারী 
দাত কেটে সরু করে দাতের মাঝখানে ফাক বানায় - যে কাজগুলি দ্বারা আল্লাহ্‌র সৃষ্টির মধ্যে 
পরিবর্তন সাধিত হয়, এদের উপর আল্লাহ্‌ অভিশাপ বর্ষণ করুন । আমি কেন তার উপর অভিশাপ বর্ষণ 
করবো না, যাদের উপর আল্লাহ্‌র রাসূল অভিশাপ বর্ষণ করেছেন । এবং মহান আল্লাহ্‌র কিতাবেই তা 
বিদ্যমান আছে। 

Bai ৫,51৬ 
২৪১৭. পরিচ্ছেদ £ ছবি | 
৮৮৮৪৪ ৪ সত সত ১৪ ৪৮ ১৪ ১৯ পাও এপ এত 
BUS SIN NSH টিভি গা ৬ rls 


পোশাক-পরিচ্ছদ ৩৭৭ 
ক) এ তি ৪৫5 ৪ caret ৭ ৬ কপ ঞ/%৪ Es tL ১৫ পি 2৬0 2: “$$ °° 
le Bas ৬০০ A ০৮ ০৪ OF ES ০ এ 2S 33 AS 


ot 4 রঙ পা 


[৫৫২৫] আদম (র)...... আবূ তালহা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সর বলেছেনঃ 
ফিরিশ্তা এ ঘরে প্রবেশ করে না, যে ঘরে কুকুর থাকে এবং এ ঘরেও না, যে ঘরে ছবি থাকে । 
লায়স (র) আবূ তালহা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী হুল থেকে (এ বিষয়ে) শুনেছি। 


০1০44 


২৪১৮. পরিচ্ছেদ ঃ কিয়ামতের দিন ছবি নির্মাতাদের শাস্তি প্রসঙ্গে ১ 


Ae 


ll ৪১৮15528756 AOE ot gn OLE? SE LOLA Liles 
IE SILL ES IU Le ০6 LEN ৫০৬ ৩৬০ ০ SAN ৩০ 15০1] 
452 HED ০০ JG BLE ৩৬০ 00 IOS sho 9 এ «৮৭৮ ১৩9 
- Iya DLE oy dl Ls ৩7০ rd Sal ঘা 
[৫৫২৬] হুমায়দী (র)...... মুসলিম (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (একবার ) মাসরূকের 
সাথে ইয়াসার ইব্‌ন নুমায়রের ঘরে ছিলাম । মাসরূক ইয়াসারের ঘরের আঙ্গিনায় কতগুলো মূর্তি 
দেখতে পেয়ে বললেন £ আমি "আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসউদ (রা) থেকে শুনেছি এবং তিনি নবী নল কে 
বলতে শুনেছেন যে, (কিয়ামতের দিন) মানুষের মধ্যে সবচেয়ে কঠিন শাস্তি হবে তাদের, যারা ছবি 
বানায়। 
| ২: OF IU i 3৭ ah ১6 ৮৮৬ ৪ তা ৩০ ০৪০০ ৩ লগ] এ [তা] 
চি ৮ পাটির ৫ চে রাজি, PEL TEES SO AEE এল os 
৩৮০৬ ১1 ০১৯ ০০০ GDI IG HM ০৮৮১ 01০৮ ৮৩ এ। ৪০১ ০৪৩ 
৮ ০৯৮ ০৬ POD ey 
[৫৫২৭] ইব্রাহীম ইব্‌ন মুনযির রে)...... “আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ লক্র বলেছেন $ঃ যারা এ জাতীয় (প্রাণীর) ছবি তৈরি করে, কিয়ামতের দিন তাদের শাস্তি 
দেয়া হবে। তাদের বলা হবে £ তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর। 


Syd ০০৪ OU. YEA 
২৪১৯. পরিচ্ছেদ ঃ ছবি ভেঙ্গে ফেলা 


১. ছবি দ্বারা এখানে উদ্দেশ্য প্রাণীর ছবি। বস্তুর ছবি নিষেধ নয় । 
৪৮. | 


৩৭৮ বুখারী শরীফ 


প/. 1৫৮৪৫ 


২৩ ly ১৫ 0০০৮ ০6 ৪৪৭১০ ৫৩৩ ৬ ও ১ এ [ভোদা 
Lal তে ও এ 5 58 চে ন্জ তে 0 Eo ৩5 &। ০৮ 
[৫৫২৮] মু'আয ইব্‌ন ফাযালা (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
77775775757 যাতে কোন (ধোপীর) ছবি থাকত 
০০৫ ৭৩ ১৯৭9 4৫ ০ ৪০৮০ ৩৫৬ [oor] 


গা AEE KE 2; TEE, Ls 
23:০8 Hl 0১০১ ০৬৮০ ০৩ Tat Vyas GH ভি Eade 1 Lh 


EIS Si ASHI dior ০, (০১০2৫ 
Hod ৫ IU Bh 02০০ 2৩০ ০৪৮ EI cls th 
[৫৫২৯] মুসা (র)...... আৰু যুর‘আ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আবৃ হুরায়রা (রা)-এর 
সাথে মদীনার এক ঘরে প্রবেশ করি। ঘরের উপরে এক ছবি নির্মাতাকে তিনি ছবি তৈরী করতে 
দেখলেন । তিনি বললেন £ আমি রাসূলুল্লাহ্‌ হুর -কে বলতে শুনেছি । (আল্লাহ্‌ বলেছেন) এঁ ব্যক্তির 
চেয়ে অধিক যালিম আর কে, যে আমার সৃষ্টির অনুরূপ কোন কিছু সৃষ্টি করতে যায়? তা হলে তারা 
একটি দানা সৃষ্টি করুক অথবা একটি অণুপরিমাণ কণা সৃষ্টি করুক? তারপর তিনি একটি পানির 
পাত্র চেয়ে আনালেন এবং (অযু করতে গিয়ে) বোগল পর্যন্ত দু'হাত ধুইলেন। আমি জিজ্ঞাসা 
করলামঃ হে আবূ হুরায়রা! (এ ব্যাপারে) আপনি রাসূলুল্লাহ শুর থেকে কিছু শুনেছেন কি? তিনি 

বললেন ঃ হো, শুনেছি) অলংকার পরার শেষ প্রান্ত পর্যন্ত (ধোয়া উত্তম) ৷ 
30১02010৮56 ৫6, 


(৫ প্‌ 


tes 


২৪২০. ছবিযুক্ত কাপড় দ্বারা বসার আসন তৈরী করা 

CU prt of Le ৮০ IG ১৩০০ ৩৮ dt ০ 0 85 ৩৫৮ [or] 

:$১ ০০ 0 8881 ০7০ 5 ৪ do) LEG ৩৬০ এও ও J মু 37821 

০৮ ঠ উন 08) ও উঠ 05০০ 0 ৩৪ 02 SBE LUA ০০০ 
- ০১৯3 Ley পুজি CG 5 dit Gs ০১১০৬ টে হক 100 

[৫৫৩০] ‘আলী ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 


কলর তোবৃক যুদ্ধের) সফর থেকে প্রত্যাগমন করলেন । আমি আমার কক্ষে পাতলা কাপড়ের পরদা 
টাঙ্গিয়েছিলাম । তাতে ছিল (প্রাণীর) অনেকগুলো ছবি। রাসূলুল্লাহ্‌ শুক্র যখন এটা দেখলেন, তখন 


Ex 


পোশাক-পরিচ্ছদ ৩৭৯ 


তা ছিড়ে ফেললেন এবং বললেন ঃ কিয়ামতের দিন সে সব মানুষের সবচেয়ে কঠিন আযাব হবে, 
যারা আল্লাহ্‌র সৃষ্টির (প্রাণীর) অনুরূপ তৈরি করবে । ‘আয়েশা (রা) বলেন £ এরপর আমরা তা দিয়ে 
একটি বা দু'টি বসার আসন তৈরি করি। 


পচ 2৩ ১6 of ১6 0৩৯০5 29১ ৩ ও এ ৩৮ ৯০ ০০ [ভা 
লি উতর 291 ৮৮655 TYP Es) Lie 3 

- 2213 40 & 
[বর] মুসান্দাদ রে).. রর ‘আয়েশা (রা) থেকে বর্নিত। তিনি বলেন, নবী হুল এক সফর থেকে 
প্রত্যাগমন করেন । সে সময় আমি নক্শাদার (প্রাণীর) ছবিযুক্ত কাপড় দিয়ে (ঘরের) পরদা লটকিয়ে 


ছিলাম । আমাকে তিনি তা খুলে ফেলার হুকুম করেন । তখন আমি খুলে ফেললাম । আর আমি. ও নবী 
হর একই পাত্র থেকে (পানি নিয়ে) গোসল করতাম । 


50720 ৬০ ১৮ 66 AOU. NEY) 

২৫২১. পরিচ্ছেদ ঃ ছবির উপর বসা অপছন্দ করা 
পন্য BO OT °°") 
৮০০৩০০৬০০১৩০৩৩৪৭ 785 
20১4০) 45 ৩0553 24950 0) 2 fet OO 
[৫৫৩২] হাজ্জাজ ইবৃন মিনহাল (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি একবার ছবিযুক্ত গদি 
খরীদ করেন। নবী হল (বাহির থেকে এসে এ অবস্থা দেখে) দরজার কাছে দাড়িয়ে থাকলেন, 
প্রবেশ করলেন না । আমি বললাম ঃ যে পাপ আমি করেছি তা থেকে আল্লাহ্র কাছে তাওবা করছি । 
তিনি জিজ্ঞাসা করলেন £ এ গদি কিসের জন্যে? আমি বললাম £ আপনি এতে বসবেন ও হেলান 
দিবেন। তিনি বললেন ৪ এসব ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব দেওয়া হবে। তাদের বলা 


হবে, যা তোমরা তৈরি করেছিলে সেগুলো যিন্দা কর। আর যে ঘরে ছবি থাকে সে ঘরে ফিরিশ্তা 
প্রবেশ করেনা। 


AE BE AD ১6 মে ০০০০৮ ০৫৮ এপ ও Er 45 25 ৩০০ [oor 
১০৭১৩ SSI Rs To Ut any te ৪০ 


“২ ৪১০ তত ৩ 


৩৮০ বুখারী শরীফ 


শি ৩০ ৬০৬০৪? be ০ লিও EC ‘eo, ef লে ৬৫ zoe se fs 4 তত ৫৫ ১ ৪০ 
JG ০ এ BLE ০৩ 4১৭11 ০৮০ ০৪ 2) US ভি ০১) Spr 
5.০. vers sis 283. GED OT ta LAE উন ০8471 ৯৫:৮৮ 
৮০০০ LR ৪০৩ DEI তা 9৯ ১০৮৮ উস আও A 03 % ও) SN: 

Yh ০245 ঠা ELE 
কুতায়বা (র)...... রাসূলুল্লাহ্‌ কলন -এর সাথী আবূ তালহা (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রাসূলুল্লাহ টু বলেছেন £ যে ঘরে ছবি থাকে সে ঘরে ফিরিশ্তা প্রবেশ করে না। এ 
হাদীসের (এক রাবী) বুস্র বলেন £ যায়েদ একবার অসুস্থ হয়ে পড়ল । আমরা তার সেবা শুশ্রাধার 
জন্যে গেলাম। তখন তার ঘরের দরজায় ছবিযুক্ত পরদা দেখতে পেলাম । অমি নবী সহধর্মিণী 
মায়মূনা (রা)-এর প্রতিপালিত “উবায়দুল্লাহ্র কাছে জিজ্ঞাস করলাম, ছবি সম্পর্কে প্রথম দিনই যায়দ 
আমাদের কি জানায় নি? তখন “উবায়দুল্লাহ্‌ বললেন, তিনি যখন বলেছিলেন, তখন কি তুমি শোননি 
যে, কারুকার্য করা কাপড় ব্যতিরেকে? ইব্‌ন ওহাব অন্য সূত্রে আবূ তালহা (রো) থেকে 
নবী কলহ হতে এ হাদীস বর্ণনা করেছেন । 

70924105১৩০ IAS ৮6 6 
২৪২২. পরিচ্ছেদ ঃ ছবিযুক্ত কাপড়ে নামায পড়া মাকরূহ 
555 Sa ATL EE ENA EES NES TERE 
b | 2 EE pes টি টি হি শা লালা রি শা ও. রঃ 2 {ge A শা i 
১০ পা Hl (0৩ এ লিজ ৬৮০ THU 09 ৩৬ JU LG dh ৪৮১ 
DC GL PAIS 095 HY 
[৫৫৩৪] ইমরান ইব্‌ন মায়সারা (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ‘আয়েশা রো)- 
এর নিকট কিছু পরদার কাপড় ছিল, তা দিয়ে তিনি ঘরের এক দিকে পরদা করেন। 
রাসূলুল্লাহ্‌ কলস তাকে বললেন £ আমার থেকে এটা সরিয়ে নাও, কেননা এর ছবিগুলো নামাযের 
মধ্যে আমাকে বাধার সৃষ্টি করে। 
৫০ Ice 2 +2 
dpe 48 CS ASIA এত ও SU. NET 
২৪২৩. পরিচ্ছেদ £ যে ঘরে ছবি থাকে সে ঘরে (রহমতের) ফিরিশৃতা প্রবেশ করেন না 


2০555155645 2 ০) ৪ (০ ০৪ 30 


৮25০ 072 ৮৫ 8৮ 03 ৯528 ৮ 03 ০৩৮০ 2 এব ৪০৬ [হা] 
চি 922 2 পল পট পক চক ৫ ৰ 2 G28 GD রর ৬ ৬.০ পা ৬০ 
CI HG এডি এ ৬৮ SE ND ০:০৯ BE লেট 3১ ০৩ af Lk IC ০৪ 


৬০ ০৩ 
rer 


৫ 45০22 059 UL 0 9 Ch ৫45 0৬ 5 
[৫৫৩৫] ইয়াহ্‌ইয়া ইব্‌ন সুলায়মান (র)...... সালিমের পিতা (“আবদুল্লাহ্‌ ইব্‌ন “উমর) থেকে 
বর্ণিত। তিনি বলেন ঃ জিব্রাঈল (আ) (একবার) নবী লু -এর নিকট (আগমনের) ওয়াদা 


পোশাক-পরিচ্ছদ ৩৮১ 


করেন। কিন্তু তিনি আসতে দেরী করেন। এতে নবী ফর্র্ধ -এর খুবই কষ্ট হচ্ছিল। এরপর 
নবী জকি বের হয়ে পড়লেন। তখন জিব্রাঈলের সাথে তাঁর সাক্ষাত হল । তিনি যে মানসিক কষ্ট 
পেয়েছিলেন সে বিষয়ে তাঁর কাছে বর্ণনা করলেন। তখন জিব্রাঈল (আ) বললেন ঃ যে ঘরে ছবি বা 
কুকুর থাকে সে ঘরে আমরা কখনও প্রবেশ করি না। 


7১০ 428 65 ES dS জ, YéYt 
২৪২৪. পরিচ্ছেদ £ যে ঘরে ছবি রয়েছে তাতে যিনি প্রবেশ করেন না 
নহি 


০ রে ১৪০ ০৪ 


AE 2 রনি 
Cab ৮20 ০৮১০০ ৩ ৪০4 ৩৮ ভা বি ভাজ লে 09) ৩৫ de 
ER US দান নর 


24 


পলা তত 


তি টি Loan চল ০32, ০ ৯০1১1 
“আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা (র)...... নবী সহধর্বীণী ‘আয়েশা রো) থেকে বর্ণিত । তিনি 
বলেন যে, (একবার) তিনি ছবিযুক্ত গদি খরিদ করেন । রাসূলুল্লাহ লুট বোহির থেকে এসে) যখন 
তা দেখতে পেলেন, তখন দরজার উপর দাড়িয়ে গেলেন । (ভিতরে) প্রবেশ করলেন না। (আয়েশা 
(রা) নবী জল্ক্প -এর চেহারায় অসন্তষ্টির ভাব বুঝতে পারলেন। তখন তিনি বললেন ঃ ইয়া 
রাসূলাল্লাহ জু আল্লাহ্‌ ও তার রাসূলের নিকট এগুনাহ থেকে তাওবা করছি? নবী সুত্র বললেন £ 
এ গদি কোথেকে? “আয়েশা (রা) বললেন $ আপনার বসার ও হেলান দেওয়ার জন্য আমি এটি 
খরীদ করেছি। রাসূলুল্লাহ্‌ সুরু তখন বললেন £ এসব ছবির নির্মাতাদের কিয়ামতের দিন আযাব 
দেওয়া হবে এবং তাদের বলা হবে, তোমরা যা বানিয়েছিলে তা জীবিত কর । তিনি আরো বললেন ঃ 
যে ঘরে (প্রাণীর) ছবি থাকে, সে ঘরে (রহমতের) ফিরিশ্তা প্রবেশ করে না। 
2০0 A 05 6৫1০ 
২৪২৫. পরিচ্ছেদ £ ছবি নির্মাণকারীকে যিনি লা'নত করেছেন 
০:০৮ লা ১৫৩৮০ ১০ ডিল ১০৯ ডি ৩৩ EL LS ৫০০] 


১৫০১৩ 


. ৮1531 553 0০৯১০ ৬৬ পে ১১ ০৩৪ ০০৬৮ ৩১৬ SAA sf 
-১১০৮০3 ২৮৮৪০ ৮৪519 45%5 VDT ০4১ ADT 


৩৮২ | বুখারী শরীফ 


[৫৫৩৭] মুহাম্মদ ইব্‌ন মুসান্না রে)...... আবূ জুহায়ফা রো) থেকে বর্ণিত যে, নবী চলর রক্তের মূল্য, 
কুকুরের মূল্য ও যিনাকারীর উপার্জন গ্রহণ করতে নিষেধ করেছেন । আর তিনি সুদ গ্রহিতা, সৃদদাতা, 
অঙ্গ-প্রত্যঙ্গে (সুচের মাথা দিয়া ছিদ্র করে) উল্কি উৎকীর্ণকারী ও তা করানেওয়ালা এবং ছবি 
নির্মাণকারীকে লা'নত করেছেন। 

9৩ 74303 ৫ ৯৫ ১5981 65 এ Eye ০০ 2 শত ঠা 
২৪২৬. পরিচ্ছেদ ঃ যে ব্যক্তি ছবি নির্মাণ করে তাকে কিয়ামতের দিন তাতে রূহ দানের জন্য নির্দেশ 
দেওয়া হবে, কিন্তু সে সক্ষম হবে না 


ক 
oe ce LN MEd ৯ Sl পাঠিত 


00 24 ৪০ 0৩ 2০ (৬ dit 5 (০ A 2 ০৩ Gis [oor 


5% DEN ৬ EIT Hh A of এ CS ০৩ BG Sin pt Gy 


৬৪৬ লী তি ০ ৪৪ ৩৪৮০ ০৮ এ ২০৭ ০৪০০৩ ৮ 
- 5 ০55 0220 48 
[৫৫৩৮] আয়্যাশ ইব্‌ন ওয়ালীদ (র)...... কাতাদা (র) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি ইব্‌ন 
‘আব্বাস (রা)-এর নিকট ছিলাম। আর (উপস্থিত) লোকজন তার কাছে বিভিন্ন কথা জিজ্ঞাসা 
করছিল। কিন্তু (কোন কথার উত্তরেই) তিনি নবী প্র -এর (হাদীস) উল্লেখ করছিলেন না। 
অবশেষে তাকে ছবি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন £ আমি মুহাম্মদ হর -কে বলতে 
শুনেছি, যে ব্যক্তি দুনিয়ায় কোন প্রাণীর ছবি নির্মাণ করে, কিয়ামতের দিন তাকে কঠোরভাবে নির্দেশ 
দেওয়া হবে এ ছবির মধ্যে রূহ দান করার জন্যে । কিন্তু সে রূহ্‌ দান করতে পারবে না। 
HUN ৬০ ০0059 ৫৫5 

২৪২৭. পরিচ্ছেদ ঃ সাওয়ারীর উপর কারও পশ্চাতে বসা 
EE LS Hs ০০438 ০৪ ০৮ ১6 ০০৯০ Hf ৪৩০ ঘি ৪০ [oor 
585 ৮ ১১৪) ০৯ 2 পক? ¥ 24১4০4৮4০৮০ 8৯৪০ 

28655281557 চে 
[৫৫৩৯] কুতায়বা (র)...... উসামা ইব্‌ন যায়েদ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ ক্র (একবার) 
গাধার পিঠে আরোহণ করেন । পিঠের উপরে ফাদাকের তৈরী মোটা গদি ছিল। উসামাকে তিনি তার 
পেছনে বসান । 

BULA DSL ডি NEVA 
২৪২৮. পরিচ্ছেদ £ এক সাওয়ারীর উপর তিনজন বসা 


পোশাক-পরিচ্ছদ ৩৮৩ 


2৮১ ৮৬ 5৪ ০6 ভি ৬৪ ৬ এ রে ৬ 5 এ ৩০ ১০০ ৪০ oo] 
পপ 


৪০০৯৮) ৪ GS MTEC BE পচ 438৮৬ 


৬ ০ 


চিত 
[৫৫৪০] মুসাদ্দাদ রে)...... ইব্‌ন ‘আব্বাস (রা) থেকে বর্ণিত । নবী ঈদ যখন মক্কায় আগমন 


করেন, তখন আবদুল মুত্তালিব গোত্রের তরুণ বালকরা তাকে অভ্যর্থনা জানায় । তাদের একজনকে 
তিনি তার সামনে এবং অন্য একজনকে তার পেছনে উঠিয়ে নেন। 


পা ৪. 54. 


CEES FH] | ৩৩০৮৪৮০৭৬35 এন 02 2 প্রা ৮০০ ১৯ PN. ৫৭ 
4 ১১৮০ মা 228 a 


২৪২৯. পরিচ্ছেদ ঃ সাওয়ারী জানোয়ারের মালিক অন্যকে সামনে বসাতে পারে কিনা? কেউ কেউ 
বলেছেন, জানোয়ারের মালিক সামনে বসার বেশী হক্দার, তবে যদি কাউকে সে অনুমতি দেয়, 
তবে তা ভিন্ন কথা 


2-- 
৮০ ৪ পে ০ 


Lis ID 2 HEAT তা £ রা 


5 £ উপ তা তালা তা 2 রঙ 
৬০ 4° 76. ৬ 


্‌ ০০055 Ll Ia 9০9, 3 
[৫৪১] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)...... আইউব রে) থেকে বর্ণিত। তিনি বলেন, খারাপ তিন 
ব্যক্তির কথা ইকরামার কাছে উল্লেখ করা হয় । তিনি বলেন, ইব্‌ন আব্বাস রো) বলেছেন, রাসূলুল্লাহ্‌ 
জলক যখন মক্কায় আসেন তখন তিনি কুসামকে (তার সাওয়ারীর) সামনে ও ফাযূলকে পশ্চাতে 
বসান। অথবা কুসামকে পশ্চাতে ও ফাযূলকে সামনে বসান । তা হলে কে তাদের মধ্যে মন্দ অথবা 
কে তাদের মধ্যে ভাল? | 


খু 
২৪৩০. পরিচ্ছেদ ঃ 


৬১ পরতে ০ পরতে ০ 


০1১54555850 LES তত 0৩5 এড) JE 7 a ৩৫৬ [চে] 

Jr, ড উপ ৪:৪৩ ক BA L825 পা রি পপ 
5৩৪১৮ ঠাস! ও SSH dl ০৮১১ ৩০৩ LE এ ৪০১ J 
এ। 0১7০ ৩৩ ৩ ১9৫০০০58528 ও 0০7 EEG ০ ১০০ 


পর 
০16৬০ 


US এ । ১45০5 &। 0১০১ ৫ ৪ ৯63৪০ asl ০55 


৩৮৪ | বুখারী শরীফ 


ive 


41/6০54 93 5554 Of ole Ge উ৮ IG AIL UCD চক এড dG 
72487812875 55515725555 2252 

EIS ঝি এত ৩৮ IG ADL &। 284 Sd এডি ৯৩ ৬৮ ৩ 
[৫৫৪২] হুদবা ইব্‌ন খালিদ (র)...... মু'আয ইব্‌ন জাবাল (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা 
. আমি নবী কুকুর -এর পেছনে বসা ছিলাম । আমার ও তার মাঝে লাগামের রশির প্রান্তদেশ ভিন্ন অন্য 
কিছুই ছিল না। তিনি বললেন ঃ মু'আয! আমি বললাম ঃ হাযির আছি, ইয়া রাসূলাল্লাহ! তারপর 
কিছুক্ষণ চললেন। পুনরায় বললেন ঃ হে মু'আয! আমি বললাম £ হাযির আছি, ইয়া রাসূলাল্লাহ্‌ ! 
তারপর আরও কিছুক্ষণ চললেন । আবার বললেন £ হে মু'আয ইব্‌ন জাবাল! আমি বললাম ঃ হাযির 
আছি, ইয়া রাসূলাল্লাহ তিনি বললেন $ তুমি জান, বান্দার উপর আল্লাহ্‌র কী হক? আমি বললাম $ 
আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন। তিনি বললেন ঃ বান্দার উপর আল্লাহ্‌র হক এই যে, তারা 
কেবল তারই ইবাদত করবে, অন্য কিছুকে তার শরীক করবে না। এরপর কিছু সময় চললেন । 
তারপর বললেন $ হে মু'আয ইবৃন জাবাল! আমি বললাম ঃ হাযির আছি, ইয়া রাসূলাল্লাহ্‌! তিনি 
বললেন ঃ বান্দারা যখন তাদের দায়িত্ব পালন করে, তখন আল্লাহ্‌র প্রতি বান্দার অধিকার কি, তা 
জান কি? আমি বললাম ঃ আল্লাহ্‌ ও তার রাসূলই ভাল জানেন । তিনি বললেন ঃ$ আল্লাহ্‌র উপর 
বান্দার অধিকার এই যে, তিনি তাদের আযাব দিবেন না। 


0451 ils shpat ০১০ ৫.৫ 
২৪৩১. পরিচ্ছেদ ঃ সাওয়ারীর উপর পুরুষের পিছনে মহিলার বসা 


৩. 5. 130 | - 


৬০ ৰ i £5 সা ১৮৪ 02 ৮৪১৮ 2 Ed rie তা ০০ ৬ ১০2 J ৩2০ 


€ 


৬১৬. 


পন ৬ ৪০০ 288৫৫425735 4 ০৪০ Hore ics, olf seo 
41 ০ ০১ ৬১১ Hd Je) US ay গাছ 9১১ Bb lS ভাত ০০৮ ৩৮ 
EER 575:8 85742584545 ৮০৫ 48:10 
E> os 5 LH dl 787 ০১৪ ১০১ 51 al 54 SU ০০০২০ ১1 2৪ 

-৩১১৮৬ EY 5১১৩৩ ১৮৫ OT IG আস] এ HO LD HM ০১৮০ লগ) 
[৫৫৪৩] হাসান ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাব্বাহ (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন ঃ আমরা রাসূলুল্লাহ্‌ ত্র -এর সংগে খায়বার থেকে (মদীনায়) ফিরে আসছিলাম । আমি আবু 
তালহার সাওয়ারীর উপর পেছনে বসাছিলাম, আর তিনি সাওয়ারী চালাচ্ছিলেন। রাসূলুল্লাহ্‌ লু - 
এর জনৈক সহধর্মিণী তার সাওয়ারীর পশ্চাতে বসেছিলেন । হঠাৎ উটনীটি হোচট খেয়ে পড়ে গেল। 
আমি বললাম £ মহিলা, এরপর আমি নেমে পড়লাম । তখন রাসূলুল্লাহ্‌ ঈ্ বললেন ঃ ইনি 


পোশাক-পরিচ্ছদ ৩৮৫ 


তোমাদের মা। আমি হাওদাটি শক্ত করে বেঁধে দিলাম । রাসূলুল্লাহ ঈলক্র সাওয়ারীতে উঠলেন । যখন 
তিনি মদীনার নিকটবর্তী হলেন, কিংবা রাবী বলেছেন, তিনি যখন (মদীনা) দেখতে পেলেন, তখন 
বললেনঃ আমরা প্রত্যাগমনকারী, তাওবাকারী, আমাদের রবের ইবাদতকারী, (তার) প্রশংসাকারী । 

SIF একি 951 ২০3) ELST SU YETY 
২৪৩২. Le 6A brad SLA SU RL Le 


2৯ 


RY 0 পল) ০৭ ৩০ ১৮০5 পে ৪ all ১১ 
[৫৫৪8 | আহ্মাদ ইব্‌ন ইউনুস (র) ........ 'আব্বাদ ইবুন তামীম এর চাচা (আবদুল্লাহ্‌ ইবন যায়েদ 
(রা) থেকে বর্ণিত যে, তিনি নবী জু -কে মসজিদের মধ্যে এক পায়ের উপরে অন্য পা উঠিয়ে চিৎ 
হয়ে শয়ন করতে দেখেছেন। . 


89- 


আচার-ব্যবহার অধ্যায় 


আচার-ব্যবহার অধ্যায় 


Es সুমা ০০৭) ৩০১১ ৩ dl J NU. YEN 
২৪৩৩. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্র বাণী £ ; আমি মানুষকে তার মাতা-পিতার সাথে উত্তম ব্যবহার 
করার নির্দেশ দিয়েছি 


07351058162 পলা ০960 এছ এও Lt ৩৫০ 59 yf ৪০ [55 
2১৩০১৬০০৪50 [9,990 ৮৬ ৮৯৩ UAT 09 GE 
I SE 065 ৪405 97 ৩62০ 06 ৯7900 
9 45527 50 be পতিত 0৩ di PL ও Nd IG yf 
[৫৫৪৫] আবুল ওয়ালীদ (র)...... “আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ) (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমি নবী ক্রুহুত্ণ কে জিজ্ঞাসা করলাম, আল্লাহ্র নিকট কোন্‌ আমল সবচেয়ে বেশী পছন্দনীয়? তিনি 
বললেন $ সময় মত সালাত আদায় করা । (আবদুল্লাহ্‌) জিজ্ঞাসা কলেন £ তারপর কোন্টি? তিনি 
ডা মাতয় রঙে দর রাবহার করা। আবর্তে ভিজঞানা করলেন তারপর কোন্টি? 
WY বললেন ঃ আল্লাহ্‌র রাস্তায় জিহাদ করা । ‘আবদুল্লাহ্‌ বললেন £ নবী জু এগুলো সম্পর্কে 
আমাকে বলেছেন । আমি যদি তাকে আরও বেশী প্রশ্ন করতাম, তিনি আমাকে অধিক জানাতেন। 


ze 8 


এ] ০০৬৭ pt Gr oN. YEN 


২৪৩৪. জে 8 রি ৪78 


2৫ 


ক পি. CE তি ৫০৮৪6 ৩০ 
১28 ১05 EET 


৩৯০ বুখারী শরীফ 


৬০2 


৮১ ০৩০৩ UG eG IG ৩৪৩৩ £ ১০৫ ৩৩০ ৩০৩ Go । এ 


“ose. + ‘30 30 


» 2 200 HEE তত i হত 2055 % ১৫ SHES 
[৫৫৪৬] কৃতায়বা ইব্‌ন সা'ঈদ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক লোক 
রাসূলুল্লাহ্‌ শর্ত -এর নিকট এসে জিজ্ঞাসা করলো £ ইয়া রাসূলাল্লাহ! আমার কাছে কে উত্তম 
ব্যবহার পাওয়ার বেশী হকদার? তিনি বললেন £ তোমার মা। লোকটি বলল ঃ তারপর কে? 
নবী লুহক্ত বললেন £ঃ তোমার মা। সে বলল £ তারপর কে? তিনি বললেন তোমার মা । সে বলল ঃ 
তারপর কে? তিনি বললেন ঃ তারপর তোমার বাপ। ইবৃন শুবরুমা বলেন, ইয়াহ্‌ইয়া ইবন আইউব 
আবু যুর"আ (রা) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 


oF! ১১৮১1 ১ ৫ LL তীর 
২৪৩৫. পরিচ্ছেদ £ EECA C0 TO 


GGL ase ৫006০ 


2 
Sail CI ০৩ U6 72 gf 8৪ ১৪ সাও এ 1৮৪ ৪১৩ 
-১৩৬৬ ৩৪ ৩৩ {JG ৫৩0৫৫ ৩৩ 
[ন] [৫৫৪৭] মুসাদ্দাদ (র)...... 'আবদুল্লাহ্‌ ইব্‌ন 'আমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, এক ব্যক্তি 
নবী হল কে জিজ্ঞাসা করলো ঃ আমি কি জিহাদে যাব? তিনি বললেন ঃ তোমার কি পিতা-মাতা 
আছে? সে বলল ঃ হা । তিনি বললেন ঃ তা হলে তাদের (সেবার) মাঝে জিহাদ করো । 
4901) 0০ তত এ FO +৫শ 
97777577777 


AE AE AAS LB BLE 2১০ LI AL ও লো & ০০৮ ৩১ [০০5] 
এট এও Ae dl 0০ IG 0৩০4 ও ৪৮০ 2০ ১৮ ঞ এ 


১৪৮435188১৮ ০8 ১0১৯১৪১৪৭১১ 


১5৩5 ০15 


= dal আরা ও ৪2 


আহমাদ ইবৃন ইউনুস রো)...... “আবদুল্লাহ্‌ ইবন “আমর (রা) থেকে বর্নিত । তিনি বলেন, 
নবী সর বলেছেন £ কবীরা গুনাহসমূহের মধ্যে সবচেয়ে বড় হলো নিজের পিতা-মাতাকে লা'নত 
করা। জিজ্ঞাসা করা হলো ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আপন পিতা-মাতাকে কোন লোক কিভাবে লা'নত 
করতে পারে? তিনি বললেন £ সে অন্য কোন লোকের পিতাকে গালি দেয়, তখন সে তার পিতাকে 
গালি দেয় এবং সে অন্যের মাকে গালি দেয়, তারপরে সে তার মাকে গালি দেয়। 


আচার-ব্যবহার | | ৩৯১ 


420) 55 5৬১ LEVON. ৭ ৫৬ 

২৪৩৭ পরিচ্ছেদ £ পিতামাতার প্রতি উত্তম ব্যবহারকারীর দু'আ কবুল হওয়া 
১০০৩: ৮৮1৩৩ Ub ral 0 0:91 ৩৮ গছ গড ২০ ৪০৬ ৭] 
৮৮০0১৬১55৩৩ 25 বসির আর UU Bd ১:০১ ০৪ ০ এ ০১০০) 
(৫ 26৮৮6 ১০ < ০৮০০1৯০৬০৩০ ০০৪৩ dg ১৬ 4৮৩ 
05 এদের ও 1505 ০4০ HELE কও 000 ১ সন I 
এ ০ রর ১৩০ মুলে LoS ১৩:৩০ এ১৩ tet 
২০ ng 0 এ) SA JS ৪০ SU ০৭: 4৯8 ০৮১৭ Er 
ie CL ১০৯৭০ ৪ তা 80675558555 SE 
sy Ee uy: ১৫455) Sf পা ০০৮১5) 
০৯ পচন ৬ ৬ ১৪৫৮ SE দাও এ ৩৮70 পে St 


oer 


El SEG HE CAC 7 ২৮ এ cb ৬৫৯) 5591 ৩১ 


দি 65 Fuse (৫ তে ৬ ধু ০40 sl 0) 
429 ১৩১ EEE TE তালি 


৪০29 পরত 


* ৫5 ১৪ চে পেস ও ও এ LG ০৫৮) ৩ ০১৩ ৪ ৬ 


পপ 


১০২৮৮ 08 Ue ও (9৩ ৬৬৯১ ৭৬৪ ১ ০০০ (পন এ ১৪ 
CE HIS LE ৬০৪৪ jf GS nl nl Ce ল 
91521 2 4 ০ SE EIN LE ৮৪95 SB 4৮ এ ০০৪ 
৩ 04 555 AWS ও| ৮৯৯ 518 5 ৮ 5 সি) dr 3h IGG ৬০ 
5৬ GG sil elas ৩১ ০৩ মিস 25 a BY 


৪ 5৪০ 


MEME BAL 09 ৬৮ ০49 ৩ LS পা 0০৫ 


৩৯২ বুখারী শরীফ 


[৫৫৪৯] সা'ঈদ ইব্‌ন আবূ মারইয়াম (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত । তিনি 
' রাসূলুল্লাহ লুল থেকে বর্ণনা করেন যে, তিনজন লোক হেঁটে চলছিল। তাদের উপর বৃষ্টি শুরু 
হলে তারা এক পাহাড়ের গুহায় আশ্রয় নেয় । এমন সময় পাহাড় থেকে একটি পাথর তাদের গুহার 
মুখের উপর গড়িয়ে পড়ে এবং মুখ বন্ধ করে ফেলে । তাদের একজন অপরজনকে বলল ঃ তোমরা 
তোমাদের কৃত আমলের প্রতি লক্ষ্য করো, যে নেক আমল তোমরা আল্লাহ্‌র জন্য করেছ; তার 
ওসিলায় আল্লাহ্র নিকট দু'আ করো । হয়তো তিনি এটি সরিয়ে দেবেন ৷ তখন তাদের একজন 
বলল ঃ ইয়া আল্লাহ্‌! আমার বয়োবৃদ্ধ মাতাপিতা ছিল এবং ছোট ছোট শিশু ছিল । আমি তাদের 
(জীবিকার) জন্য মাঠে পশু চরাতাম। যখন সন্ধ্যায় ফিরতাম, তখন দুধ দোহন করতাম এবং 
আমার সন্তানদের আগেই পিতামাতাকে পান করতে দিতাম । একদিন পশুগুলো দূরে বনের মধ্যে 
চলে যায়। ফলে আমার ফিরতে রাত হয়। ফিরে দেখলাম তারা উভয়ে ঘুমিয়ে পড়েছেন । আমি 
যেমন দুধ দোহন করতাম, তেমনি দোহন করলাম । তারপর দুধ নিয়ে এলাম এবং উভয়ের মাথার 
কাছে দাঁড়িয়ে রইলাম । ঘুম থেকে তাদের উভয়কে জাগানো ভাল মনে করলাম না। আর তাদের 
আগে শিশুদের পান করানোও অপছন্দ করলাম । আর শিশুরা আমার দু'পায়ের কাছে কান্নাকাটি 
করছিল। তাদের ও আমার মাঝে এ অবস্থা চলতে থাকে । অবশেষে ভোর হয়ে গেল ৷ (ইয়া 
আল্লাহ) আপনি জানেন যে, আমি কেবল আপনার সক্তরষ্টির জন্যেই একাজ করেছি। তাই আপনি 
আমাদের জন্য একটু ফাঁক করে দিন, যাতে আমরা আকাশ দেখতে পাই । তখন আল্লাহ্‌ তাদের 
জন্যে একটু ফাক করে দিলেন, যাতে তারা আকাশ দেখতে পায় ৷ দ্বিতীয় ব্যক্তি বলল ঃ ইয়া 
আল্লাহ্‌! আমার একটি চাচাত বোন ছিল । আমি তাকে এতখানি ভালবাসতাম, যতখানি একজন 
পুরুষ কোন নারীকে ভালবাসতে পারে । আমি তাকে একান্তভাবে পেতে চাইলাম । সে অসম্মতি 
জানাল, যতক্ষণ আমি তার কাছে একশ' দীনার উপস্থিত না করি । আমি চেষ্টা করলাম এবং একশ' 
স্বর্ণমুদ্রা জোগাড় করলাম। এগুলো নিয়ে তার সাথে সাক্ষাৎ করলাম । যখন আমি তার দুপায়ের 
মধ্যে বসলাম, তখন সে বলল ঃ হে “আবদুল্লাহ্‌! আল্লাহ্‌কে ভয় করো; আমার কুমারিত্ব নষ্ট করো 
না। তখন আমি উঠে গেলাম । ইয়া আল্লাহ্‌! আপনি জানেন যে, কেবল আপনার সন্তুষ্টির জন্যেই 
আমি তা করেছি। তাই আমাদের জন্যে এটি ফাঁক করে দিন । তখন তাদের জন্যে আল্লাহ্‌ আরও 
কিছু ফাঁক করে দিলেন। শেষের লোকটি বলল ঃ ইয়া আল্লাহ্‌! আমি একজন মজদুরকে এক 
‘ফার্ক"” চাউলের বিনিময়ে কাজে নিয়োগ করেছিলাম । সে তার কাজ শেষ করে এসে বলল, 
আমার প্রাপ্য দিয়ে দিন। আমি তার প্রাপ্য তার সামনে উপস্থিত করলাম । কিন্তু সে তা ছেড়ে দিল 
ও প্রত্যাখ্যান করলো। তারপর তার প্রাপ্যটা আমি ক্রমাগত কৃষিকাজে খাটাতে লাগলাম । তার 
দ্বারা অনেকগুলি গরু ও রাখাল জমা করলাম! এরপর সে একদিন আমার কাছে এসে বলল ঃ 
আল্লাহকে ভয় কর, আমার উপর যুল্ম করো না এবং আমার প্রাপ্য দিয়ে দাও । আমি বললাম £ এ 


১. ফার্ক' সে যুগের একটি পরিমাপের পাত্র যা ১৬ রাতল-এর সমান । 


আচার-ব্যবহার ৩৯৩ 


গরু ও রাখালের কাছে চলে যাও। সে বলল ঃ আল্লাহ্‌কে ভয় করো, আমার সাথে উপহাস করো 
না। আমি বললাম ঃ তোমার সাথে আমি উপহাস করছি না। তুমি এ গরুগুলো ও তার রাখাল নিয়ে 
যাও! তারপর সে ওগুলো নিয়ে চলে গেল। (ইয়া আল্লাহ্‌!) আপনি জানেন যে, তা আমি আপনার 
সন্তুষ্টি লাভের জন্যেই করেছি, তাই আপনি অবশিষ্ট অংশ উন্মুক্ত করে দিন৷ তারপর আল্লাহ্‌ 
তাদের জন্য তা উন্মুক্ত করে দিলেন। 
BUEN op ০0191 SE OU. YEYA 
২৪৩৮. পরিচ্ছেদ ঃ মা-বাপের নাফরমানী করা কৰীরা গুনাহ 
A ED SECLOE Pa EEE 5 ৬255] 
৯০৫3 «৩3 99) ০৬০ 6০১ oi ০৯৮ 1৪ ৮৮ ঞ। এ! JU Hdl ০০ 
-904 5০55 5০949 8৫9 09 051 
[৫৫৫০] সা'দ ইব্‌ন হাফ্স মুগীরা (রা) ..... থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জর বলেছেনঃ আল্লাহ্‌ 
তা'আলা তোমাদের উপর হারাম করেছেন, মা-বাপের নাফরমানী করা, প্রাপকের প্রাপ্য আটক রাখা, 
যে জিনিস গ্রহণ করা তোমাদের জন্য ঠিক নয়, তা তলব করা এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর 


দেওয়া। আর তিনি তোমাদের জন্য অপছন্দ করেছেন গল্প-গুজব করা, অপ্রয়োজনীয় প্রশ্ন করা ও 
সম্পদ নষ্ট করা। 


2৪ se ৪2 Gz BW AD Lee ৭ পে HEB EE ৪12০ 

৪৮৩ ah ০১৮০ এ ৩৪ ভন ০ ৮৮৮০ ০৩৩৬ ০৭ ০৮ [0001 
. RAL fe রবে ০৯৮৫ *৫ ঝা পারা রা চা 
225 রা রা রর রি 
জন্যাজ্কুটে চান ভি রাসূলুল্লাহ্‌ লু বলেছেন £ 
আমি কি তোমাদের সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে সতর্ক করব না? আমরা বললাম £ অবশ্যই সতর্ক 
করবেন, ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন £ আল্লাহ্‌র সঙ্গে শরীক করা, পিতা-মাতার নাফরমানী করা । 
এ কথা বলার সময় তিনি হেলান দিয়ে বসাছিলেন। এরপর (সোজা হয়ে) বসলেন এবং বললেন ঃ 


মিথ্যা বলা ও মিথ্যা সাক্ষ্য দেওয়া, দু'বার করে বললেন এবং ক্রমাগত এ কথাই বলে চললেন । 
এমনকি আমি বললাম, তিনি মনে হয় থামবেন না। 


8 ৯৫552 


রশ 22 Le 7 
এ এ (9৮ IGE এ এজ 03০০5 (৬ ১৯ ০ ২০৫ ৮১০৩ [000 
/ সু HE ও 49০5 ৮ ৩৩ এ» ৪৮১ DL ELL IG পেত 


‘a 


৩৯৪ ' বুখারী শরীফ 


55190 55000 326) ০১৮1 053 cB SL IGS 5 2 ০ ৩৪ 
৯১৫০ ০৮ ১৩৫৬ ৩ Hf BIG: IG € 25৭ 5 

9391 
[৫৫৫২] মুহাম্মদ ইবৃন ওয়ালীদ (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ হর কবীরা গুনার কথা উল্লেখ করলেন অথবা তাঁকে কবীরা গুনাহ সম্পর্কে জিজ্ঞাসা করা 
হলো। তখন তিনি বললেন ঃ আল্লাহ্‌র সঙ্গে শরীক করা, মানুষ হত্যা করা ও মা-বাপের নাফরমানী 
করা। তারপর তিনি বললেন ঃ আমি কি তোমাদের কবীরা গুনাহর অন্যতম গুনাহ সম্পর্কে সতর্ক 


করবো না? পরে বললেন ঃ মিথ্যা কথা বলা, অথবা বলেছেন £ মিথ্যা সাক্ষ্য দেওয়া । শুবা (র) 
বলেন, আমার প্রবল ধারণা হয় যে, তিনি বলেছেন £ মিথ্যা সাক্ষ্য দেওয়া । 


55201 ১090 05 ৫৫৫৭ 
২৪৩৯, পরিচ্ছেদ £ মুশরিক পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখা 
নে রি নিজ ৪: ৮:০১) ৫০০ [এ 


হজ জেন en 

20 ৬ 

[৫৫৫৩] হুমায়দী (র) নি আবূ বক্র (রা.)-এর কন্যা 'আসমা রো) থেকে বর্ণিত । তিনি বলেন নবী 

মর -এর যুগে আমার অমুসলিম মা আমার কাছে এলেন । আমি নবী ল্ল্র -এর নিকট জিজ্ঞাসা 

করলাম £ তার সঙ্গে ভাল ব্যবহার করবো কি না? তিনি বললেন হা ইব্ন “উয়ায়না (র) বলেন, এ 

ঘটনা প্রসঙ্গেই আল্লাহ্‌ তা'আলা নাযিল করেন ঃ যারা দীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে না 

তাদের সাথে ভাল ব্যবহার করতে আল্লাহ্‌ তোমাদেরকে নিষেধ করছেন না। 

রি (52227 2 222: কা 

JIS Uf 6 লেডি Cl 06) 5025 Ws ৬ ৪0০0 do oU YEE. 

মানা রি i LER GE MELO ha ৪০2 ০০০82 2 ‘ese ০2 

০5০ Gl উল ১০৩ SL ৮5955 4 ৪ 2০ ৯32০8 

টি কত ৫ প প 2৬%15.555৫ টা 

- Sl ৬৮০ A 0৫ ৫ ৪৮0 ক 5595 af OF ০08 He পে 

২৪৪০. পরিচ্ছেদ £ যে্ত্রীর স্বামী আছে, এ স্ত্রীর পক্ষে তার নিজের মায়ের সঙ্গে ভাল ব্যবহার অক্ষুণ্ 


রাখা । লায়স (র)...... ‘আসমা (রো) থেকে বর্ণনা করেন৷ তিনি বলেন ঃ কুরাইশরা যে সময়ে নবী 
লু -এর সঙ্গে সন্ধি চুক্তি করেছিল, এ চুক্তি কালীন সময়ে আমার মুশরিক মা তার পিতার সঙ্গে এলেন। 


আচার-ব্যবহার ৩৯৫ 


আমি নবী জুহু -এর কাছে জিজ্ঞাসা করলাম £ আমার মা এসেছেন, তবে সে অমুসলিম । আমি কি 
তাঁর সঙ্গে ভাল ব্যবহার করবো? তিনি বললেন ঃ হাঁ। তোমার মায়ের সঙ্গে উত্তম ব্যবহার করো 
এ 9:5০ ২৫০ ০6 ol fk fk 06 অপু Eo ৮ ৩০ [চেতন 
38৮5 5 00 5 41 001 072 9৮2৭ 54 এ শা পে ও» 
[৫৫৫৪] ইয়াহইয়া (র)...... ইবৃন আব্বাস রো) থেকে বর্ণিত যে, আবূ সুফিয়ান (রা) তাকে 
জানিয়েছেন যে, (রোম সম্রাট) হিরাক্রিয়াস 887 
তিনি অর্থাৎ নবী ঈ্রক্র্র আমাদের সালাত আদায় করতে, যাকাত দিতে, পবিত্র থাকতে এবং রক্তের 
সম্পর্ক অক্ষুণ্র রাখতে আদেশ করেন। 

তর YE 
২৪৪১. ডি বরা রন 


শি 


EC ও8 ৮58, ol 
EN SEL WG CE ০৭ 4০8 পিঠে 
Uf AE ৬ Pb 5৬০৩ 4 ৩০ পি করন 


AMPA pt 
[৫৫৫৫] মূসা ইব্‌ন ঈসমা'ঈল (র)...... ইব্ন ‘উমর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদা ‘উমর 
(রা) এক জোড়া রেশমী ডোরাদার কাপড় বিক্রি হতে দেখেন। এরপর তিনি (নবী কুল কে) 
বললেন £ ইয়া রাসূলাল্লাহ আপনি এটি খরিদ করুন, জুমু'আর দিনে, আর আপনার কাছে যখন 
প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরবেন। তিনি বললেন £ এ সে-ই পরতে পারে, যার জন্য 
কল্যাণের কোন অংশ নেই। এরপর নবী ক্র -এর নিকট এ জাতীয় কিছু কারুকার্যময় কাপড় 
আসে । তিনি তা থেকে এক জোড়া কাপড় (ছুল্লা) “উমর (রা)-এর নিকট পাঠিয়ে দেন। তিনি (এসে) 
বললেন ঃ আমি কিভাবে এটি পরবো? অথচ এ বিষয়ে আপনি যা বলার তা বলেছেন। 
নবী সস বললেন £ আমি তোমাকে এটি পরার জন্য দিইনি, বরং এ জন্যেই দিয়েছি যে, তুমি ওটা 
বিক্রি করে দেবে অথবা অন্যকে পরতে দেবে । তখন উমর (রা) তা মক্কায় তার এক ভাইয়ের কাছে 
পাঠিয়ে দেন, যে তখনও ইসলাম গ্রহণ করে নি। 


৩৯৬ বুখারী শরীফ 


৮৮) 2১০ ০: ৫,66৭ 
২৪৪২. পরিচ্ছেদ £ রক্ত সম্পর্ক রক্ষা করার ফযীলত 


৪ ৬৮৪) তা 


Bib ৩০১০ ০৮০03 এ ০৮ লও বড ৩৮ 530 পপ ও [6003] 
বি ও 8০৭ Al 4৮০5 এ এট IG ০০ gt 
[৫৫৫৬] আবৃল ওয়ালীদ (র)...... আবূ আইউব আনসারী রো) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি বললেন ঃ 
ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি আমল শিখিয়ে দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে । 
27 ২৯ ৩৩৮ ৮৮ ৩৩৬ ০০৮০ এ ভি [0000] 


ও tes পা চা 


পল মতি 0৪০৮ ৬৬০ Uf di HE তে ১০৬ পি ০৯৮ 
ES 33 জি অর এল সিন ও 0 6৩ ৯৬০ HE এ ০ 
29 01259 এড 4 এ০এ ৩ & ও) 4৬6 দে 0 IE ANB $। 0১০০ IG 


- 4351) ৫ ৬ 4 ০ ৩১১ ০০৯০ ১0৫ ১৬ এ 
[৫৫৫৭] আবদুর রহমান রে)...... আবূ আইউব আনসারী (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি বললোঃ 
ইয়া রাসূলাল্লাহ! আমাকে এমন একটি আমল শিক্ষা দিন, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। 
উপস্থিত লোকজন বলল ঃ তার কি হয়েছে? তার কি হয়েছে? রাসূলুল্লাহ ঈ্্ি বললেন ঃ তার একটি 
বিশেষ প্রয়োজন আছে। এরপর নবী ফ্লু বললেন £ তুমি আল্লাহ্‌র ইবাদত করবে, তার সঙ্গে 
কাউকে শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং আত্মীয়তার সম্পর্ক 
রক্ষা করবে। একে ছেড়ে দাও ! বর্ণনাকারী বলেন ঃ তিনি এঁ সময় তার সাওয়ারীর উপর ছিলেন। 


PU ৮1 ০০৮ ১ ৫৫ 


২৪৪৩ পরিচ্ছেদ £ আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর পাপ 

৩ লেস ৬ ০০৯৪ ১০৮৬৮ ০৪ ০৪১০৮ আপ 7 714০4 ৫৬০ [525৮1 
8৮৪ বা SE die রানির 
[৫৫৫৮] ইয়াহইয়া ইব্‌ন বুকায়র (র)...... জুবায়র ইব্‌ন মুত্ইম (রা) থেকে বর্ণিত। তিনি নবী 
০০০89 


১. অর্থাৎ সাওয়ারী ছেড়ে দাও এবং তুমি বাড়িতে চলে যাও ৷ কারণ, তুমি যে উদ্দেশ্যে এসেছিলে তা পূর্ণ 
হয়ে গেছে। 


আচার-ব্যবহার ৩৯৭ 


৮০) 25 301 ৬) 8 ৬৮৭ ৫ 0 ££৫ 
২৪৪৪. বা (জাগ সি 
ahs 42০ ০৮ জা ০৪৩ ৩৩ ১ ০৭০০৬ ৩০০ ৮00 
এও সবুজ ৪০৮05 ৯০০2৮ ৩৪ ১ 
১212 29 55৮৮5 এ ০০৫95 SS, 
[৫৫৫৯] ইব্রাহীম ইব্‌ন মুনধির (র)...... আবু হুরায়রা (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ হুর কে বলতে শুনেছি £ যে লোক তার রিষৃক প্রশস্ত করতে এবং আয়ু বৃদ্ধি করতে চায়, 
সে যেন তার আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে ৷ 
AL Af JU ৮০৩৮ ০% ০০ 0০5 cis এ “ও / ৩7০4 ৫৫৩ [5০৯ 
টিটি 71 নী 


5৮ 
= Ae) 


[৫৫৬০] ইয়াহ্‌ইয়া ইবৃন বুকায়র (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ 
“কল বলেছেন £ যে ব্যক্তি চায় যে, তার রিযৃক প্রশস্ত হোক এবং আয়ু বৃদ্ধি হোক; সে যেন তার 
আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ন রাখে ৷ 

81 02) Loy কার ৭ €£৩ 
২৪৪৫. পরিচ্ছেদ ঃ যে ব্যক্তি আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক রাখবে আল্লাহ্‌ তার সাথে সুসম্পর্ক রাখবেন 
8 দে ১৪০ গত GG ৩ dn এ ডলে ৪০৪ ৬ এ সি [যা 


ec oe et eco 


ও ৬ Sn ৩] ০৩ HE পেট ০৮ 46 di ৮৮০ LEA af LR SIS ০৩ A ০৮০ 
এতে 395 রড ৩৪ HONE 0 89৮6 GE ৮650 এ ও 
৮৪০৩১ % IG mo LL 503 5০০৬৪ 5০ lf ৯৫০১ 5 bol Sf 
2 

| বাতি 
১. আয়ু বৃদ্ধি অর্থ হতে পারে যে লাওহে মাহফুয থেকে ফিরিশ্তার দ্বারা এ ব্যক্তির পূর্ব নির্ধারিত আয়ু মুছে ফেলে 


পরিবর্ধিত আয়ু লেখে দেন। অথবা রূপক অর্থে তার সুনাম সুখ্যাতি মৃত্যুর পরও দীর্ঘদিন জারী রাখেন, অথবা 
নেক কাজ বেশী করার তাওফিক দেন, অথবা মৃত্যুর পরও সে সাওয়াব পেতে থাকে । 


পে 


বুখারী শরীফ 


[৫৫৬১] বিশ্র ইবৃন মুহাম্মদ (র)...... আবূ হুরায়রা (র) থেকে বর্ণিত। নবী সুজ বলেছেনঃ 
আল্লাহ্‌ সকল সৃষ্টিকে পয়দা করলেন । যখন তিনি সৃষ্টি কাজ শেষ করেন, তখন আত্মীয়তার সম্পর্ক 
বলে উঠলো £ সম্পর্ক ছিন্ন করা থেকে আপনার আশ্রয় গ্রহণকারীদের এই (উপযুক্ত) স্থান। তিনি 
(আল্লাহ্‌) বললেন ঃ হা তুমি কি এতে সন্তুষ্ট নও যে, তোমার সাথে যে সুসম্পর্ক রাখবে, আমিও তার 
সাথে সুসম্পর্ক রাখবো । আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার থেকে সম্পর্ক 
ছিন্ন করবো। সে (রক্ত সম্পর্ক) বললো ঃ হা আমি সন্তুষ্ট হে আমার রব! আল্লাহ্‌ বললেন £ তা হলে 
এ মর্যাদা তোমাকে দেওয়া হলো । রাসূলুল্লাহ্‌ কল বলেছেন $ তোমরা ইচ্ছে করলে (এ আয়াতটি) 
পড়ো £ শীঘই যদি তোমরা কর্তৃত্ব লাভ (নেতৃত্ব লাভ) কর, তা হলে কি তোমরা পৃথিবীতে ফিত্না 
্যাসাদ সৃষ্টি করবে এবং সম্পর্ক ছিন্ন করে ফেলবে 

৮ ৮৮28 45 ওক এত ৪৮ 041৮ এ ১৭৩ 


৪49 


LL ঞ। 05৮৮০ ig বড 20 09 Bad ০০ Es dl ৮১57 পা 

| 3 ১০ ০১৮০১ 
[৫৫৬২] খালিদ ইব্‌ন মাখলাদ (রা)..... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ নবী সু বলেছেনঃ 
রক্ত সম্পর্কের মূল রাহমান । আল্লাহ্‌ তা“আলা বলেছেন £ যে তোমার সাথে সুসম্পর্ক রাখবে, আমি 


তার সাথে সুসম্পর্ক রাখবো । আর যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করবে, আমিও তার থেকে 
সম্পর্ক ছিন্ন করবো। 


১০ ৪ [5 ধু ৭৩০৯ ও ১০০ Be sr ডি 
5 3% ৯১৪৪ ০) ৫6 &। ৮০ এ ০৩৬০৪১৪৮১৩১ ৩৫ ০ 
| ৪8555255555 


[৫৫৬৩] সাঈদ ইব্‌ন আবু মারইয়াম (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। নবী হল বলেছেনঃ 


আত্মীয়তার হক রাহমানের মূল। যে তা সঞ্জীবিত রাখবে, আমি তাকে সঞ্জীবিত রাখবো । আর যে তা 
ছিন্ন করবে, আমি তাকে (আমার থেকে) ছিন্ন করবো । 


প ৪ 2 

WX 2৮ LIN TEEN 
২৪৪৬. পরিচ্ছেদ £ রক্ত সম্পর্ক সঞ্জীবিত হয়, যদি সুসম্পর্কের দ্বারা তা সিঞ্চন করা হয় 
lo BEC 05 এ ৬ 2 ত 2 ৬ ৮৮ ০০ ৩০ 365 2 [৩০] 
৮০৮০০ 8 ০৮০ IB এ 0০৮ ৭০ প্র ১৫৮৮৪ ১৫৮৬ 
BS CL PG 2১ ০ এ কর্ড ৮৮ ৩৩ ত 0 ০০১ 


আচার-ব্যবহার ৩৯৯ 


৩৩৮০০ ১7 ১০০৪ ০৪৮ ০৪ OY ১ সে LE তা শা ১১৯ ০:৮0 ০.০) 
-৮8 এপ এ 99 এ 2০18 PS LO Bd ০৬০ 
[৫৫৬৪] ‘আমর ইবৃন আব্বাস (র)...... ‘আমর ইবৃন আস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি 
নবী জর -কে উচ্চস্বরে বলতে শুনেছি, আস্তে নয়। তিনি বলেছেন ঃ অমুকের বংশ আমার বন্ধু 
নয়। "আমর বলেন ঃ মুহাম্মদ ইবৃন জা'ফরের কিতাবে বংশের পরে জায়গা খালি রয়েছে। (কোন 
বংশের নাম উল্লেখ নাই)। আমার বন্ধু, বরং আমার বন্ধু আল্লাহ্‌ ও নেককার মুমিনগণ । আনবাসা 
ভিন্ন সূত্রে “আমৃর ইবৃন “আস (রা) থেকে বর্ণনা করেন যে, নবী লুজ থেকে আমি শুনেছি £ বরং 
তাদের সাথে (আমার) আত্মীয়তার হক রয়েছে, আমি সুসম্পর্কের রস দিয়ে তা সঞ্জীবিত রাখি । 
৬৪৬৬ boo ত৫০৫66% 
২৪৪৭. পরিচ্ছেদ £ প্রতিদানকারী আত্মীয়তার হক আদায়কারী নয় 
৩০০০১ 2০০০ ০০৭ 3 PSY ০৮১৩০ ৬৮ fs ০৫:4৮ Bis [0010] 


কঃ পাত LEY 


EES NM দমকা লাল LE 
ttl SD ET 58855718458: 

রি 
[৫৫৬৫] মুহাম্মদ ইবৃন কাসীর রে)...... ‘আবদুল্লাহ্‌ ইবৃন “আমর (রা) থেকে বর্ণিত। রাবী সুফিয়ান 
বলেন, “আমাশ এ হাদীস মারফৃ*রূপে বর্ণনা করেন নি। অবশ্য হাসান (ইব্‌ন আম্র) ও ফিত্র (র.) 
একে নবী কলর থেকে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন। নবী ঞ্ু্প বলেছেন ঃ প্রতিদানকারী 
টার হক আযান রা সুতির আরারর্হার রনির রা 
সম্পর্ক ছিন্ন হওয়ার পরও তা বজায় রাখে । 

০1০ 550 ৩১ Lx) Jor 0 ৮৫৫ 6॥ 

২৪৪৮, পরিচ্ছেদ £$ যে লোক মুশরিক অবস্থায় আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, তারপর ইসলাম 
গ্রহণ করে 
চর 01289055996 5০৮ Et US OU ০৪৫৮1 
bi এক ১৪ ভরে শি % DE 


fe 


ইডি. 20:4৮) UG ES ০৩ ৯ ও 2০ By BE) Lr 


বুখারী শরীফ 


2. ৮৪2৪1 নল শি রা fe eof Ls ৮৮৪ 2 
fe. ৫ ৪১5 £ & ০৪ ১ 2 0) হত ৩ 5৩ রা লে aE 
- 2০০ CUED FEU) 9580 EAS SEL Al 0১ cS 


[৫৫৬৬] আবুল ইয়ামান (র)...... হাকীম ইবৃন হিযাম (রা) থেকে বর্ণিত । তিনি একবার আরয 
করলেন $ ইয়া রাসূলাল্লাহ! আমি জাহিলী অবস্থায় অনেক সাওয়াবের কাজ করেছি । যেমন, 
আত্মীয়তার হক আদায়, গোলাম আযাদ এবং দান-খয়রাত, এসব কাজে কি আমি কোন সাওয়াব 
পাব? হাকীম (রা) বলেন, তখন রাসূলাল্লাহ্‌ হট বললেন ঃ পূর্বের এসব নেকীর কাজের দরুনইতো 
তুমি ইসলাম গ্রহণ করতে পেরেছ। ইমাম বুখারী (র) অন্যত্র আবুল ইয়ামান সূত্রে (আতাহান্নাছুর 
স্থলে) আতাহান্নাতু বর্ণনা করেছেন। (উভয় শব্দের অর্থ একই) ! মামার, সালিহ্‌ ও ইব্‌ন মুসাফিরও 
আতাহান্নাছু রিওয়ায়াত করেছেন। ইব্‌ন ইসহাক (র) বলেন, তাহানুছু অর্থ নেক কাজ করা । ইবৃন 
শিহাব তার পিতা সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। 


$৮36 913 95 Al ৬ 536 Ko ০ PSU. NEA 
২৪৪৯. পরিচ্ছেদ £ অন্যের শিশু কন্যাকে নিজের সাথে খেলাধুলা করতে বাধা না দেওয়া অথবা 
তাকে চুম্বন দেওয়া, তার সাথে হাসি-ঠান্টা করা 
৪ প ৬ BE SAE eof e - ৬০ a PE Oo SE 8৪০ পাপ পাচ 42 লোনে 
রা: 


চি চে 


এ বি ও 05০5 IG চপ Las ০৪ ০) 96০88 ও। ১০০ CH ও মঞ 


চা 


১১১ 9৩ 755০ LIS ৪ ৩ রি ৮৯৪ 
0৩249 পালি লতি পে (০9 এ HB dl ১০) IU 0৩৬৬ ও 

৫ 5৮ এ 9১ ৮ CHUL 
[৫৫৬৭] হিব্বান (র)...... উম্মে খালিদ বিন্ত খালিদ ইব্‌ন সাঈদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমি আমার পিতার সঙ্গে রাসূলুল্লাহ্‌ সুরঃ -এর কাছে আসলাম । আমার গায়ে তখন হলুদ রং এর 
জামা ছিল । রাসূলুল্লাহ্‌ স্লু্( বললেন, সানাহ্‌ সানাহ্‌। আবদুল্লাহ্‌ রে) বলেন, হাবশী ভাষায় এর অর্থ 
সুন্দর, সুন্দর । উম্মে খালিদ বলেন £ আমি তখন মোহরে নবৃওয়াত নিয়ে খেলতে লাগলাম । আমার 
পিতা আমাকে ধমক দিলেন । রাসূলল্লাহ্‌ সন্ত বলেছেন ঃ ওকে (নিজ অবস্থায়) ছেড়ে দাও । এরপর 
রাসূলুল্লাহ জন বললেন £ তোমার বন্ত্র পুরোনো কর ও জীর্ণ কর, আবার পুরোনো কর, জীর্ণ কর, 
আবার পুরোনো কর জীর্ণ কর। তিনবার বললেন । আবদুল্লাহ্‌ (র) বলেন ঃ তিনি দীর্ঘ আয়ু প্রাপ্ত 
হিসেবে (লোকের মধ্যে) আলোচিত হয়েছিলেন । 


আচার-ব্যবহার ৪০১ 


2 EE এ ৯ টি 903) 45655 UY Ay 2৯৮) ৮.০, 
259 212 ৮51 
২৪৫০. পরিচ্ছেদ £ সন্তানকে আদর-স্ত্েহ করা, চুমু দেওয়া ও আলিঙ্গন করা । সাবিত (র) আনাস 
(রা) থেকে বর্ণনা করেন, নবী ঈলুল্ট (তার পুত্র) ইব্রাহীমকে চুমু দিয়েছেন ও তার ঘ্রাণ নিয়েছেন 
১ লা ১৮ ০৮ 4০৪ গো ০% 14৩ ৬১৬০ ৩০০ Fr ৬৮৮ শশিঞি 
কু z PRE ৯০৪ তা Sao ৪ PAE ০8৮৮৩ ৫ 
0) 095 ৫ Cf তি JUS ০৮১] ১ 6 4৮১ 40০5 7৮ পাস 0৩ CS ৩৪ 
91৩9৯ Ey ০৮৮৫ 0১০ শা ২১ 0১8 5 sr 
30 06 SELL ৩১ ০০ $ 
[৫৫৬৮] মূসা ইবন ইসমাঈল (র)...... ইবৃন আবু নু'য়াইম থেকে বর্ণিত। তিনি বলেন, আমি ইবন 
উমর (রা)-এর কাছে উপস্থিত ছিলাম । তখন তার কাছে একটি লোক মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা 
করলো। তিনি বললেন £ কোন্‌ দেশের লোক তুমি? সে বললো ঃ আমি ইরাকের অধিবাসী । ইবৃন 
উমর (রা) বললেন ঃ তোমরা এর দিকে লক্ষ্য কর, সে আমাকে মশার রক্ত সম্পর্কে জিজ্ঞাসা করছে, 
অথচ তারা নবী ঈ্ -এর সন্তান হুসাইন)-কে হত্যা করেছে। আমি রাসূলুল্লাহ্‌ সর -কে বলতে 
শুনেছি £ ওরা দু'জন (হাসান ও হুসাইন) পৃথিবীতে আমার দ:টি সুগন্ধি ফুল। 
১, £ 12 ঞ। ২ ৮ 3 ABD ০০০ ও Ud ঠা ৪০৬ 
5. - রি পর ০ ee IE CE 25৬ ০০ ৪:০5 
১৮৩ 5 পচন উট লজ এও কি জু গে 050 CSE এ পা A 0125৮ 
২০০০5 ৮ ০৬ জু 5 এ (৮50 285 চর 96 SLE Lo ৮৪ LS 
SES Led ০৮0 এডি এ ৯ Lo LL 0৩ EGS কু তি 155 ০০০০৯ 
| ১128 
[৫৫৬৯] আবুল ইয়ামান (র)...... নবী শ্ল্র -এর সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেনঃ এক মহিলা দু'টি মেয়ে সাথে নিয়ে আমার কাছে এসে কিছু চাইলো । আমার কাছে একটি 
খুরমা ছাড়া আর কিছুই সে পেলো না। আমি তাকে সেটি দিয়ে দিলাম । মহিলা তার দু'মেয়েকে 
খুরমাটি ভাগ করে দিল । তারপর সে উঠে বের হয়ে গেল ৷ ইতিমধ্যে নবী হুই এলেন । আমি তাকে 
ঘটনাটি জানালাম । তখন তিনি বললেন ঃ যাকে এ সকল কন্যা সন্তান দিয়ে কোন পরীক্ষায় ফেলা 
হয়, এরপর সে তাদের সাথে উত্তম ব্যবহার করে, এ কন্যারা তার জন্য জাহান্নামের আগুন থেকে 
আড় স্বরূপ হবে। 


৮৬ - 


বুখারী শরীফ 


2৮৮৩2 ৩০ না ২০ এত অপু ৫৫৮ 59 ৮ 12 [oov. | 


EBS a 4 EE ২০০ ১০৩) এ LCL BH পিঠ Cl 0০৮ IG ৮৬ % 


- 5) ০৩ 1১০১ 
[৫৫৭০] আবুল ওয়ালীদ (র)...... আবূ কাতাদা রো) থেকে বর্ণিত । তিনি বলেন $ একবার নবী 
সর আমাদের সামনে এলেন । তখন উমামা বিন্ত আবুল আস তার কাধের উপর ছিলেন। 
এমতাবস্থায় নবী সু সালাতে দীড়ালেন। যখন তিনি রুকৃতে যেতেন, তাকে নামিয়ে রাখতেন, 
NTT! 


TS MIE LLANE GA ০৮ ০ ৫০ oud pf Bis 


AGUNG GILES IL I WE Hs ih 
£ 217 ৮১০৩০ 75 ০ 5 মতে ৮ GLEAN IGG 54৬ শা 


০০৪৫ 


৫৮ ৮৮ TERE ৯০১৮১ 
[৫৫৭১] আবুল ইয়ামান (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন. 
রাসূলুল্লাহ্‌ সঃ একবার হাসান ইব্ন আলীকে চুম্বন করেন। এঁ সময় তার নিকট আক্রা ইব্‌ন হাবিস 
তামীমী (রা) বসা ছিলেন। আক্রা ইবৃন হাবিস (রা) বললেন £ আমার দশটি পুত্র আছে, আমি 
তাদের কাউকেই কোন দিন চুম্বন করিনি । রাসূলুল্লাহ্‌ ক্লু তার দিকে তাকালেন, তারপর বললেন ঃ 
যে দয়া করে না, তাকে দয়া করা হয় না। 
I, 42 2০ [০০%1 | 


৬৬০১ 7 ‘etfs’ 


FE SIGS AE CS ra 35 0৬৬৮ ৪ 1৪ /০ soe ৩০৩ ৩৪ 

2 এ WTO STI 
[৫৫৭২] মুহম্মদ ইবৃন ইউসুফ (র) বন আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, এক বেদুঈন নবী 
জল -এর কাছে এসে বললো । আপনারা শিশুদের চুম্বন করে থাকেন, কিন্তু আমরা ওদের চুম্বন 


করি না। নবী সু বললেন ঃ আল্লাহ্‌ যদি তোমার অন্তর থেকে রহমত উঠিয়ে নেন, তবে আমি কি. 
তোমার উপর (তা ফিরিয়ে দেওয়ার) অধিকার রাখি? 


৮৪৯৮ পেল ও এ) পি ০৪ সা ও দিসে ৬৪ ৩ 
০, ডা) এ ৩ ২০ &। ৮০১ ৮৬৯১৫ 


আচার-ব্যবহার ৪০৩ 


8 5 7 ৫ IG 5১9 ক Bal ও 5 ৮০ 2 তত ৬০ গু শে 
০4803, ৮9০৭ 9৩৪৮৪ ৮১4 ৫6 5৩। ও ০৫১ SAG 
0213 2৯ ৩৫ 2 
[৫৫৭৩] ইব্‌ন আবূ মারইয়াম (র)...... উমর উব্ন খাত্তাব (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার 
নবী লৰ -এর নিকট কিছু সংখ্যক বন্দী আসে । বন্দীদের মধ্যে একজন মহিলা ছিল৷ তার স্তন 
দুধে পূর্ণ ছিল । সে বন্দীদের মধ্যে কোন শিশু পেলে তাকে ধরে কোলে নিত এবং দুধ পান করাত। 
নবী সর আমাদের বললেন $ তোমরা কি মনে করো এ মহিলা তার সন্তানকে আগুনে ফেলে দিতে 
পারে? আমরা বললাম $ না। ফেলার ক্ষমতা রাখলে সে কখনো ফেলবে না। তারপর তিনি বললেন ঃ 
এ মহিলাটি তার সন্তানের উপর যতটুকু দয়ালু, আল্লাহ্‌ তার বান্দার উপর তদাপেক্ষা অধিক দয়ালু। 
৮৮ By 2৮9) ঞ। এ ৫০591 

২৪৫১. পরিচ্ছেদ £ আল্লাহ্‌ দয়া-মায়াকে একশ’ ভাগে ভাগ করেছেন 
Lf Sf ২৪ ইল SAD ১৮ রে 4৮৮০ Ly SS ৮৫০০ ০৩ [555] 
Sb ch He EE ৯৩০ IH 1385 ৩০০95 ৯ ০৪৯ 
৩৯০৮5 ci ৬১১৮০ ০৮13 9 ১৯১%। ৮9991 7 ০5:53 As op 


20 2 
পি 


- ৩ বি ৩৫ ৩৪ ৩৪৬ SASS ৬৮ 
[৫৫৭৪] হাকাম ইব্‌ন নাফি' (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
রাসূলুল্লাহ্‌ ত্র -কে বলতে শুনেছি $ আল্লাহ্‌ রহমতকে একশ ভাগে ভাগ করেছেন । তার মধ্যে 
নিরানব্বই ভাগ তিনি নিজের কাছে রেখে দিয়েছেন। আর পৃথিবীতে একভাগ নাযিল করেছেন। এ 
একভাগের কারণেই সৃষ্ট জগত একে অন্যের উপর দয়া করে। এমনকি ঘোড়া তার বাচ্চার উপর 
থেকে পা তুলে নেয় এ ভয়ে যে, সে ব্যথা পাবে। 

455৮ MIS Bt JS ৯5 -16০1 
২৪৫২. পরিচ্ছেদ ঃ সন্তান খাবে, এ ভয়ে তাকে হত্যা করা 


০১০ ১১919 af ০৪ ০৮০০১6১৩৪০৪ ৪৫ ৮ ৯০৩০5] 


৬৪ পঠ 


১১1 ও ০০, 435 2৭ ctl if dn I CEB YG ৯৮০৮ 22 
এন 


৮7১ 16৫ ৪5603 585 UES 54) 16 ১ 0 sf IG ails 


পপ = SE ESOL ABET AEA ৪৫258: MELT রি ১8161 
০০ | ও ৬ ৩১০ ২ 509 HIB (০৫ ঞ। 029 ০৩৬ ৮১৮ 


৪০৪ বুখারী শরীফ 


[৫৫৭৫] মুহাম্মদ ইবৃন কাসীর (র)...... আবদুল্লাহ্‌ (ইব্‌ন মাসউদ) (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
আমি জিজ্ঞাসা করলাম £ হে আল্লাহ্‌র রাসূল । কোন্‌ গুনাহ সবচেয়ে বড়? তিনি বললেন ঃ কাউকে 
আল্লাহ্‌র সমকক্ষ স্থির করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। তিনি বললেন £ তারপরে 
কোন্টি? নবী কুলক বললেন £ তোমার সাথে খাবে, এ ভয়ে তোমার সন্তানকে হত্যা করা। তিনি 
বললেন ঃ তারপরে কোন্টি? নবী জর বললেন $ তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনা করা । তখন 

কল -এর কথার সত্যতা ঘোষণা করে নাযিল হলোঃ সয় যায়া জাযাই হজে অন্য কেন 
ইলাহ্‌কে ডাকে না। 


সী ও) চেন ০০১ পু Yor 
0 পরিচ্ছেদ ঃ শিশুকে কোলে নেওয়া 
ie পা (57043 0৬৯ ০6 Ago ০ ৬ এনা ০ ০০০ ৩০৬ [55457] 
দান নিগার 
[৫৫৭৬] মুহাম্মদ ইবন মুসান্া রে)...... ‘আয়েশা রো) থেকে বর্ণিত যে, নবী লুপ একটি শিশুকে 
নিজের কোলে নিলেন। তারপর তাকে তাহনীক’ করালেন । শিশুটি তার কোলে পেশাব করে দিল । 
তখন তিনি পানি আনতে বললেন এবং তা (পেশাবের স্থানে) ঢেলে দিলেন। 
এ এ ভা ০৮১ ক ০৫০ 
২৪৫৪. পরিচ্ছেদ ঃ শিশুকে রানের উপর রাখা 
1 


5০ পা ঠ৩প od Guides ৮৫ 


৮০০৪১ 1 (64৫০০ Ik as fh oy 
LT EG Cl পু LG 55 Lid 9৩ ১০৪ পি Lf ১৩০ ৫৮ ৩ 

৩ UB UE ও 2১৯ ০৮ ০৩০৬ তি BA i, 
[৫৫৭৭] আবদুল্লাহ্‌ ইবৃন মুহাম্মদ (র)...... উসামা ইব্‌ন যায়েদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 


রাসূলুল্লাহ্‌ জু আমাকে হাতে ধরে তার এক রানের উপর বসাতেন এবং হাসানকে বসাতেন অন্য 
রানে। তারপর উভয়কে একত্রে মিলিয়ে দিতেন। পরে বলতেন £ হে আল্লাহ্‌! আপনি এদের 


১. নবজাতকের মুখে খুরম৷ চিবানো রস দেয়াকে “তাহনীক' বলে । 


আচার-ব্যবহার ও ৪০৫ 


উভয়কে রহম করুন, কেননা আমিও এদের ভালবাসি । অপর এক সুত্রে তামীমী বলেন, এ 
হাদীসটির ব্যাপারে আমার অন্তরে সন্দেহের উদ্রেক হলো মনে মনে ভাবলাম, আবু উসমান থেকে 
আমি এতো এতো হাদীছ বর্ণনা করেছি; এ হাদীসটি মনে হয় তার থেকে শুনিনি । পরে অনুসন্ধান 
করে দেখলাম যে, আবূ উসমানের কাছ থেকে শ্রুত যে সব হাদীস আমার কাছে লিখিত ছিল, তার 
মধ্যে এটি পেয়ে গেলাম। 


UWI 2 SAL ০৮ শত Yoo 
২৪৫৫. পরিচ্ছেদ £ সম্মানিত ব্যক্তির সাথে সৌজন্যমূলক আচরণ করা ঈমানের অংশ 


৬ পে ক পেত ০৬০৬৬ ০ পি 8০2১5258282 48৮78 ede Pn 
ও 2) ১৫৩ i 4১৮ ৯ ১ DUH ৩০০ 04০ 2 Drs SiS [0 0VA 
Lette 2৫ 5৩৮ {Le 25228 চড়া না FRA EE PA ৯. পি কিক 
৬১৬ (১০৪ 91০3 5 53 ফু ৩ ৩৮৪ ৩ ৮০7৬৩ ০০০৪ ৩ 90 ৮০ 
৮৫৬ 2242 . ৬০ EEN HEY Eto bE রাযি 3 পে পা 
০০ কিউ 0৫ Lal Ss pis 0149 ৩০ Dy 50৯75 -৩ পা অর os 


SP পক 


A IEEE, 
[৫৫৭৮] “উবায়দ ইব্‌ন ইসমাঈল (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি অন্য 
কোন নারীর উপর ততটা ঈর্ষান্বিত ছিলাম না, যতটা ঈর্ষান্বিত ছিলাম খাদীজার উপর ৷ অথচ আমার 
বিবাহের তিন বছর পূর্বেই তিনি ইন্তিকাল করেন । কারণ, আমি শুনতে পেতাম, নবী লব তার নাম 
উল্লেখ করতেন । আর জান্নাতের মধ্যে মনি মুক্তার একটি ঘরের সুসংবাদ খাদীজাকে শোনাবার জন্যে 
তার রব তাকে আদেশ দেন। রাসূলুল্লাহ্‌ সুর কখনও বক্রী যবেহ করলে তার একটি অংশ 
খাদীজার বান্ধবীদের কাছে অবশ্যই পাঠিয়ে দিতেন। 
45০০ OU Y ten 
২৪৫৬. পরিচ্ছেদ ঃ ইয়াতীমের তত্বাবধানকারীর ফযীলত ূ 
তত ৭৬ JG (১৬ af op BALE লেডি 0 ০9) ১০ 2: dt 4৫০ ৮৪০৬ [হম] 
০51) DEN ০১ 
[৫৫৭৯] “আবদুল্লাহ্‌ ইব্‌ন “আবদুল ওহাব রে)...... সাহ্‌ল ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত যে, নবী 
লুল বলেছেন ঃ আমি ও ইয়াতীমের তত্ত্াবধানকারী জান্নাতে এভাবে (পাশাপাশি) থাকবো । এ কথা 
বলার সময় তিনি তর্জনী ও মধ্যমা আঙ্গুল মিলিয়ে ইশারা করে দেখান । 
25991 এড তা ৫০2০ 
২৪৫৭. পরিচ্ছেদ £ বিধবার ভরণ-পোষণের চেষ্টাকারী 


৪০৬ বুখারী শরীফ 


এ UE SESE ৩: [555] 
87555 

-20 053 5 ১৩91৮ 
ইসমাঈল ইব্‌ন “আবদুল্লাহ্‌ (র)...... সাফওয়ান ইব্‌ন সুলায়ম (রা) থেকে বর্ণিত । তিনি 
নবী শহৰ থেকে মারফুরূপে বর্ণনা করেছেন । নবী গ্লু বলেছেন £ যে ব্যক্তি বিধবা ও মিস্কীনদের 


ভরণপোষণের চেষ্টা করে, সে আল্লাহ্‌র পথের জিহাদকারীর ন্যায় । অথবা সে এ ব্যক্তির ন্যায়, যে 
হিলিটিয়মিপারুটাকরে ওরাতে নিত রর বাতি থাকে: 


৬১০০ গা ১6 LL 85 ০3৮ ০6 585 পে 2০03 1০ ৩৮ [5০৭ 
ed, ১০৪ gt ০৫ Ob or 
[৫৫৮১] ইসমাঈল (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি নবী হুর থেকে অনুরূপ 
বর্ণনা করেছেন। 

১৫৪ SE AUN. YEON 

২৪৫৮. পরিচ্ছেদ £ মিসকীনদের অভাব দূরীকরণের চেষ্টারত ব্যক্তি সম্পর্কে 
৮ 75১0 লো LE 89৮০৯ ০৮ DC (৬ LS 1 dor এ ৩০০15০৭] 
(9৬৬০৬ ০৪ ৫ 20) 94 এ ৩৪ উঠ di 055 06 06 SG Bt ৩০0 
Lat S ৫0, 24 SUS LAD ৬৬৫ ০৩ 2০৮0 dn 
[৫৫৮২] "আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
ইল বলেছেন £ বিধবা ও মিসকীনদের অভাব দূর করার চেষ্টায়রত ব্যক্তি আল্লাহ্‌র রাস্তায় 
জিহাদকারীর তুল্য । (ইমাম বুখারী (র) বলেন) আমার ধারণা যে কা'নাবী (বুখারীর উস্তাদ 


আবদুল্লাহ্‌) সন্দেহ প্রকাশ করেছেন 3 সে সারারাত দন্ডায়মান ব্যক্তির ন্যায় যে (ইবাদতে) ক্লান্ত হয় 
না এবং এমন সিয়াম পালনকারীর ন্যায়, যে সিয়াম ভাঙ্গে না। 


Sy ০৫। 2৮) ০৫ ,% 6০৭ 
২৪৫৯. পরিচ্ছেদ £ মানুষ ও পশুর প্রতি দয়া 


৮৪5৪ 


১৪৯০৩ ১৬০ গা ০০ ১ (1 5 তা ৬ 4৩০ ৩৬১০ ৬ [তলা] 


7250 a 0 ৮৩5 ৩36 55১৬০ ডে ০ BH ০ ও 03 ০৪০০ 


আচার-ব্যবহার ৪০৭ 


৮4355 ০5 35 385 05৮০ মঠ ৬7 0 এ এম এ 
DI as ০4) তি 19৮80 ৩৫1৮ ১১৮১ PLS ৬ 

12825 ws 
[৫৫৮৩] মুসাদ্দাদ (র)...... আবূ সুলায়মান মালিক ইব্‌ন হুওয়ায়রিস (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেনঃ আমরা কয়েকজন নবী ফু -এর দরবারে এলাম । তখন আমরা ছিলাম, প্রায় সমবয়সী 
যুবক । বিশ দিন তার কাছে অমরা অবস্থান করলাম ৷ তিনি বুঝতে পারলেন, আমরা আমাদের 
পরিবারবর্গের কাছে ফিরে যেতে উদগ্রীব হয়ে পড়েছি । যাদের আমরা বাড়িতে রেখে এসেছি । তাদের 
সম্পর্কে তিনি আমাদের কাছে জিজ্ঞাসা করলেন । আমরা তা তাকে অবহিত করলাম । তিনি ছিলেন 
কোমল হৃদয় ও দয়ালু । তাই তিনি বললেন £ তোমরা তোমাদের পরিবারবর্গের কাছে ফিরে যাও । 
তাদের (কুরআন) শিক্ষা দাও, (সৎ কাজের) আদেশ কর এবং যে ভাবে আমাকে সালাত আদায় 


করতে দেখেছ ঠিক সেভাবে সালাত আদায় কর। যখন সালাতের ওয়াক্ত হবে. তখন তোমাদের 
একজন আযান দেবে এবং যে তোমাদের মধ্যে বড় সে ইমামতি করবে । 


১১১৩১ Co পরডিও রি প্র এ ৬০ ৬৫০ প্র ১৪০৭ ৭০ 
০ I ০৮৭ এ ০905 ভি ০৯০ এ UG জ্ dn Uo 95 পা 
২6১ ১৯% ০৩ cpl bp SHIT Ll By ER ৪ ৮০ IE 
5৯26 SEO 9৮5৪৬ ০৪ 
১ 5৮১1৮ GS এ) 4204৮513175 525 262 STE 

- ৫৬25) এ 2১ 
[৫৫৮৪] ইসমাঈল রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ জুই বলেছেন £ একদা 
এক ব্যক্তি পথে হেঁটে যাচ্ছিল। তার তীব্র পিপাসা লাগে । সে একটি কূপ পেয়ে গেল । সে তাতে 
অবতরণ করলো এবং পানি পান করলো, তারপরে উঠে এলো। হঠাৎ দেখলো, একটি কুকুর 
হাপাচ্ছে। পিপাসায় কাতর হয়ে কাদা চাটছে। লোকটি ভাবলো, এ কুকুরটি পিপাসায় সেরূপ কষ্ট 
পাচ্ছে, যেরূপ কষ্ট আমার হয়েছিল । তখন সে কূপে অবতরণ করলো এবং তার মোজার মধ্যে পানি 
ভরলো, তারপর মুখদিয়ে তা (কামড়িয়ে) ধরে উপরে উঠে এলো । তারপর সে কুকুরটিকে পানি পান 
করালো । আল্লাহ্‌ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন । সাহাবীগণ জিজ্ঞাসা 
করলেন ঃ ইয়া রাসূলুল্লাহ্‌ জীব-জন্তর জন্যও কি আমাদের পুরস্কার আছে? তিনি বললেন ঃ হা 
প্রত্যেক দয়ার্্র হৃদয়ের অধিকারীদের জন্যে পুরস্কার আছে। 


৪০৮ বুখারী শরীফ 


১৯৮ এ EL সা লিসা ৩৩ ৮০৯১ ০৪ অপ ০৯ ৩০ সা ৬০ [০৩ 
KR ০ ৪86 eg ৯০ 5০ 2 GUTS By GREE জারা Ee 
Mal 9 9৯ 0 ভোদা এ ae ৪১ 2১৩০ 2H এ ০১৮০ ০৩ ৪ 5557৯ 51৩ 
০৮৮০৮ 2580 0৩ জু MAL ৭৩০৩৮ ty ই ডি ge cE 
[৫৫৮৫] আবুল ইয়ামান (র) EY ভার তি 
রাসূলুল্লাহ্‌ লল্রর্ একবার সালাতে দাড়ান । আমরাও তার সঙ্গে দাড়িয়ে গেলাম । এ সময় এক 
বেদুঈন সালাতের মধ্যে থেকেই বলে উঠলো ঃ ইয়া আল্লাহ্‌! আমার ও মুহাম্মদের উপর রহম 
করো এবং আমাদের সাথে আর কারো প্রতি রহম করো না। নবী লবন সালাম ফিরানোর পর 
বেদুঈন লোকটিকে বললেন ? তুমি একটি প্রশস্ত জিনিসকে অর্থাৎ আল্লাহ্‌র রহমতকে 
সংকুচিত করেছো । 
৮৯৩: ১৪ ৬ I কি এও পিউ ৩৩ চে ৬০1৮] 
2৭ eS এটি টড) 7 ও ০24 sf ও 3১০5 3৩০১৪ 
- SE 2০৬ ৮০ HOY AY Vy SE 
[৫৫৮৬] আবু নু'আয়ম (রা)...... নু'মান ইবৃন বশীর (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
লক বলেছেন £ তুমি মুমিনদের পারস্পরিক দয়া ভালবাসা ও সহানুভূতি প্রদর্শনে একটি দেহের 
ন্যায় দেখতে পাবে । যখন দেহের একটি অঙ্গ রোগে আক্রান্ত হয়, তখন শরীরের সমস্ত অঙ্গ-প্রত্যঙ্গ 
রাত জাগে এবং জ্বরে অংশ গ্রহণ করে। 


005 0 


Bo ৩৩ YAS IL FEUER ৮: ১৫5 
[৫৫৮৭] আবুল ওয়ালীদ (রা)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী 
লই বলেছেন ৪ কোন মুসলমান যদি কোন গাছ লাগায়, তা থেকে কোন মানুষ বা জানোয়ার যদি 
কিছু খায়, তবে তা তার জন্য সাদাকা হিসেবে গণ্য হবে। 
JS ৮৯১৩৫ 4) পি ৩৩ ob ৫৩০ প্রি ESS i 12০৫৩ [55৮৮ 

-৮৮৫ ২০০৫ 3 ৩ IU লেট ০০ ক ০৫০ 01 9০৮ পি 
[৫৫৮৮] উমর ইবৃন হাফৃস র)...... জারীর ইব্‌ন আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী জু 
বলেছেন ৪ যে ব্যক্তি (সৃষ্টির প্রতি) দয়া করে না, (স্রষ্টার পক্ষ থেকে) তার প্রতি দয়া করা হবে না। 


আচার-ব্যবহার ৪০৯ 


)এ 54175) 95 BAG: IW আ। 0963 ১৩5 9৩%। ৫.5 
7১8 ১০৯১ 4 এ! ৩০৮৮9 
২৪৬০. পরিচ্ছেদ ঃ প্রতিবেশীর জন্য অসীয়ত। মহান আল্লাহ্‌র বাণী £ তোমরা আল্লাহ্‌র ইবাদত 
করো, তার সাথে কাউকে শরীক করো না, পিতা-মাতার সাথে সদ্ব্যবহার করো, এবং আত্মীয়-স্বজন, 
ইয়াতীম, মিস্কীন, নিকটবর্তী প্রতিবেশী, দূরবর্তী প্রতিবেশী, সাথী-সঙ্গী, পথিক এবং তোমাদের 
অধীনস্থ দাস-দাসীর সাথেও । আল্লাহ্‌ গর্বিত অহংকারী লোককে কখনও ভালবাসেন না 
০০০5820125০ ৪8০৮০৪৫5107 5 ie 2 ৮৮:06 5225105 0 is 
৪4৩ এ ০ লি ৬৫ UL ভিসি 5৩ ১৪ পতি 0০০ ৬০০ [5৮৭ 
3 ৪৪57117৮21৩ চি এ জি Be in ৫১০ ec Loos oc £3 5:2০ ০5? 
৩৮০৮ ০ ৩ ৩৪ HE ০ ০6 ৩৫ আআ ৮) DHE ৩৫ SPF ৩৮ এসপি HAS 
- 43927 Lb > 60৩০৬ ০৫০০৮ 
[৫৫৮৯] ইসমাঈল ইব্‌ন আবু উয়াইস (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি নবী হল থেকে 
বর্ণনা করেন যে নবী লুপ বলেছেন £ আমাকে জিবরাঈল (আ) সব সময় প্রতিবেশী সম্পর্কে 
অসীয়ত করে থাকেন । এমনকি, আমার মনে হয়, তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন । 
প্রা মি ৪ ৯ ৪৯৪০৩ সু এ ১৬৪৩ ৬০৮ Bis [008 
$ ocr i Bait 0 BD LE চা বরা STN ৩ 
cb E> ০৮৭৩ ৬০৮ ho ০1) ৩ H এ। ০১০) JU ৩ ৮ আআ ৬০) PE 
টা 
[৫৫৯০] মুহাম্মদ ইবৃন মিনহাল (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সক বলেছেন £ জিবরাঈল (আ) বরাবরই আমাকে প্রতিবেশী সম্পর্কে অসীয়ত করে থাকেন । 
এমনকি আমার মনে হয় যে, অচিরেই তিনি প্রতিবেশীকে ওয়ারিস বানিয়ে দিবেন । 
4৬ &% 0৮4৬ bes Ey oe AY po. YEN 
২৪৬১. পরিচ্ছেদ ঃ যে ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ থাকে না, তার গুনাহ 
HED ১০০৯ গড Pn ৬ BB পো তা ৩৬ le by ele Bio [oo] 
॥ ০ লা ৫ 5১5৮ জি LOEB CEI EEE রি সিটি তত 
৮৩) ভা 5৩ ৫ এ) ০৫০ ৪ ৩) এক ৫৮ ০9 ৩৫৬ ১ 01) ০2% ১ এ) ৩ 
94055755557 22525558552 85746 
৯৮ পা SZ ০৪ লাঠি লা ও ০৮ ৩৬৫৬ অপ ১৬৬ RS 


৫২- 


8১০ | বুখারী শরীফ 


[৫৫৯১] আসিম ইব্‌ন আলী (র)...... আবূ শুরায়হ (রা) থেকে বর্ণিত। নবী হুল একদা 
বলছিলেন ঃ আল্লাহ্‌র কসম! সে ব্যক্তি মু'মিন নয়। আল্লাহ্র কসম! সে লোক মুমিন নয়! আল্লাহ্‌র 
কসম। সে লোক মু'মিন নয় । জিজ্ঞাসা করা হলো ঃ ইয়া রাসূলাল্লাহ কে সে লোক? তিনি বললেনঃ 
যে লোকের প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ থাকে না। 
5) 8) ০ এ ৫. ৫5৭৭ 
২৪৬২. পরিচ্ছেদ £ রা FULL oC SL oe HALO 
EN ১5 ভন 9 ATE ES 3০০০0 ঞ। এ 4৮ Gis [oor | 
৫554104০849 ০৩০২ 2৩০ IEE ৮ ০৩ 33 2 ৯০2 
855 ০৮5 55 
[৫৫৯২] আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ রে)...... আবু হুরায়রা (রো) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী 
কই বলতেন $ হে মুসলিম মহিলাগণ। কোন প্রতিবেশী নারী যেন তার অপর প্রতিবেশী 


নারীকে (তার পাঠানো হাদিয়া ফেরত দিয়ে) হেয় প্রতিপন্ন না করে । যদিও তা বক্রীর পায়ের 
ক্ষুর হোক না কেন। 
2) ১5৬ ১ম (519 9৬ LEH ০৩ 0 ক ৫ 
কন পরিচ্ছেদ ঃ যে ব্যক্তি আল্লাহ্‌ ও আখিরাতের দিনে ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে 
নাদে 


৮450০ লো ১০১০৮ লে ১৮০০৭ Hf io Ae ও ES ৩০ [জগ] 
ES এড 555050555০2 
3 ৪৪ ৮০1 003 Bu Le ৩৫ ০42০ LAB ৮ চল) ৯৬ প ৩৩ ১০ 

টার 2 5010 
কুতায়বা ইব্‌ন সাঈদ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ লুজ বলেছেন ঃ যে ব্যক্তি আল্লাহৃতে ও আখিরাতের দিনে ঈমান রাখে, সে যেন তার 
মেহমানকে সম্মান করে । যে আল্লাহ্‌ ও শেষ দিনে বিশ্বাস রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না 
দেয়। যে লোক আল্লাহ্‌ ও শেষ দিনে বিশ্বাস করে, সে যেন ভাল কথা বলে, অথবা চুপ করে থাকে । 
0৮ ডি Sp ৫০ ৩৩ Ch ৫০ Ly ৮ & এ ৪০৬ জে? 


ৈ 87:88:41 
447 Ley ০৩ ১ ৩৩৪ 2 TS এ) আস এজন 0৩ ও 


আচার-ব্যবহার ৪১১ 


JG বিজ bie LAD Ze ৪৩ Ley ৩৬ 55 ০০৬ CAB ৮৮ ৮) 
মিড প চিনির GPG পি দু ৫৪০ 9৩০ ০) ০ রর দরের রঃ নে 

% 7৩0১ 999 IS CS তে IW ৩) 3540) 09 0৩ ৫ এ 0৮৮০ VEE UL 
: ee } ও ৪৮৪৫৭ ৪৬ 23 ৫4285 ৬৫০ MEI 

Ea) ES ০59 ছি Gy 4০ Ley ৩৬ 52 cul ৪০০ 

[৫৫৯৪] আবদুল্লাহ্‌ ইবৃন ইউসুফ (র)...... আবূ শুরায়হ্‌ “আদাবী রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী লক যখন কথা বলেছিলেন, তখন আমার দু'কান (সে কথা) শুনছিলো ও আমার দু'চোখ 
(তাকে) দেখছিলো। তিনি বলছিলেন ঃ যে ব্যক্তি আল্লাহ্‌ ও শেষ দিনের উপর বিশ্বাস রাখে, সে যেন 
তার প্রতিবেশীকে সম্মান করে। যে ব্যক্তি আল্লাহ্‌ ও শেষ দিনের উপর বিশ্বাস করে সে যেন তার 
মেহমানকে সম্মান করে তার থ্রাপ্যের ব্যাপারে ৷ জিজ্ঞেস করা হলো ঃ মেহমানের প্রাপ্য কি, ইয়া 
রাসূলাল্লাহ? তিনি বললেন £ একদিন একরাত ভালরূপে মেহমানদারী করা আর তিন দিন হল 


(সাধারণ) মেহমানদারী, আর তার চেয়েও বেশী হলে তা হল তার প্রতি অনুগ্রহ । যে ব্যক্তি আল্লাহ্‌ 
ও আখিরাতের দিনের বিশ্বাস রাখে, সে যেন ভাল কথা বলে অথবা নীরব থাকে । 


৮% ৮ 8 NAL Gr oN. Y£"6 

২৪৬৪. পরিচ্ছেদ £ প্রতিবেশীদের অধিকার নির্ধারিত হবে দরজার নিকটবর্তীতার দ্বারা 
Ab ৩৬০০৩ ০০০ al JU ৬ Bis ০৩৪ ৮ ০৬৮ ৫০৬ [জেতা 
31 ৪ এরি এল তত ০৪৬৪৩৪৬১০০৪ নি 
(৬০ ০৪9 
[৫৫৯৫] হাজ্জাজ ইব্‌ন মিনহাল (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি বললাম £ 


ইয়া রাসূলাল্লাহ! আমার দু'জন প্রতিবেশী আছে। আমি তাদের কার নিকট হাদিয়া পাঠাব? তিনি 
বললেন ঃ যার দরজা (ঘর) তোমার নিকটবর্তী, তার কাছে (পাঠাবে)। 


07205 ০, 

২৪৬৫. পরিচ্ছেদ ঃ প্রত্যেক সৎ কাজই সাদাকা | 
2৮৬০ এত পতি ১৫০৮ ৪৮০০৪ ঞ ০] 
- ০০ SX I Hh ১০ ৬ &। ০ DAG 


[৫৫৯৬] আলী ইবৃন “আয়্যাশ (রা)...... জাবির ইবৃন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত। তিনি নবী 
লুকে থেকে বর্ণনা করেছেন । নবী লুল বলেছেন £ প্রত্যেক সৎ কাজই সাদাকা । 


৪১২ | বুখারী শরীফ 


4 es 0 


LE GAY ০৮৮ ৪09১ ৮৮ পতি Re এল হজ এ সে ৩৬ [50 
5513 0 ৫ ৬5 00195 5 ০০515 এডি 03 05 পুজ ০০ 
১3৮ 2৬05 ৩ IU ET সর 913 5 SEAL 2 
০০৩ IG ৫5815 ১৪ IG sl 0৩ 9০৯০৩ 515 IG ৫08 ১5193 

2 এ কও পু ০০ 
[৫৫৯৭] আদম (র)...... আবূ মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী হল 
বলেছেনঃ প্রত্যেক মুসলমানেয়ই সাদাকা করা আবশ্যক । উপস্থিত লোকজন বললো ঃযদি সে 
সাদাকা করার মত কিছু না পায়। তিনি বললেন $ তাহলে সে নিজের হাতে কাজ করবে । এতে সে 
নিজেও উপকৃত হবে এবং সাদাকা করবে। তারা বলল ঃ যদি সে সক্ষম না হয় অথবা বলেছেন ঃ 
যদি সে না করে? তিনি বললেন £ তা হলে সে যেন বিপদগ্রস্থ মাযলূমের সাহায্য করে । লোকেরা 
বলল £ সে যদি তা না করে? তিনি বললেন ঃ তা হলে সে সৎ কাজের নির্দেশ দিবে, অথবা বলেছেন, 


সাওয়াবের কাজের আদেশ দিবে । তারা বলল ঃ তাও যদি সে না করে? তিনি বললেন £ তা হলে সে 
মন্দ কাজ থেকে বেঁচে থাকে । কারণ, এই তার জন্য সাদাকা। 


- uc Ks LS (Dl ১৪ 5525 % UG 5 এ জা PU. YEN 


২৪৬৬. পরিচ্ছেদ £ মধুর ভাষা সাদাকা ৷ আবূ হুরায়রা (রা) নবী সপ থেকে বর্ণনা করেন যে, মধুর 
ভাষাও হল সাদাকা 
MES of ৮৮০১6 OE LF ১৮ চিল ও হজ ০ সরস ৮ ৫৬ [55] 


পতিত 


০0৮9 ৫2১52 9 2 ৫ PET 095 ৩৮ ১৮ ৩৩ পা ০১০৬ 


৭ ৯৫1১৮ ৮5 Gs 23০8 (০ IG উনি রি 
Sb SG 


দি (র)...... হাহাহা রাহাত একবার 
নবী সঃ জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন । তারপর তা থেকে পানাহ চাইলেন এবং মুখ 
ফিরিয়ে নিলেন। পরে আবার জাহান্নামের আগুনের কথা উল্লেখ করলেন, তারপর তা থেকে পানাহ 
চাইলেন এবং তার মুখ ফিরিয়ে নিলেন ৷ শু“বা (র) বলেন $ দু'বার যে বলেছেন, এতে আমার কোন 
সন্দেহ নেই। তারপর নবী ঈ্্প বললেন £ তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাক এক টুক্রা 
খেজুর দিয়ে হলেও । যদি তা না পাও, তাহলে মধুর ভাষা বিনিময়ে । 


আচার-ব্যবহার ৪১৩ 


dS ০241 ৩ 91 ৫. YEN 
২৪৬৭. পরিচ্ছেদ £ সকল কাজে নম্রতা 
৯৪2০ ১৪০ 2৮৪০ এ 2 ক এত [oon 
গর পিন সন AD ০৮ ০১৮৮ ০০ 
Sey ০৪ ULE 5৩ LG ০14৩ UG Hd ১১০০ sl 
মিনতি LIL 2 GBH উপর BOLLE UNE ও। ০১০5 IS ৩০৩ আও 
৫6) CBS Hg &। 0০5 9 5199 CAS SH ০৮০০ ৪ 
[৫৫৯৯] আবদুল আযীয (র)...... নবী সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
ইয়াহ্‌দীদের একটি দল নবী ফুলত -এর কাছে এসে বলল $ ৮£:৮ ₹-) তোমাদের উপর মৃত্যু 
আসুক। আয়েশা রো) বলেন £ আমি এ কথার অর্থ বুঝলাম এবং বললাম $ 52403 ₹৬-)। ৮৫46) 
তোমাদের উপরও মৃত্যু ও লা'নত আসুক । আয়েশা (রা) বলেন, তখন রাসূলুল্লাহ্‌ লুই বললেনঃ 
থাম, হে আয়েশা! আল্লাহ্‌ সকল কাজে নম্রতা ভালবাসেন । আমি বললাম ঃ বার ারহ 
অপনি কি শোনেন নি, তারা কি বলেছে? রাসূলুল্লাহ ঈল্লগ্র$ বললেন-ঃ আমি বলেছি *$::০ এবং 
তোমাদের উপরও । 
CTS eT 
৮৪:57 
নী TET রি আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্নিত। একদা 
এক বেদুঈন মসজিদে পেশাব করলো। লোকেরা উঠে (তাকে মারার জন্য) তার দিকে গেল। 
রাসূলুল্লাহ্‌ লু বললেন £ তার পেশাব করা বন্ধ করো না। তারপর তিনি এক বালতি পানি 
আনালেন এবং পানি পেশাবের উপর ঢেলে দেয়া হলো । 


# oc edd ৬৩ 


০৫৮৪৭ ০১০ ১১৫ ৮৬. YETTA 
২৪৬৮. পরিচ্ছেদ ৪ মু'মিনদের পরস্পর সহযোগিতা 
৬৮৮৭৩ ০৮ গা ১:০৮ 9 25557575165 


১০০৫ ৩৫৫৩ ১৮১০০ ৮৮০: ও 88 "লা ০৫ ০৮৮ ভা তা ৩৪ চির টি 


8১৪ বুখারী শরীফ 


EE PICT AEE (0 43 « ৪৩০০2 ৩৩৯৭ 
গড USS ০৭ এ a ০০051751515 ০৩ 4৮% Cl 
মুহাম্মদ ইবৃন ইউসুফ (র)...... আবু মূসা (আশ'আরী) রো) থেকে বর্ণিত ৷ নবী দুল 
বলেছেন ঃ মু'মিন মুমিনের জন্য ইমরাতের ন্যায়, যার এক অংশ অন্য অংশকে মজবুত করে রাখে । 
এরপর তিনি (হাতের) আঙ্গুলগুলো (আরেক হাতের) আঙ্গুলে (এর ফাঁকে) ঢুকালেন। তখন 
নবী জু উপবিষ্ট ছিলেন। এমন সময় এক ব্যক্তি কিছু প্রশ্ন করার জন্য কিংবা কোন প্রয়োজন 
পূরণের জন্য এল । তখন নবী হলঃ আমাদের দিকে ফিরে তাকালেন এবং বললেন £ তোমরা তার 
জন্য (কিছু দেওয়ার) সুপারিশ করো। এতে তোমাদের সাওয়াব দেওয়া হবে। আল্লাহ্‌ তার নবীর 
আবেদ অযারী হা ইরা ত করেন! 
2) ৫2 ভিত এ 08 এপ 84০ 85 0: এঁর BUH ৩৫. YEN 
0৪, ed Ii ED YF এডি &। ০৩) Ge ০৪ এ 165 827৩০ ৪ 
৩ 2৯52 ৩০৮ fl 
২৪৬৯. পরিচ্ছেদ £ আল্লাহ্‌ তা'আলার বাণী £ যে ব্যক্তি ভাল কাজের সুপারিশ করবে, সে এঁ কাজের 
সওয়াবের একটা অংশ পাবে ।...... ক্ষমতাবান পর্যন্ত । 45 অর্থ অংশ৷ আবু মুসা রো) বলেছেন ঃ 
হাব্শী ভাষায় 'কিফ্লাইন শব্দের অর্থ হলো, দ্বিগুণ সাওয়াব 


০৩৯ GB প্র উমর এপ পল এ 0১০৪৫ ৫4৬ রা তের 
se dh ১০) 17৮54915451 JG হজ ২৯৬০ fp olf 1 ৩ ও লে 
875১5 


[৬6] মুহাম্মদ ইবন আলা (র) os আবু মূসা (রা) থেকে বর্ণিত যে, নবী হ্লুল্র এ নিকট কোন 
ভিখারী অথবা অভাব্গ্রস্থ লোক আসলে তিনি বল্তেন $ তোমরা সুপারিশ করো, তাহলে তোমরা 
নার হারে! রন সারাহ তা আলা তার রাহুলের দু আআ অনুয়ারী যা ইচ্ছা ত দেন। 


24 3) ৩৪ & dl ১৫ পে শু. ৫, 
২৪৭০. পরিচ্ছেদ £ নবী লু হলৰ অশালীন ছিলেন না, আর ইচ্ছা করে অশালীন উক্তি করতেন না 
রা 


আচার-ব্যবহার ৪১৫ 


চো 


1 177) FB BALA ৫5 চে ৩ ১০০ ০৮ BAe এ ৫৮৯ ৩৩ Sy 


১৫ ০ ১ ৫% dl ০১০০ 0 IG EE Vy ৬৮৩ LHS IG 


[৫৬০৩] হাফস্‌ ইব্‌ন উমর ও কুতায়বা (র)............ “মাসরূক রে) থেকে বর্ণিত । তিনি বলেন, 


আমরা আবদুল্লাহ্‌ ইব্‌ন আমর (রা)-এর নিকট এমন সময় গেলাম, যখন তিনি মু'আবিয়া (র)-এর 
সাথে কুফায় আগমন করেন। তিনি রাসূলুল্লাহ্‌ লু -এর কথা উল্লেখ করে বললেন ঃ রাসূলুল্লাহ্‌ 
লুল স্বভাবগত অশালীন ছিলেন না, আর ইচ্ছাকৃতভাবেও অশালীন উক্তি করতেন না । তিনি আরও 
বলেন, রাসূলুল্লাহ্‌ সর বলেছেন £ তোমাদের মধ্যে সর্বাধিক উত্তম এঁ ব্যক্তি, যে স্বভাবে সর্বোত্তম। : 


রি গা dA ১০ শপ ৮6 ক এ ৫০ ১৮১০4 ৪ [এ 

AE ০05 2 00195 Bg তে ১ ৩ Ge do) ২১৫৬ ০০ 
২59) 44) 55৮5৬ ৫০ 2৩ ৪9৬০ IG তা» ০ 8118 Sb 
নি রি 


[৫৬০৪] মুহাম্মদ ইবৃন সালাম (র)...... আয়েশা (রা) থেকে হিং 
নবী শর -এর নিকট এসে বললো £ আস্-সামু আলাইকুম ! (আপনার উপর মরণ আসুক)। 
আয়েশা (রা) বললেন, ঃ তোমাদের উপরই এবং তোমাদের উপর আল্লাহ্‌র লা'নত ও গযব পতিত 
হোক । তখন নবী ফ্ক্্ বললেন £ হে আয়েশা! তুমি একটু থামো। নম্রতা অবলম্বন করা তোমার 
কর্তব্য। রূঢ় ব্যবহার ও অশালীন আচরণ পরিহার করো । ‘আয়েশা (রা) বললেন $ তারা যা বলেছে, 
তা কি আপনি শোনেন নি? তিনি বললেন £ আমি যা উত্তর দিলাম, তুমি তা শোননি? আমি তাদের এ 
কথাটা তাদের উপর ফিরিয়ে দিয়েছি। সুতরাং 54559555554 
ব্যাপারে তাদের কথা কবুল হবে না। 


১১৬ ১৪৩ এর 52০ ৮ সা তত ৮১০৬ ররর 


9১15 ২১৩০ ¥% (০৪৫) 0৩ 4০ »। ৮5545 2: ৮ ১৮ ০১ 


32h 


উজ ৮৯৭5 রন এ 3০8 085৩ এএ 


[৫৬০৫] আস্বাগ রে)...... আনস্‌ ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী রর গালি- 
" গালাজকারী, অশালীন ও অভিশাপদাতা ছিলেন না। তিনি আমাদের কারো উপর নারায হলে, কেবল 
এতটুকু বলতেন, তার কি হলো । তার কপাল ধুলাময় হোক । 


৪১৬ বুখারী শরীফ 


£ ৮:9৮. রে 8:55 ০ 2-2 Fos, 3 পে ৫ ) ০ Es te es 
CO PT Et Le eT 
TT Lb EES 2 SE IS HE doo ৪ ২১৩ ০০5১6 ০৪ HS 


রর = f নে ৪৮০০৪ 5০৫ তর 

১০915 Be পট ০৪ ৬9 1০ ৯1৩৪ 09 
115 2 45125158512 ¥ এ 773 এ (০৬ 2 ৩6 pn scl ০ এ] 
15775555685 

-০৮৮ এ ০৩ ভি LDL ঘ9০ Hs ৮৩ ০৮ এ 
[৫৬০৬] “আমর ইব্‌ন “ঈসা (র)...... “আয়েশা রো) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী সর -এর 
নিকট প্রবেশের অনুমতি চাইল । তিনি লোকটিকে দেখে বললেন £ সে সমাজের নিকৃষ্ট লোক এবং 
সমাজের দুষ্ট সম্তান। এরপর সে যখন এসে বসলো, তখন নবী গ্র্রঃ্ তার সামনে আনন্দ প্রকাশ 
করেন এবং উদারতার সাথে মেলামেশা করেন। লোকটি চলে গেলে আয়েশা (রা.) তাকে 
জিজ্ঞাসা করলেন ঃ ইয়া রাসূল্লাহ্‌! যখন আপনি লোকটিকে দেখলেন তখন তার সম্পর্কে এরূপ 
বললেন, পরে তার সাথে আপনি সহাস্যে ও উদার প্রাণে সাক্ষাৎ করলেন । তখন 
রাসূলুল্লাহ্‌ স্ল্ু্র বললেন £ হে আয়েশা । তুমি কখন আমাকে অশালীন রূপে পেয়েছ? কিয়ামতের 
দিন আল্লাহ্র নিকট মর্যাদার দিক দিয়ে মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সেই ব্যক্তি, যার বদ 
স্বভাবের কারণে মানুষ তাকে পরিত্যাগ করে। 


INOS ১৮৩ 07 ০৬১ Jodi 02 ০৮ ৩3 ৮৯013 9৬ ০০৮ ON ৭৬৭ 
612 ৯22০ কির রা রি রর PS ROLE “of 
JC Ll LAD 4 ৩ 504 IG 552) OSG 5১9৮9 ০০৩। ১ % 
SIS 0১৬ Ab ED 0৬ ৮৮9 54 Lond ৬904৯ এ] $)। 4৮৪ 
২৪৭১. পরিচ্ছেদ £ সচ্রিত্রতা, দানশীলতা ও কৃপণতা ঘৃণ্য হওয়া সম্পর্কে । ইব্‌ন আব্বাস 
(রা) বলেছেন, নবী স্্রক্প মানবজাতির মধ্যে সবচেয়ে দানশীল ছিলেন । আর রামযান মাসে তিনি 
আরও বেশী দানশীল হতেন। আবু যার (রা) বর্ণনা করেন, যখন তার কাছে নবী জল -এর 
আবির্ভাবের সংবাদ পৌছে তখন তিনি তার ভাইকে বললেন ঃ তুমি এই মক্কা উপত্যকার দিকে 
সফর কর এবং তার বাণী শুনে এসো। তার ভাই ফিরে গিয়ে বললেন ঃ আমি তাকে উত্তম 
চরিত্রের নির্দেশ দিতে দেখেছি 

2 ১:85 তু Aor পরি EAE PERE BE PES SE : এরি ৪ 

LE dl ৩৮০ টা ৪ ৯০০ ০৪ 8) ৮ ৮ ১৩৮ ৬০৬ ১৮৬৮ ৮৮ ৩ [on] 


৮ কি লি কি তি 


৩১ হ 29০১6 2 rd ৮ ১১৯0 ASH ভি ৩৬ এ 


আচার-ব্যবহার ৪১৭ 


4৮5৯১ ০১ ০০৩ ০০ এ ৮৪22১৫০০০05 ০90৫ 3S 
5525 ০০০ ফি a চাঠি এত SA EG DAG YS 


1258 
‘আমর ইবৃন 'আওন (র)...... আনাস্‌ রো) থেকে বর্ণিত যে, নবী করীম রর মানুষের 
মধ্যে সবচেয়ে সুন্দর, সবার চাইতে অধিক দানশীল এবং লোকদের মধ্যে সর্বাধিক সাহসী ছিলেন! 
একদা রাতের বেলায় (একটি বিকট আওয়াষ শুনে) মদীনাবাসীরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে। তাই 
লোকেরা সেই শব্দের দিকে রওনা হয় ৷ তখন তারা নবী ক্লু কে সামনা-সামনি পেলেন, তিনি সে 
আওয়াযের দিকে লোকদের আগেই .বের হয়ে গিয়েছিলেন। তিনি বলতে লাগলেন $ তোমরা 
ঘাবড়িওনা, ভোমরা ঘাবড়িওনা, (আমি দেখে এসেছি, কিছুই নেই)। এ সময় তিনি আবু তাল্হা 
(রা)-এর জিন বিহীন ঘোড়ার উপর সওয়ার ছিলেন । আর তার কাধে একখানা তলোয়ার ঝুলছিল।' 
এরপর তিনি বললেন £ অবশ্য এ ঘোড়াটিকে আমি সমুদ্রের মত (দ্রুতগামী) পেয়েছি । ৷ অথবা 
বললেন $ এ ঘোড়াটিতো একটি সমুদ্র । 
Sh os পেস Choe 00286 ০৫০ চপ 5২০০ এপি [AH 


[১27 22 


-৩ 0 55০৮ HDL: এ 
ভিত য় জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জু -এ 
নিকট এমন কোন জিনিসই চাওয়া হয় নি, যার উত্তরে তিনি ‘না’ বলেছেন। 


৪০৪০ 


১৮: ০6 GEE লেডি UU ০৬৫ ও পে (৬ ৮০৮ ৩৮৪ এপ লন 
১১১১৪ 1১১ RH IG 2] ৩০ 225 55 মত ৯ ৬৩৪ 


3১৬০9৮৮05০2 এ! JEN 419 54৫ 

[৫৬০৯] উমর ইব্‌ন হাফৃস (র)...... মাসরূক (র) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একবার আমরা 

আবদুল্লাহ্‌ ইব্ন আমর রো) এর নিকট বসাছিলাম। তিনি আমাদের কাছে হাদীস বর্ণনা করছিলেন। 

টা বললেন £ রাসূলুল্লাহ্‌ চলর স্বভাবত অশালীন ছিলেন না এবং তিনি ইচ্ছা করেও কাউকে 

. অশালীন কথা বলতেন না। তিনি বলতেন ঃ তোমাদের মধ্যে যার স্বভাব-চরিত্র ভাল, সেই তোমাদের 
মধ্যে সব চাইতে উত্তম । 


০: LF OIE HLS ০৩ ১৬০ সা ৩৩৬ লে জা 2 আত এ 
4৪ 2৪০ রর ৮০৯ Ed (৮:৮৫ A + ft HY ED) J হু ০ Ee 9, ৰ পা Eo ৰ ৬০ 
০ Jw 2১০ ৩১০ tL Ju ১% 550 al 2121 ৮৮ ৪৬৯ JU ১০ 


৫৩- 


৪১৮ বুখারী শরীফ 


ITB I USE is Ue EE a a 


co 2 


৮2262251152 ৮ 222 WG 5 ৬5 gh LE % ll ৩১০৩ ০০ 
Lod Lol LS ক 0৩ ৩০১ ০৮৭ IG ০14 ০০৬ ৮৮৯6 ও 4৮০ 


১৫3 ওঁ ০১০ ১ ৪ এদিন ও ৬৬ পাজি পেট ০০ ৩৯ ভা 


1. পা ০ পঞ্চ ০৫ 


9 ১৫48 ILS ০ UF ০১৮০ 5৩ 5 Ue 


[5] সাঈদ ইব্‌ন আবূ মারইয়াম রে) I সাহ্‌ল ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 
এক মহিলা নবী স্ন -এর খেদমতে একখানা বুরদাহ নিয়ে আস্লেন। সাহল্‌ (রা) লোকজনকে 
জিজ্ঞাসা করলেন £ আপনারা কি জানেন বুরদাহ কী? তারা বল্লেন £ তা চাদর ৷ সাহল (রা) 
বললেন $ এটি এমন চাদর যা ঝালরসহ বোনা হয়েছে। এরপর সেই মহিলা আরয করলেন £ ইয়া 
রাসূলাল্লাহ । আমি আপনাকে এটি পরিধানের জন্য দিলাম । নবী সুজ চাদরখানা এমনভাবে গ্রহণ 
করলেন, যেন তার এটির দরকার ছিল। এরপর তিনি এটি পরিধান করলেন । এরপর সাহাবীদের 
মধ্যে থেকে. এক ব্যক্তি সেটি তার দেহে দেখে আরয করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! এটা কতই না 
সুন্দর! আপনি এটি আমাকে দিয়ে দিন। নবী ৪82৪8 বললেন £ 'হা' (দিয়ে দেব) । নবী শু উঠে 
চলে গেলেন, অন্যান্য সাহাবীরা তাকে দোষারোপ করে বললেন £ তুমি ভাল কাজ করোনি । যখন 
তুমি দেখলে যে, তিনি চাদরখানা এমনভাবে গ্রহণ করেছেন, যেন এটি তার প্রয়োজন ছিল। 
এরপরও তুমি সেটা চেয়ে বসলে । অথচ তুমি অবশ্যই জানো যে, তার কাছে যখনই কোন জিনিস 
চাওয়া হয়, তখন তিনি কাউকে কখনো বিমুখ করেন না । তখন সেই ব্যক্তি বললো ঃ যখন নবী 
জৰ এটি পরিধান করেছেন, তখন তার বরকত হাসিল করার আশায়ই আমি একাজ করেছি, যেন 
আমি এ চাদরটাকে আমার কাফন বানাতে পারি । 


ED AF DL GIN Gh op Ct গন এ yf di [RT 


46০4 


টি ১০৪2 ৩০ EB 3৭ 575 5 9৩ SE di ৯১ AVS 

025 12) 0 ৫ ০) 10৩ cl TS 
[৫৬১১] আবুল ইয়ামান (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ দল 
81255 ইল্‌ম কমে যাবে, অন্তরে কৃপণতা ঢেলে দেয়া হবে 


বং হারজের আধিক্য হবে। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন $ হারজ' কি, ইয়া রাসূলাল্লাহ? তিনি 
বললেন ই হত্যা, হত্যা । 


? 
| 


আচার-ব্যবহার ৪১৯ 


Ee I ভি IG এতে ৩৩০ ৮৮ PELL ৮ ৬০৯০ ৪১০ [ANY 
৮ ৪ ০৩ ce + ES Ere টা তর 88৮০৮ A প রর 
২১০১০০০0359 0 ৩৩ nm PEG HE পেট ০০ IU LE এ ৮০১ পা 
১52০১ 
[৫৬১২] মুসা ইব্‌ন ইসমাঈল (র)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি দশ বছর 
পর্যন্ত নবী কুলত -এর খেদমত করেছি। কিন্তু তিনি কখনো আমার প্রতি উঃ শব্দ বলেন নি। একথা 
জিজ্ঞাসা করেন নি. তুমি এ কাজ কেন করলে এবং কেন করলে না? 
2১018 0590 OT ES PU. YEVY 
২৪৭২. পরিচ্ছেদ ঃ মানুষ নিজ পরিবারে কি ভাবে চলবে 
0৩ 33080 ০০ AVAL 55 ৫০৯ ৩০ XE (৬ ০৮ ১০ ০৪৮৬০ 
৪১০) ০০০৮ 9৮ AM এ BIS CG CAG এ He BIN 5 ৩ 
০5৯৩০) এ] ০5 
হাফ্স্‌ ইব্‌ন উমর (র)...... আস্ওয়াদ রে) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আয়েশা 
(রা) কে জিজ্ঞেস করলাম ঃ নবী সরল নিজ গৃহে কী কাজে রত থাকতেন? তিনি বল্লেন ঃ তিনি 
সাধারণ গৃহ-কর্মে ব্যস্ত থাকতেন । আর যখন সালাতের সময় হয়ে যেতো. তখন উঠে সালাতে 
চলে যেতেন । 
SW &। 32 2901 ৫০৫2৬ 
২৪৭৩. পরিচ্ছেদ £ ভালাবাসা আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে আসে 
পেত se ios occ EOL ৪০ 5 ৪ প 9 পরতে ৪ ds. 19:54:72 রে 
০০01 ৩০৮ ভিসা এও শে ofl ০৫ তেও পা ৩০৬ ৪০৩ ১৮ ০৩ [on 
না তত: ৬ 45 1612০ Bs রি 2. ৬২:৬১:২৯ “(es e ৬০ ১০৪০ 
১0:7৮ ১৪০৩ dn ৮৯09 IG উ পে ০৫ SE di ০৯) EIR জা ৬৪ ০৩৬০ 
US ৩১ ও ৩] LL pA ০: ৯৪ ০০১০৯ (৭5 EU ৮১৪ AI 
৪ পরা ০৯ 975 ০০৬ tof sg? tod Ek 
- 2131 ০1 2 ০0 ৭ ৮৪৬ mw sd Pl x3 UN ০৪৯৬ 
[৫৬১৪] আমর ইব্‌ন আলী (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী হর বলেছেন ঃ 
যখন আল্লাহ্‌ তা'আলা কোন বান্দাকে ভালাবাসেন, তখন তিনি জিব্রাঈল (আ) কে ডেকে বলেন, 
আল্লাহ তা'আলা অমুক বান্দাকে ভালবাসেন, তুমিও তাকে ভালবাসবে । তখন জিব্রাঈল (আ) 
তাকে ভালবাসেন এবং তিনি আসমান বাসীদের নিকট ঘোষণা করে দেন যে, আল্লাহ্‌ তা'আলা 


| ৪২০ ্‌ বুখারী শরীফ 


অমুককে ভালবাসেন, অতএব তোমরাও তাকে ভালবাসবে । তখন আসমান বাসীরাও তাকে 
ভালবাসতে শুরু করে। তারপর আল্লাহ্‌ তা'আলার তরফ থেকে যমীন বাসীদের মধ্যে তার 
জনপ্রিয়তা সৃষ্টি করা হয়। 

dado. YEVE 
২৪৭৪. পরিচ্ছেদ £ আল্লাহ্‌ তা'আলার উদ্দেশ্যে ভালবাসা 
£ 222 ৩852 র্‌ প ৪ এ: LAL 022363 EA 48৫6০ 

fd JG 0৩ LE di ০১১45 ০ ০০6 ৮৬ ৮6 BAECS oT ৪০৬ [010 
১৩। ৩১ 48৫ ১৬৮০ & | এয A ns ও UY 2৯৬ Sf ৭৯ 
2 ০৮4553৫৪৮১৭ না ১৩৫ ০৯৯0 ও] (৮৪ dE et 


AEA 


[৫৬১৫] আদাম (র)...... BET লারা 
ক্র বলেছেন £ কোন ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না, যতক্ষণ না সে কোন মানুষকে একমাত্র 
আল্লাহ্র উদ্দেশ্যে ভালবাসবে, আর যতক্ষণ না সে যে কুফরী থেকে আল্লাহ্‌ তাকে উদ্ধার করেছেন, 
তার দিকে ফিরে যাওয়ার চাইতে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে সর্বাধিক প্রিয় মনে করবে এবং যতক্ষণ না 
আল্লাহ্‌ ও তার রাসূল তার কাছে অন্য সব কিছুর চেয়ে অধিক প্রিয় হবেন। 


০১54468858385354889:8৬ 8০১৪৬ 
882 sw di JHU . Y£V০ 

SP ০৯ 438 এ tt ০ 1164 
২৪৭৫. পরিচ্ছেদ £-আল্লাহ্‌ তা'আলার বাণী £ “হে ঈমানদারগণ! তোমরা একদল অপর দলের 


প্রতি উপহাস করবে না। সম্ভবতঃ উপহাস্য দল, উপহাসকারীদের চেয়ে উত্তম হতে পারে ...... 
আর তারাই যালিম 


2 39৩৮ 

টিতে 2 TS লিনা 
[৫৬১৬] আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন যামৃআ' (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী কলই মানুষের বায়ু নির্গমনে কাউকে হাসতে নিষেধ করেছেন। তিনি আরও বলেছেন £ 
তোমাদের কেউ কেন তার স্ত্রীকে ঘাড়কে পিটানোর মত প্রহার করবে? পরে হয়ত, সে আবার তার 


সাথে গলাগলিও করবে। সাওরী, ওহায়ব ও আবু মু'আবিয়া (র) হিশাম (র) থেকে বর্ণনা করেন, 


আচার-ব্যবহার | ৪২১ 


5259৬. 


HD Ms 0 ot এ 5১১০ ৮৪৪ এ এ৪ ৮ এ প্রজা 


# 
3 


BC EC 2 ১৪৮৩ 


দানি নিবি তিনি রা তাত 
ররর রোগা SELL Ie Brat nal eons sree 25০ 
১514৯ SIE ভে) ০৯ SCY LAS ১৪০৮০ PUP oS ৪০১ শত ০ 
চি 
[৫৬১৭] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
ঈ মিনায় (খুত্বা দানকালে) জিজ্ঞাসা করলেন £ তোমরা কি জানো আজ কোন্‌ দিন? সকলেই 
বললেন ঃ আল্লাহ্‌ ও তার রাসূলই অধিক অবগত আছেন। তখন নবী লু বললেন £ আজ এইটি 
হারাম (সম্মানিত) দিন। তিনি আবার জিজ্ঞাসা করলেন $ তোমরা জান, এটি কোন্‌ শহর? সবাই 
জবাব দিলেন $ আল্লাহ্‌ও তার রাসূলই বেশী জানেন। তখন তিনি বললেন ঃ এটি একটি হারাম 
(সম্মানিত) শহর। তিনি আবার জিজ্ঞাসা করলেন £ তোমরা কি জান, এটা কোন্‌ মাস? তারা 
বললেনঃ আল্লাহ্‌ ও তার রাসূলই বেশী অবগত । তখন তিনি বললেন £ এটা একটা হারাম 
(সম্মানিত) মাস। তারপর তিনি বললেন ঃ আল্লাহ্‌ তা'আলা তোমাদের (একে অন্যের) জান, মাল 
ও ইজ্জত-আবরুকে হারাম করেছেন, যেমন হারাম তোমাদের এ দিনটি তোমাদের এ মাস ও 
তোমাদের এ শহর । 
১03 ৯৩০ 0 5 8: UU. $€৬শ 
২৪৭৬. পরিচ্ছেদ £ গালি ও অভিশাপ দেওয়া নিষিদ্ধ 
০৮ ৬০৬৫ ১99 এ ০৬০ ০ ০৮০০ LF ৪ ৫০৬ ৮৮ ডা ১৩০ ও নারে [04\A | 
হক ১১ নিও পুর বড ৮6৮৮0 লেপ NS 
[৫৬১৮] সুলায়মান ইবুন হারব (র)...... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, 
রাসূলুল্লাহ্‌ লুটের বলেছেন ঃ মুসলমানের গালি দেয়া ফাসিকী (কবীরা গুনাহ) এবং এক অন্যের সাথে 
মারামারি করা কুফরী । শু“বা (র) সূত্রে গুনদারও অনুরূপ বর্ণনা করেছেন । 


তি ভিত তি ও এ LB ১০৭ ১ ০০% এ ও ৮০০৮ পল] 
পপি 9৬৫৪৩ 


055 উপ ০০ HE ও 2০০ Bs 12০ ৩০ tn SH YT 
পি 4০ Fe A ৪০৫ 
৭৫ ২৯৩ ৮1০ YS ৩৩০ 3! 75778 ১৯০৫3 


৪২২ | বুখারী শরীফ 


[৫৬১৯] আবূ মা'মার রে)...... আবূ যার রো) থেকে বর্ণিত, নবী লু বলেছেন £ একজন অপর 
জনকে ফাসিক বলে যেন গালি না দেয় এবং একজন আর একজনকে যেন কাফির বলে অপবাদ 
না দেয়। কেননা, যদি সে তা না হয়ে থাকে, তবে তা তার উপরই পতিত হবে। 


পা ৬ ১৪ BS ও ১০৬০ ৩ ৮6 ৩০০ ১৩ ০ ৪ Bio [জা 
2520 0৫ IEICE LLY; ০০৩ 8 SIL ৮৫০ IG 2 ঝ। ৪৮১ 


ভি ২০৮ 4৩ 


মুহাম্মদ ইব্‌ন সিনান্‌ (র)...... আনাস্‌ ইবন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
রাসূলুল্লাহ্‌ লু অশালীন, অভিশাপদাতা ও গালিদাতা ছিলেন না। তিনি কাউকে তিরস্কার করার 
সময় শুধু বলতেন £ তার কি হলো? তার কপাল ধুলাময় হোক । 


১১6 ৩০৩৭ ৪ Le Bio ৮ ৩ ১৪ এত এ ও ২০ এপ 
Hs চপ El ig ৩৬ SE Cab Hf iG gt ০ ০2 
DE 2 ES 0৬ US % 5০ ০৪ য় পরত Gl 5 UG BE ৯3 


HS LP ৩৭ ০ DUB & oH ও 2 পন এন YS ০১ 415 ১ ০৯১ 

-4858 84 ৩ OHS 5০ এ 
[৫৬২১] মুহাম্মদ ইব্‌ন বাশ্শার (র)...... সাবিত ইব্ন যাহ্হাক (রা) থেকে বর্ণিত । তিনি 
গাছের নীচে বাই'আত গ্রহণকারীদের অন্যতম সাহাবী ছিলেন। রাসূলুল্লাহ্‌ জুনত বলেছেন £ যে 
ব্যক্তি ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের উপর কসম খাবে, সে এ ধর্মেরই শামিল হয়ে যাবে, 
আর মানুষ যে জিনিসের মালিক নয়, এমন জিনিসের নযর আদায় করা তার উপর ওয়াজিব 
নয়। আর কোন ব্যক্তি দুনিয়াতে যে জিনিস দ্বারা আত্মহত্যা করবে, কিয়ামতের দিন সে জিনিস 
দিয়েই তাকে আযাব দেওয়া হবে । কোন্‌ ব্যক্তি কোন মু'মিনের উপর অভিশাপ দিলে, তা তাকে 
হত্যা করারই . শামিল হবে । আর কোন্‌ মুমিনকে কাফির বলে অপবাদ দিলে, তাও তাকে হত্যা 
করারই মত হবে। 


4৮১৫0 5০৩ পতিত IU ৯৬ এত পে ও ১০৮৩ ৮ ৩০ [on 
% wT ২৬ ১১৬০ ভা IU উপ্রে পে ৫ 98০ ১৮৮৩ ১০ ৩৬ 


LENE 


Jas AS (008 5559 ৮ 2 এ 2০৮ ৫০৬ ০০০০ 


আচার-ব্যবহার ৪২৩ 


০৮ 96১ UG HE চে ০৬ ০৮৮0 J 2 পরেও ০ এস SHEE পেস ৩ 
7 ++ 2০৫১5566155 ১5 
BLM তই তত ওঠা 0৩ ০ 
[৫৬২২] উমর ইব্‌ন হাফসূ...... সুলায়মান ইবৃন সুরাদ রো) নামক নবী সুর -এর জনৈক সাহাবী 
থেকে বর্ণিত। তিনি বলেনঃ দু'জন লোক নবী লুল -এর সামনে একে অন্যকে গালি দিচিছিল। 
তাদের একজন এত ক্রুদ্ধ হয়েছিল যে, তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল। তখন 
নবী সর বললেন £ আমি অবশ্যই একটিই কালেমা জানি ৷ যদি সে এ কালেমাটি পড়তো, তা হ'লে 
তার ক্রোধ চলে যেত। তখন এক ব্যক্তি তার নিকট গিয়ে নবী ক্লু -এর এ কথাটি তাকে 
জানালো । আর বললো যে. তুমি শয়তান থেকে পানাহ্‌ চাও। তখন সে বললো ঃ আমার মধ্যে কি 
কোন রোগ দেখা যাচ্ছে? আমি কি পাগল? তুমি চলে যাও। 


৮3৮০ ৫ IG 0৩০৩৬ ০৮020 94 ৩০ ১০০ ৩৩ [জা] 
০: 0 ৩৫ ১৯৬০ ৬৯৯৩ ০২) যে ০৭৩ AD ই ও 5০১ EF ৩৩ ৮৪৩৬ 


০৮:6০:2৬ 2 

৮ 3৮40 ০০০ 539 UY 555 ১5৫ ০৩ TAY Eo জট গে 3৩ 

- 22509 wy ০4 
[৫৬২৩] মুসাদ্দাদ র)...... উবাদা ইবৃন সামিত রো) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদিন 
রাসূলুল্লাহ্‌ জল লোকদের 'লায়লাতুল কাদ্‌র' সম্বন্ধে জানানোর জন্য বেরিয়ে আসলেন । তখন দু'জন 
মুসলমান ঝগড়া করছিলেন । নবী হল বললেন £ আমি 'লায়লাতুল কাদ্র সম্পর্কে তোমাদের খবর 
দিতে বেরিয়ে এসেছিলাম । এ সময় অমুক, অমুক পরস্পর ঝগড়া করছিল। এজন্য এ খবরের 
'ইল্ম" আমার থেকে তুলে নেওয়া হয়েছে। এটা হয়তঃ তোমাদের জন্য কল্যাণকরই হবে । অতএব 
তোমরা তা রমযানের শেষ দশকের নবম, সপ্তম ও পঞ্চম রাতে তালাশ করবে । 
0. ৪৪১ ক 275৭ oF ১ ৪ প্র US ১৪ ০১ পলি [oA 


es ec 3 ef 


(22050 4০ HE খু ৫ Eb ০১০ % ৩1৬ 5155 49৬ ০915৮ 445 ES, 
রন রান 
LHI ACs Sie CHIE 4৫ ০৫ এন AIG Hd 
পল AI Fh BC ge FSB Be aa 
SE 09৮ ৩52১5 ox ৩৭ মি pe ১৪ (৩4০৮ আপ 

| le 42403 AL Lis ১৬ ৩ ৩০০৭ ০ 4৫৫ ৩১৮4 


৪২৪ বুখারী শরীফ 


[৫৬২৪] উমর ইব্‌ন হাফ্‌স (র)...... আবূ যার (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ তার উপর একখানা 
চাদর ও তার গোলামের গায়ে একখানা চাদর দেখে বললাম, যদি আপনি এ চাদরটি নিতেন ও 
পরিধান করতেন, তাহলে আপনার এক জোড়া হয়ে যেত আর গোলামকে অন্য কাপড় দিয়ে দিতেন। 
তখন আবূ যার (রা) বললেন £ একদিন আমার ও আরেক ব্যক্তির মধ্যে কথাবার্তা হচ্ছিল । তার মা 
ছিল জনৈক অনারব মহিলা । আমি তার মা তুলে শালি দিলাম । তখন লোকটি নবী ফলক -এর নিকট 
তা বলল। তিনি আমাকে জিজ্ঞাসা করলেন ঃ তুমি কি অমুককে গালি দিয়েছ? আমি বললাম £ হা। 
তিনি বললেনঃ তুমি কি তার মা তুলে গালি দিয়েছ? আমি বললাম £ হা । তিনি বললেন ঃ নিশ্চয়ই 
তুমিতো এমন ব্যক্তি যার মধ্যে জাহেলী যুগের আচরণ বিদ্যমান । আমি বললাম £ এখনো? এ বৃদ্ধ 
বয়সেও? তিনি বল্লেন $ হা! তারা তো তোমাদেরই ভাই । আল্লাহ্‌ তা'আলা ওদের তোমাদের অধীন 
করেছেন । সুতরাং আল্লাহ্‌ তা“আলা যার ভাইকে তার অধীন করে দেন, সে নিজে যা খায়, তাকেও 
যেন তা খাওয়ায়। সে নিজে যা পড়ে, তাকেও যেন তা পড়ায় । আর তার উপর যেন এমন কোন 
কাজের চাপ না দেয়, যা তার শক্তির বাইরে । আর যদি তার উপর এমন কঠিন কাজের চাপ দিতেই 
হয়, তাহলে সে নিজেও যেন তাকে সাহায্য করে। 
U2 3% UU) adi Nh পি PS pL FS 02 ১৭ 5 PU. YEVY 
SS 8 ৯0 3 ৩৪ pad ১১০১5 
২৪৭৭. পরিচ্ছেদ £ মানুষের গুণাগুণ উল্লেখ করা জায়েয । যেমন লোকে কাউকে বলে ‘লম্বা’ অথবা 
‘খাটো'। আর নবী ললল্ কাউকে “যুল্‌ ইয়াদাইন' (লম্বা হাতওয়ালা) বলেছেন । তবে কারো বদনাম 
ধা টয়া ভারি জেরা জরে 
ভে 22 
5 GEE AG Lb ES tlh He at এ ০৬ 
০ ১৪০০ ০০৮১ ৭৫ ১৬৬ ০০০৫৫ 2 ৯১) ৬৮ ০ ০০১ 
৬.৪ 2 রিও ৯০০৪) ATE GES £09," ৪৫৪ ৮১৭৪ ঠ৪/০০ 
এ ৮5 ০ ONS oF 88 DOS ০৯০ (0 53 Nal ০০/৮৪15 
UE HG * ৮০৪১ AS ০৩ ০০০ পা 
Fas তত আর at Ef GRATER কি, ত LEA BLA FL wait কি কত: রা 
lh 6৮০০ ০০৮ 01 ০১১৯৮ এ সপ BS তে পেশা লি ১) ৩০৯১ PU চল 
51৮58522347 55৮ Leal 
০53 21০0 ০০০ 3৯৮০৪ ০৯১০ ০৪9 


০০৫4 


[৫৬২৫] হাফ্স্‌ ইব্‌ন উমর (র) 0 আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী নর 
আমাদের নিয়ে যোহরের সালাত দুয়ার লাক অনার জে বর ভাতিন। রানার 


৪০ ee ঘানি « 
61175 


আচার-ব্যবহার ৪২৫ 


জায়গার সামনে রাখা একটা কাঠের দিকে অগ্রসর হয়ে তার উপর তার এক হাত রাখলেন । সেদিন 
লোকদের মাঝে আবূ বক্র, উমর (রা)-ও হাযির ছিলেন। তাঁরা তাঁর সঙ্গে কথা বলতে ভয় 
পেলেন ৷ কিন্তু তাড়াহুড়া করে (কিছু) লোক বেরিয়ে গিয়ে বলতে লাগল $ সালাত খাট করা হয়েছে। 
এদের মধ্যে একজন ছিল, যাকে নবী গল যুল্ইয়াদাইন' (দুই হাতাওয়ালা অর্থাৎ লম্বা হাতা 
ওয়ালা) বলে ডাকতেন, সে বলল ঃ “ইয়া নবী আল্লাহ্‌! আপনি কি ভুল করেছেন, না সালাত ছোট 
করা হয়েছে? তিনি বললেন £ আমি ভুলে যাইনি এবং (সালাত) ছোটও করা হয়নি । তারা বললেন $ 
বরং আপনিই ভুলে গেছেন, ইগ্না রাসূলাল্লাহ! তখন তিনি বললেন ঃ 'যুল্ইয়াদাইন' ঠিকই বলেছে । 
তারপর তিনি উঠে দাঁড়িয়ে দু'রাকা'আত সালাত আদায় করলেন ও সালাম ফিরালেন। এরপর 
“তাকবীর' বলে আগেক্স সিল্দায় মত অথবা তার চেয়ে দীর্ঘ সিজদা করলেন । তারপর আবার মাথা 
তুললেন এবং তাকবীর বললেন এবং আগের সিজ্দার ন্যায় অথবা তার চেয়েও দীর্ঘ সিজদা 
জে ত গা তল 


টিটি i Se ০৭ LN 93: Gd 0) EAL OU. Y EVA 
me) oF 91811) 81 ০৮৯৫ ৪ রর url Jt 


২৪৭৮. EE £ গীবত করা। এ প্রসঙ্গে মহান আল্লাহ্‌র বাণী £ তোমাদের কেউ যেন অন্যের 
গীবত না করে...... অতি দয়ালু পর্যন্ত 


০৪১১০ ০৪ DIN সি ভে শি? ৮৮০৯ OF FN সি ০4 ৩৫০ [ভান] [৪৭৭] 


৪০৪০ 


১৬৪৫ এ ১৩ ০4 IG ০০ এক Bh 07455 05 ০ dro fe 
০৩০ ied লে OG 95 এ 4 0 FAY OG Uhl ও 


চিত 2১৮০, ০ 5 rly BS By Bn ০ এ এ gy 5 ৮ 


"ee 


ove 
[৫৬২৬] ইয়াহইয়া (র)...... ইব্‌ন আধ্বাস থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন 
রাসূলুল্লাহ নল দু'টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি বললেন ঃ নিশ্চয়ই এ দু'জন 
কবরবাসীকে আযাব দেওয়া হচ্ছে। তবে বড় কোন গুনাহের কারণে কবরে তাদের আযাব দেয়া 
হচ্ছে না। এই কবর বাসী পেশাব করার সময় সতর ঢাকতোনা। আর এ করববাসী গীবত 
(পরনিন্দা) করে বেড়াত। এরপর তিনি খেজুরের একটি কাচা ডাল আনিয়ে সেটি দু'টুকুরো করে এক 
টুকরো এ কবরটির উপর এবং এক টুকরো এ কবরটির উপর গেড়ে দিলেন। তারপর বললেন £ এ 
ডালের টুকরো দু'টি না শুকানো পর্যন্ত আল্লাহ্‌ তা'আলা অবশ্যই তাদের আযাব কমিয়ে দিবেন। 


৫৪- 


৪২৬ বুখারী শরীফ 


১০৩৭ ১০১ এপ Had IH PU. TEVA 
২৪৭৯. পরিচ্ছেদ £ নবী সকঃজ -এর বাণী $ আনসারদের ঘরগুলো উত্তম 
JUG Gael le Ll পে ৩০ ১৫০ পে 0৫০ (5 La এ [ov] 
- ০৩৫0 ১৫ ১4৪ ১ দে পুল 
[৫৬২৭] কাবীসা রে)........... উসাইদ সায়েদী রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী দুর 
বলেছেন £ আনসারদের ঘরগুলোর মধ্যে নাজ্জার গোত্রের ঘরগুলোই উত্তম । 


AY CA af SEB 92 ৮৭ 5 OU YEA. 
২৪৮০. পরিচ্ছেদ £ ফাসাদ ও সন্দেহ সৃষ্টিকারীদের গীবত করা জায়েয 
০8৮ ৮ ৮০ Dh Cie EE LUT Pal 2 ৪৩০ ৫০০ [চন] 
10588 $1 3) 4505০ 9025 SG nl UE &। 


cara ae 


সিডি 
১৪৮) 5 ০ ms 


পাত 4 2. 4০৩2 2 Gs GL Fi LS 8677 হু ০ ৮৭৯ EPG OBL Er 007 5১ ৮১৪ 
sh ০৩0 255 9০০৫ ত্র ০০০০৫ চে AEE ভা ওত স৫। 4 CMS TY 
[৫৬২৮] সাদাকা ইব্‌ন ফাযল (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত যে, একবার একব্যক্তি রাসূলুল্লাহ্‌ 
লগ -এর নিকট আসার অনুমতি চাইলে তিনি বললেন ঃ তাকে অনুমতি দাও । সে বংশের নিকৃষ্ট 
ভাই অথবা বললেন £ সে গোত্রের নিকৃষ্ট সন্তান । লোকটি ভিতরে আসলে তিনি তার সাথে নম্রভাবে 
কথাবার্তা বললেন। তখন আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ? আপনি এ ব্যক্তি সম্পর্কে যা বলার তা 
বলেছেন। পরে আপনি আবার তার সাথে নম্নতার সাথে কথাবার্তা বললেন । তখন তিনি বললেন ঃ 
হে আয়েশা! নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে-ই যার অশালীনতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ 
তার সংশ্রব ত্যাগ করে। | 

HS 02 21 PU. YEA 
২৪৮১. পরিচ্ছেদ £ঃ চোগলখোরী কবীরা গুনাহ্‌ 

des ৪5৬৮৩ ০ ce 2 ৪০৩5 ৪০ 5৩:2০ ৯০5 টি বে প86) ৫ 

2১৮ গত 0 ১৮০ ০ ০৯৮০ ৯৫ Hl ১৩৮ 2 BUG UST 0০ Lp ৩০৩ [ONT 
“ee পপ ৮ এ পা লি ডে ৪০৪ এ 2. ৫ কত ১০৮৬ প নে Xd . - 
Dye ES Lil ৩৬৯ an 2H ADT ৭9 as এ) ৬৪০ ০০৬৮ ০) ০৮ 


LEAL 


Kl রি পো 2 cere ৯8 PG টি LNA . 4 ৪ ERE 
LS ০ কও 9 TPS ও OU 5৩ ৩৬৩ ৩৩ ৩৯০ ও ৩৪ ১! 


আচার-ব্যবহার ৪২৭ 
(82528575528 
৪ চি ঠা তত Xe ৮৫০. প্র রর ৪৫৬. বেলি - ৫৮৫ পু ৪০০৪ ‘ ৯০০৪ 
২০০4 200 4৩ MB 2১ 2 ৪3 51৯ 22 ও হার্ট এ ০৪ 2০৪ 
70০4৩ 
[৫৬২৯] ইব্‌ন সালাম...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার 
নবী সর মদীনার কোন বাগানের বাইরে গেলেন। তখন তিনি এমন দুজন লোকের আওয়ায 
শুনলেন, যাদের কবরে আযাব দেওয়া হচ্ছিল। তিনি বললেন ঃ তাদের দু'জনকে আযাব দেওয়া 
হচ্ছে। তবে বেশী গুনাহের দরুন আযাব দেয়া হচ্ছে না। আর তাহলো কবীরা গুনাহ । এদের 
একজন পেশাবের সময় সতর ঢাকতো না। আর অপরজন চোগলখোরী করে বেড়াতো । তারপর 
তিনি একটা কাচা ডাল আনিয়ে তা ভেংগে দু' টুকরো করে, এ কবরে এক টুকরো আর এ কবরে 
এক টুকরো গেড়ে দিলেন এবং বললেনঃ দু'টি যতক্ষণ পর্যন্ত না শুকাবে ততক্ষণ পর্যন্ত তাদের 
আযাব হাল্কা করে দেওয়া হবে। 
2 ০ ৬.০ ৬৮6 ০ ৪ ৫ শপ ক ০ প 
১7৯ ১7৮৯ ০৩৩ 95) ০ ৮৮৪ ৪০০ ০৬৪ 2453 edt 02 20৭৩ আছ ১5 
২৪৮২. পরিচ্ছেদ £ চোগল্খোরী নিন্দনীয় গুনাহ্‌। আল্লাহ্র বাণী £ অধিক কসমকারী, লাঞ্ছিত ব্যক্তি 
পশ্চাতে নিন্দাকারী এবং চোগলখোরী করে বেড়ায় এমন ব্যক্তি। প্রতেক চোগলখোর ও প্রত্যেক 
পরোক্ষো বা প্রত্যক্ষ নিন্দাকারীদের ধ্বংস অনিবার্য 
ess পাত ৪৮ 2 Se ce coe sr ৬৪ 5০ ৬.০ 2৯8 পুতে ৪ ৪৮৪৬৮ পপ 
২৫০ ৫০ ৬৬ ৩৩ CLR ০৪ তত OF ৮০ ০৮ রত ০ তল সা ৪ ৮7 
kb রা ্ ১2272 ৬ 
| - 55০0 এগ) 


আবু: নুয়াঈম(র)...... হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বললেন £ আমি নবী সরল কে 
বলতে শুনেছি যে, চোগল্‌খোর কখনো জান্নাতে প্রবেশ করবে না। 


3591 01921) : SO &1 098 PU. YEA 

২৪৮৩. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্‌ বাণীঃ তোমরা মিথ্যা কথা পরিহার কর 
ক ০5 al ৬ LE ০৮ ০১ 35০ dy 0 ১০৮ ৪৬ 
4৮১5 এ tr 9 ৮5 ০ ০5555) 35 LN LIN 
টির ঠা pl এড 


৪২৮ বুখারী শরীফ 


[৫৬৩১] আহমদ ইবৃন ইউনুস রে)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী কুরে বলেছেন £ যে 
ব্যক্তি মিথ্যা কথা এবং সে অনুযায়ী কাজ করা আর মূর্খতা পরিত্যাগ করলো না, আল্লাহ্‌র নিকট 
(সিয়ামের নামে ) তার পানাহার ত্যাগের কোন প্রয়োজন নেই। 


SESS BHU. YEA 
২৪৮৪, পরিচ্ছদ £ দু'মুখো ব্যক্তি সম্পর্কে 
2 পর উঠলে সা ওত ১৬৮ তপ্ত চা তা ০ এ 
পর ৯9 3 ds Np BOR 8৮৫ 25 সপ UU IG ৭ এ শা 


সস 3৯ ry ০3১ Lab 
[৫৬৩২] উমর ইব্‌ন হাফ্স রে) বরা আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী হল বলেছেন ৪ কিয়ামতের দিন তুমি আল্লাহর নিকট এ ব্যক্তিকে সবচেয়ে নিকৃষ্ট পাবে, যে 
দুমুখো । সে এদের সামনে এক রূপ নিয়ে আসতো, আর ওদের কাছে অন্য রূপে ধরা দিত। 


এ 04 ৩4 ৪৮০৩ ০5 OU. YEA 
২৪৮৫, পরিচ্ছেদ £ আপন সঙ্গীকে তার সম্পর্কে অপরের উক্তি অবহিত করা 
১১০০৯৪25825 পর ob ৯০১০০ 47৮7০ 0 ৬০ [জট 
# Id fC dy Lad) ie Fo 0% LS YH &| 4৮০৮ NG ৯ ৩৮ 
533 এ &। রি, 0) ৭ 4৯১ 725 2৮6 ৯ এ এ রি < ৬) ন 


নি 
না ফাদ ইবনে ইনু (র)...... বল মালালা দুদিন 
রাসূলুল্লাহ্‌ জুই (গনীমতের মাল) ভাগ করলেন । তখন আনসারদের মধ্য থেকে এক (মুনাফিক) 
ব্যক্তি বলল £ আল্লাহর কসম! এ কাজে মুহম্মদ সলুক্র আল্লাহ্‌র সত্তষ্টি চাননি । তখন আমি এসে 
রাসূলুল্লাহ্‌ লু কে এ কথার খবর দিলাম ৷ এতে তার চেহারার রং বদলে গেল । তিনি বললেন ঃ 
আল্লাহ্‌ মূসা (আ)-এর উপর রহম করুন । তাকে টাইডে কনের হাসিয়া হতেও 
তিনি সবুর করেছেন। 


CUS 2 ৩ oN. YEAS 
২৪৮৩৬, পরিচ্ছেদ অপছন্দনীয় প্রশংসা 


আচার-ব্যবহার ৪২৯ 
af & ০০ ঘর এ 24৪০ 0০৪০৭ ৫০ ০৩০ ৩০৪ ১০০ ৫৫ [দাগ] 


{ese 


৬5429 9৮০ A Hd IG ৩৬৮ li লং ১০ DY 

- fr 6 ০ 2 SD 0৬ ক 

[৫৬৩৪] মুহাম্মদ ইবন সাববাহ্‌ রে)...... আবূ মূসা (রা) থেকে বর্ণিত । নবী ফলত একজনকে আরেক 

জনের প্রশংসা করতে শোনলেন এবং সে তার প্রশংসায় অতিরঞ্জন করছিল । তখন তিনি বললেন £$ 
752 

ke ০৯ EEE এজ 0 ও 5১ 

৬ বা ৩:৩৩ ৬ ৫৫5 ৫ ০৮ 064০ “এ ৬১০৪৩৮০৬217 


কপ ME 


১0050645116 851 EER TE 
[৫৬৩৫] আদম (র)...... আবূ বাকরা (রা) থেকে বর্ণিত যে, নবী কু -এর সামনে এক ব্যক্তির 
আলোচনা আসল । তখন একজন তার খুব প্রশংসা করলো । নবী কহল বললেন £ আফসোস . 
তোমার প্রতি ! তুমিতো তোমার সাথীর গলা কেটে ফেললে । এ কথাটি তিনি কয়েক বার 
বললেন। (তারপর তিনি বললেন ঃ) যদি তোমাদের কারো প্রশংসা করতেই হয়, তবে সে যেন 
বলে, আমি তার সম্পর্কে এমন, এমন ধারণা করি, যদি তার এরূপ হওয়ার কথা মনে করা হয়। 
তার প্রকৃত হিসাব গ্রহণকারীতো হলেন আল্লাহ্‌, আর আল্লাহ্‌র মুকাবিলায় কেউ কারো পবিত্রতা 
2 


LEB পিঠ ০৬০ 5 ০ 08) দস ওঠ ভি ৬ OU. YEA 
0০0 % AR ২1 ff 2 Uf ১৮০৪ ৪৬ তে ১৮%, 
২৪৮৭. পরিচ্ছেদ £ নিজের অভিজ্ঞতা অনুযায়ী কারো প্রশংসা করা । সা'দ (রা) বলেন, আমি নবী 


হু কে যমীনের উপর বিচরণকারী কারো সম্পর্কে একথা বলতে শুনি নি যে, সে জান্নাতী 
আবদুল্লাহ্‌ ইব্‌ন সালাম (রা) ব্যতীত 


৮১505 ১ ঘি ৮০৮ ৩৬ ১৩০৩০ do প৪এ ০6 এ [হণ 
রর Vv ce Les AE সে 
৩৫1০8759031 &1 59 ও এদিন ০ ৩৯ ঈ dr J, 


৪৩০ বুখারী শরীফ 


[৫৬৩৬] আলী ইবৃন “আবদুল্লাহ্‌ (র)...... ‘আবদুল্লাহ্‌ ইবৃন উমর (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ 
জল ইযার সম্পর্কে কঠোর শাস্তির কথা উল্লেখ করলেন, তখন আবূ বকর (রা) বললেন ঃ ইয়া 
অলুদদাহ আহার মুকগিও একদিক দিয়ে বুলে গড়ে। ভিজি বললেন ভুমি তাদের ভূত 1 

sly dl ৪১৪ SA ১ ৮1) ১০৮১।) 954৩5 &। ০1: Sw dd LU. EAA 


ঠওঙ্জি ৫ 


ভিপি 2০. 1), 534 ০৬5 


- ৯৩৫ fd এ 2524 55 ঞ 4 এ এও ৪725 
২৪৮৮. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্‌র বাণী ঃ নিশ্চয়ই আল্লাহ্‌ ন্যায়বিচার ও সদ্যবহারের নির্দেশ দান 
করেন...... গ্রহণ, পর্যস্ত। এবং আল্লাহ্র বাণীঃ তোমাদের সীমা অতিক্রম করার পরিণতি 
তোমাদেরই উপর বর্তাবে “যার উপর যুলুম করা হয়, নিশ্চয়ই আল্লাহ্‌ তাকে সাহায্য করেন ।” আর 
মুসলিম অথবা কাফিরের কু-কর্ম প্রচার থেকে বিরত থাকা 
dl ৮) ০৫৩ 6 4456 BE Li 0৩৯ ৩০ ৩৩৪০ ৩৫৮ ৬০০০ ৪০৬ [জা 


be 


২০৬৬ ০945 BLS Sl 0 ও ৫ 5৩ ৩ 


সিল লাঠির বার? 


EE UE EE 
০৩ £&& ০ 
AL রিশা দ্যা EL ৪ ০৫ পা 52 8, চা রিকি , 
রে FSET রি HNN 
A এ 


পতিত শর 


১ 5০৫4০ সস 90 ও ৫৮০৪ 

-2৮%2 ৮ ১১) 
[৫৬৩৭] হুমায়দী (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জল এত এত দিন এমন 
অবস্থায় অতিবাহিত করছিলেন যে, তার খেয়াল হতো যেন তিনি তার স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছেন, 
অথচ তিনি মিলিত হননি । আয়েশা (রা) বলেন, এরপর তিনি আমাকে বললেন £ হে আয়েশা! আমি 
যে ব্যাপারে জানতে চেয়েছিলাম, সে বিষয়ে আল্লাহ্‌ আমাক্কে জানিয়ে দিয়েছেন (আমি স্বপ্নে 
দেখলাম) আমার নিকট দুই ব্যক্তি এলো । একজন বসলো আমার পায়ের কাছে এবং আরেক জন 
শিয়রে। পায়ের কাছে বসা ব্যক্তি শিয়রে বসা ব্যক্তিকে জিজ্ঞাসা করল ঃ এ ব্যক্তির অবস্থা কি? সে 


আচার-ব্যবহার ৪৩১ 


বলল $ তাকে যাদু করা হয়েছে। সে আবার জিজ্ঞাসা করল ঃ তাঁকে কে যাদু করেছে? সে বলল ঃ 
লাবীদ্‌ ইব্‌ন আ'সাম। সে. আবার জিজ্ঞাসা করল $ কিসের মধ্যে? সে বললো, নর খেজুর গাছের 
খোসার ভিতরে তার চিরুনীর এক টুক্রা ও আচ্ড়ানো চুল পুরে দিয়ে “যারওয়ান' কূপের মধ্যে একটা 
পাথরের নীচে রেখেছে । এরপর নবী হুট (সেখানে) গিয়ে দেখে বললেন £ এ সেই কৃপ যা আমাকে 
স্বপ্নে দেখানো হয়েছে । সেখানের খেজুর গাছের মাথাগুলো যেন শয়তানের মাথা এবং সে কূপের 
পানি যেন মেহদী নিংড়ানো পানি । এরপর নবী লুক -এর নির্দেশে তা কৃপ থেকে বের করা হলো। 
আয়েশা (রা) বলেন, তখন আমি আরয করলাম । ইয়া রাসূলুল্লাহ! আপনি কেন অর্থাৎ এটি প্রকাশ 
করলেন না? নবী সর বললেন £ আল্লাহ্‌ তো আমাকে শিফা দান করেছেন, আর আমি মানুষের 
নিকট কারো কুকর্ম ছড়ানো পছন্দ করি না। আয়েশা (রা) বলেন ঃ লাবীদ্‌ ইব্‌ন আসাম ছিল 
ইয়াহুদীদের মিত্র বনু যুরায়কের একব্যক্তি। 

০৮191 ১৮৬ 5 03: ভা 483 HSN ৯০ ১৪ আর ও ON YAS 
২৪৮৯. পরিচ্ছেদ ঃ রাত 
বানী £ আমি হিংসুকের হিংসার অনিষ্ট থেকে তোমার আশ্রয় প্রার্থনা করছি । 


23১15857255 535655488৫5 8544555 5 ie [FTE 
3১1১5 33 সস্তা অন 0) Op 059 ৫ 35৬ জুট হও তে 


9০1 &1 SUE VSS pb 95190 সি ১1 
বিশ্র ইব্‌ন মুহাম্মদ (র)....... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী সৰ্ব বলেছেন £ তোমরা ধারণা করা থেকে বিরত থাকো । কারো প্রতি. ধারণা পোষণ করা 
সবচেয়ে বড় মিথ্যা ব্যাপার। তোমরা দোষ অন্বেষণ করো না, গোয়েন্দাগিরী করো না, পরস্পর 
হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না এবং পরস্পর বিরোধে লিপ্ত হয়ো 
রানির হায় বহা ভাং ভা হয গোর! 


J ab SMES fs JG PI ১৮ তত ৪০০০ 9০ ৮৪০০ [দা] 


51555575177 59155587755 53588 তা So 
- 99৫ 3 ০০ ০০৪ ১০৮০ ৮ 
[৫৬৩৯] আবুল ইয়ামান (র)...... আনাস ইবৃন মালিক (রো) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ 
শর বলেছেন £ তোমরা একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না, পরস্পর হিংসা করো না, 
পরস্পর বিরুদ্ধাচরণ করো না। তোমরা সবাই আল্লাহ্র বান্দা ভাই ভাই হয়ে থেকো । কোন 
মুসলমানের জন্য তিন দিনের বেশী তার ভাইকে পরিত্যাগ করে থাকা জায়িয নয় । 


৪৩২ বুখারী শরীফ 


Ia 17351521150 054) তা ৫৫,16৭, 

Vp 

২৪৯০. পরিচ্ছেদ £ মহান আল্লাহ্‌ বাণী £ হে মু'মিনগণ! তোমরা বেশী অনুমান করা থেকে বিরত 
থাকো...... আয়াতের শেষ পর্যন্ত 

72 ৪ (৮৮৮৯ ০৪ ১ 5০১) ৫০৮ ny bn Bs GB [ont | 

STE রানি 


পর পর 


তা আবদুল্লাহ ইৰ্ন ইউসুক (র)...... আবু হুরায়রা রি 
বলেছেন £ তোমরা অনুমান থেকে বেচে থেকো । কারণ অনুমান বড় মিথ্যা ব্যাপার । আর কারো 
দোষ অনুসন্ধান করো না, গোয়েন্দাগিরী করো না, একে অন্যকে ধোকা দিও না, আর পরস্পর 
হিংসা করো না, একে অন্যের প্রতি বিদ্বেষভাব পোষণ করো না. এবং পরস্পর বিরুদ্ধাচরণ করো 
না। বরং সবাই আল্লাহ্‌র বান্দা ভাই ভাই হয়ে থেকো । 


8) ১6 ৩ ৮৫. ALAN 

২৪৯১. পরিচ্ছেদ £ কি ধরনের ধারণা করা যেতে পারে 
55152576755 ৩ [5৭৮] 
US ০৩ US ১ by DUA UN UU LH CB dh UG CG ও ও তে 
BE 0৪ ০৯১ 
[৫৬৪১] সাঈদ ইব্‌ন উফায়র (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী ফুলক 


বলেছেন £ অমুক অমুক ব্যক্তি আমাদের দীন সম্পর্কে কিছু জানে বলে আমি ধারণা করি না। রাবী 
বাহিত দাউুনািনিনানিয ছিল 


LEG ৫033 ৩৮ HD এ 0০৯ CG i ৩৫ এও bo AY tn এপ [one 


- 4 LS AS OU 989 ৫১৬ ৩৮ ও 


[৫৬৪২] ইয়াহ্‌ইয়া ইবৃন বুকায়র (র)থেকে বর্ণিত। তিনি বলেন, লায়স্‌ আমাদের কাছে উক্ত হাদীস 
বর্ণনা করেন। (এতে রয়েছে £) আয়েশা (রা) ব'লেন, একদিন নবী জল্রত্র আমার নিকট এসে 


আচার-ব্যবহার ৪৩৩ 


বললেন £ হে আয়েশা! অমুক অমুক ব্যক্তি আমাদের দীন, যার উপর আমরা রয়েছি, সে সম্পর্কে 
কিছু জানে বলে আমি ধারণা করি না। 


এ ৬৫ ০০০ ১৫০ 5০৫৭ 
২৪৯২. বা 78 


Vl 2 ৪ ন 


EE OE NO 


4 
৩4 ৫08. 18:25 


DLT SU Wy US, US ২৮১৩ Clos OW ৫4 of ১৩১ ছেল - 

BE EG চে 2 
[৫৬৪৩] আবদুল আযীয ইবৃন আবদুল্লাহ্‌ (র)...... আবু হুরায়রা হাজি 
আমি রাসূলুল্লাহ্‌ লু কে বলতে শুনেছি যে, আমার সকল উম্মত মাফ পাবে, তবে প্রকাশকারী 
ব্যতীত। আর নিশ্চয় এ বড়ই ধৃষ্টতা যে, কোন ব্যক্তি রাতে অপরাধ করল যা আল্লাহ্‌ গোপন 
রাখলেন। কিন্তু সে ভোর হলে বলে বেড়াতে লাগল, হে অমুক! আমি আজ রাতে এমন এমন কর্ম 
করেছি। অথচ সে এমন অবস্থায় রাত অতিবাহিত করল যে, আল্লাহ্‌ তার কর্ম গোপন রেখেছিলেন, 
আর সে ভোরে উঠে তার উপর আল্লাহ্‌র পর্দা খুলে ফেলল। 


পা . পাকি ও পা ক পল প্‌ পা পরি পতি, পে ০ 
0) ০০ ১৬১ ০0০৮৮ ০: 07০ Lf DEG 52 895 ‘Hf CES ৮০০ ৬৪৮ [ox] 
পি তত 2 প্রা ও ভিত যায He প৬৬. EE STH ees ভি জি পা & 
CS ৬ 45 ০৮ 5১11975৩০১৯) ৬১ ০১৪ HB এ) ০) Ca LS ৩ 
PAD A ed সন নি টা ১৪০০ 8: ESR ০৫ টি ঞ&; ০ 5 চা ৩০ ৪০ 
৮ ০১০১ MUS MUS Clos ০১5৪5 (৮৮ 0১5০ ৫1১55 US leas ০৯5১ ads AS 


CS LA ৪6 Gan ও ৩৩০ ০৮০ 2 080০2 
[৫৬৪৪] মুসাদ্দাদ (র)...... -সাফ্ওয়ান ইব্‌ন মুহ্রিয (র) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি ইব্‌ন উমর 
(রা)কে জিজ্ঞেস করল £ আপনি “নাজওয়া' কিয়ামতের দিন আল্লাহ্‌ ও তার মুমিন বান্দার মধ্যে 
গোপন আলোচনা) সম্পর্কে রাসূলুল্লাহ্‌ হর্ঃ$ কে কি বলতে শুনেছেন? বললেন, তিনি বলেছেন ঃ 
তোমাদের এক ব্যক্তি তার রবের এমন নিকটবর্তী হবে যে, তিনি তার উপর তার নিজস্ব পর্দা ঢেলে 
দিয়ে দু'বার জিজ্ঞাসা করবেন ঃ তুমি অমুক অমুক কাজ করেছিলে? সে বলবে ঃ হা । আবার তিনি 
জিজ্ঞাসা করবেন $ তুমি এমন এমন কাজ করেছিলে? সে বলবে $ হা । এভাবে তিনি তার স্বীকরোক্তি 
নিবেন। এরপর বলবেন ঃ আমি দুনিয়াতে তোমার এগুলো ঢেকে রেখেছিলাম । আজ আমি তোমার 
এসব গুনাহ মাফ করে দিচ্ছি। 
৫৫- 


৪৩৪ . E এ ্ _ বুখারী শরীফ 


২৪৯৩. পরিচ্ছেদ £ অহংকার । মুজাহিদ রে) বলেন, (আল্লাহ্‌র বাণী) 4 অর্থাৎ তার ঘাড়। 3১ 
“4০ অর্থাৎ নিজে নিজে মনে অহ্মিকা পোষণকারী র 
এ ০৪০৩ ০৮ পো ৬ 0 এ ভিত ০৩০ Ul পভ ০১০০০ ৪০ [5] 
০4 বন এ যি ০৬ AP ৮৯) 
er eR BE Be SAN Ds 
JH et bg আখ ৯ U0 pt Gi A 395 429৮0 ১০০ ৫০০ Eis 
- ০৬ ৬৮ % BLES Hd ০১০০ x SU 22০) 
[৫৬৪৫] মুহাম্মদ ইব্‌ন কাসীর (র)...... হারিসা ইব্‌ন ওহাব খুযায়ী (রা) থেকে বর্ণিত নবী 
কর বলেছেন £ আমি কি তোমাদের জান্নাতীদের সম্পর্কে অবহিত করবো না? (তারা হলেন) ঃ এ 
সকল লোক যারা অসহায় এবং যাদের হীন মনে করা হয়। তারা যদি আল্লাহ্‌র নামে কসম খেয়ে 
বসে, তা'হলে তা তিনি নিশ্চয়ই পূরা করে দেন। আমি কি তোমাদের জাহান্নামীদের সম্পর্কে 
অবহিত করবো না? তারা হলো ঃ রূঢ় স্বভাব, কঠিন হৃদয় ও দাম্ভিক । মুহাম্মদ ইব্ন ঈসা (র) সূত্রে 
আনাস্‌ ইব্ন . মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, মদীনাবাসীদের কোন এক দাসীও 
রাসূলুল্লাহ জু ০ এর হাত ধরে যেখানে ইচ্ছা নিয়ে যেত । আর তিনিও তার সাথে চলে যেতেন 


১৫ 9% of সে 0192 dod THA 45204) cgi oN vat 
২৪৯৪. পরিচ্ছেদ £ সম্পর্ক ত্যাগ এবং এ সম্পর্কে রাসূলুল্লাহ হত -এর বাণী ঃ কোন ব্যক্তির জন্য 
তার ভাইয়ের সাথে তিনদিনের অধিক. কথাবার্তা পরিত্যাগ করা বৈধ নহে 


SAMY I পি ০৩ ৪৯2৮ CS এ; ৩৩৫ 8৫৬ [হে] 
2৬ 95865 2৫ ৩ [6248850০১7৩ 2 8 SEL 
2০১৮৯ Sage gs BE Dl ST 53582 
LNG NTH ON পদ ৬ 99 ০ 15105 03 24505 
১০153643933 3 igh ৯ Cie দল Ett 
৮১১০4 ৯০৮ ০৮ lr ns LYS 0৬ ৩০ 5৪3৭৫ ol 


2208 


SET ECE BELLE ৩০১০৭ ০7 


আচার-ব্যবহার ্‌ | ৪৩৫ 


১205 5৮ ১৮০০ ১5380 সি ES ও ১9 ৪ 25 ৬০ 
tp ৮৩৭ 2870 MLS ৬1552 ৭ BG ০ 9৫০1 এ « * ৮৪১০৪ 
800 ০ এস) ৮৫141555৮46 ৫6109 510: LG CG 


Se 386) SS ৬১৫ ৮ LE GEG mnt 9) ৮ Ps ls Cl 

১ ৪৮০৬ 2 দি 348 EEL ভে 5 41 এ ০৮০ 2 
৬:66 503 592 5445৮8৩০0৯৭ VAD DA 
১ 3০০০২41১০০৬ পর 95 জিও রনি ০৬৮ ody চর এ ৬৫ এও 

1১ ৮36 59 হ) ১ ৩১১ 90৪ ভি CB, 2 lS এল তে 3 
-৩১৩৮ ০৮১৩৪ ৪৮ ও UD 

আবুল ইয়ামান (র)...... আওফ্‌ ইব্‌ন মালিক ইব্‌ন তুফায়ল (রা) আয়েশা (রা)-এর 
 বৈপিত্রেয় ভ্রাতুশ্পুত্র থেকে বর্ণিত । আয়েশা (রা) কে অবহিত করা হলো যে, তার কোন বিক্রীর 
কিংবা দান করার ব্যাপারে “আবদুল্লাহ্‌ ইব্‌ন যুবায়র বলেছেন £ আল্লাহ্‌র কসম! আয়েশা (রা) 
অবশ্যই বিরত থাকবেন, নতুবা আমি নিশ্চয়ই তার উপর নিষেধাজ্ঞা জারি করবো । তিনি জিজ্ঞাসা 
করলেন £" সত্যিই কি তিনি এ কথা বলেছেন? তারা বললেন £ হা । তখন আয়েশা রো) বললেন ঃ 
আল্লাহ্‌র কসম! আমি আমার উপর মানত (শপথ) করে নিলাম যে, আমি ইব্‌ন যুবায়রের সাথে 
আর কখনও কথা বলবো না। যখন এ বর্জনকাল দীর্ঘ হলো, তখন ইব্ন যুবায়র (রা) আয়েশা 
(রা)-এর নিকট সুপারিশ পাঠালেন । তখন তিনি বললেন ঃ না, আল্লাহ্‌র কসম! এব্যাপারে আমি 

কখনো কোন সুপারিশ গ্রহণ করব না। আর আমার মানতও ভঙ্গ করব না। এভাবে যখন ব্যাপারটা 
ইব্‌ন যুবায়র (রা)-এর জন্য দীর্ঘ হতে লাগলো, তখন তিনি যহুরা গোত্রের দু'ব্যক্তি মিস্ওয়ার ইব্‌ন 
মাখ্রামা ও আবদুর রহমান ইব্‌ন আস্ওয়াদ ইব্‌ন আবৃদ ইয়াগুসের সাথে আলোচনা করলেন । 
তিনি তাদের দু'জনকে বললেন £ আমি তোমাদের আল্লাহ্‌র কসম দিয়ে বলছি যে, তোমরা দু'জন 
(যে প্রকারে হোক) আমাকে আয়েশা (রা)-এর কাছে নিয়ে যাও ৷ কারণ আমার সাথে তার বিচ্ছিন্ন 

থাকার মানত জায়িয নয়। তখন মিস্ওয়ার (রা) ও আবদুর (রা) উভয়ে চাদর দিয়ে ইব্‌ন 
যুবায়রকে জড়িয়ে নিয়ে এলেন এবং উভয়ে আয়েশা (রা)-এর কাছে অনুমতি চেয়ে বললেন ঃ 
আস্সালামু আলাইকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু' আমরা কি. ভেতরে আসতে পারি? 
আয়েশ। (রা) বললেন £ঃ আপনারা ভেতরে আসুন । তারা বললেন $ আমরা সবাই ? তিনি বললেন ঃ 
হা, তোমরা সবাই প্রবেশ কর। তিনি জানতেন না যে এদের সঙ্গে ইবৃন যুবায়র রয়েছেন । তাই 
যখন তারা ভেতরে প্রবেশ করলেন, তখন ইবৃন যুবায়র পর্দার ভেতর ঢুকে গেলেন এবং আয়েশা 


৪৩৬ বুখারী শরীফ 


(রা)-কে জড়িয়ে ধরে, তাকে আল্লাহ্‌র কসম দিতে লাগলেন এবং কাদতে আরম্ভ করলেন । তখন 
মিস্ওয়ার (রা) ও আবদুর রহমান (রা)-ও তাকে আল্লাহ্র কসম দিতে আরম্ভ করলেন । তখন 
আয়েশা (রা) ইব্‌ন যুবায়ের (রা)-এর সাথে কথা বলেন এবং তার ওযর কবুল করে নেন । আর 
তারা বলতে লাগলেন $ আপনি তো নিশ্চয়ই জানেন যে, নবী পুল সম্পর্ক বর্জন করতে নিষেধ 
করেছেন এবং বলেছেন $ কোন মুসলমানের জন্য তার ভাইয়ের সাথে তিন দিনের অধিক সম্পর্ক 
ছিন্ন রাখা হারাম । যখন তারা আয়েশা (রা)-কে বেশী বেশী বুঝাতে ও চাপ দিতে লাগলেন, তখন 
তিনিও তাদের বুঝাতে ও কাদতে লাগলেন এবং বললেন ঃ আমি “মানত' করে ফেলেছি । আর 
মানত তো শক্ত ব্যাপার । কিন্তু তারা একাধারে চাপ দিতেই থাকলেন, অবশেষে তিনি ইব্‌ন যুবায়র 
(রা)-এর সাথে কথা বলে ফেললেন এবং তার নয্রের জন্য (কোফ্ফারা স্বরূপ) চল্লিশ জন গোলাম 
আযাদ করে দিলেন। এর পরে, যখনই তিনি তার মানতের স্মরণ করতেন তখন তিনি এত বেশী 
কাদতেন যে, তার চোখের পানিতে তার ওড়না ভিজে যেত ৷ 


৪৮ ৮-15158565 55551521857 CETED 
Vo be TSE STALLS SEEN 14০25 ২ UGH 31 0৮৮১ 

৪0673451785 2558 
আবদুল্লাহ ইব্‌ন ইউসুফ (র)...... আনাস্‌ ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ 
্ল্্ধ বলেছেন £ তোমরা পরস্পর বিদ্বেষ ভাবাপন্ন হয়ো না, হিংসা করো না এবং একে অপর থেকে 


বিচ্ছিন্ন থেকো না। আর তোমরা সবাই আল্লাহর বান্দা ও পরস্পর ভাই-ভাই হয়ে থেকো । কোন 
মুসলমানের জন্য জায়েয নয় যে, সে তার ভাই থেকে তিন দিনের বেশী সম্পর্ক ছিন্ন করে থাকবে । 
ভে) 43৩1 lek LF ol তত ৮৪ 5৫০ ৪৮০০০ ৩ ঝা এ ৩০০ [oxen] 
০১3৪০৮১৫৩9৮ কি 3৬6 81 SES 

Eh bf ৪0০৮ 3 ৬৬ ০৮৪০ ৬৬০৮৪ GY 


[৫৬৪৮] আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ রে)...... আবূ আইউব আনসারী (রো) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ 
সু্্ন বলেছেন £ কোন ব্যক্তির জন্য হালাল নয় যে, সে তার ভাই-এর সাথে তিন দিনের বেশী 
এমনভাবে সম্পর্ক ছিন্ন রাখবে যে, দু'জনে সাক্ষাৎ হলেও একজন এদিকে আর অপর জন সে দিকে 
মুখ ফিরিয়ে নেবে । তাদের মধ্যে যে সর্বপ্রথম সালামের সূচনা করবে, সেই উত্তম ব্যক্তি। 
48৮21 ০০ এ তে CS 533 ৬০০ 28 আদ on SLU ৮৮6৭০ 
58552 NEE HES ETE 
US Imes 5৮53 NS i Hl ৬১ 


আচার-ব্যবহার ৪৩৭ 


২৪৯৫. পরিচ্ছেদ ঃ যে আল্লাহ্‌র নাফরমানী করে তার সাথে সম্পর্ক ছিন্ন করা জায়েয ৷ কা'ব ইব্‌ন 
মালিক রো) যখন (তাবৃক যুদ্ধের সময়) নবী হলত এর পেছনে থেকে গিয়েছিলেন, তখনকার কথা 
উল্লেখ করে বলেন যে, নবী ক্র মুসলমানদের আমাদের সাথে কথাবার্তা বলা নিষেধ করে 
দিয়েছিলেন । তিনি পঞ্চাশ দিনের কথাও উল্লেখ করেন 


GE | ৮) ৩ ০6 SG 2১০ ১৫ Oe: 1০250০৮95৮৮ Gi [জে] 
UB OA Sy Cl ES ০০৬০০১১4০০৪ ০০৪ 88 31 ০4১ 0৩ ৩১ 


৯৪১৮০ ot Sy AS ০৪ ৪০০৮৪ ০৯৩৩৯ ৯১০ 

SRE ঘা সে ০ জি ৮৯101 ভি 
[৫৬৪৯] মুহাম্মদ (র)...... আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন (একদিন) রাসূলুল্লাহ্‌ 
সে বললেন ৪ আমি তোমার রাগ ও খুশী উভয়টাই বুঝতে পারি । আয়েশা (রা) বলেন, আমি 
জিজ্ঞাসা করলাম £ আপনি তা কি ভাবে বুঝে নেন, ইয়া রাসূলাল্লাহ্‌? তিনি বললেন £ যখন তুমি 
খুশী থাক, তখন তুমি বলো ঃ হা, মুহাম্মদের রবের কসম! আর যখন তুমি রাগান্বিত হও, তখন 
তুমি বলে থাক ঃ না, ইব্রাহীমের রবের কসম! আয়েশা (রা) বললেন, আমি বললাম, হা। 
আমিতো শুধু আপনার নামটি বর্জন করি। 


৫০24৮181615 D5 a OU Yea 
২৪৯৬. পরিচ্ছেদ £ আপন লোকের সাথে প্রতি দিনই সাক্ষাৎ করবে অথবা সকালে ও বিকেলে 

ক 00 03 ০০ kis এ 0৩5 725 ৮51০০ Uf % ৩2 [৩৭৪] 
১০৫০ ১১১৫ ভর্গ এপ 53 8850১) ০১০৩ ১5 ৫ ১5১৮৮ ab 


LE ৫1৫ পণ 


রা 
৮০ 2০5৯ I Uh ০৩ JG 5০ SG ১ পল জে ০৮ 
55355555555 855216 GE 
[৫৬৫০] ইব্রাহীম ইব্‌ন মূসা ও লায়স (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমার 
বুঝ হওয়ার পর থেকেই আমি আমার বাবা-মাকে ইসলামের অন্তর্ভুক্তই পেয়েছি । আমাদের উপর 
এমন কোন দিন অতিবাহিত হতো না, যে দিনের উভয় প্রান্তে সকালে ও বিকেলে 


রাসূলুল্লাহ্‌ লট আমাদের নিকট আসতেন না। একদা ঠিক দুপুর বেলায় আমরা আবু বকর (রা)-এর 
কক্ষে বসা ছিলাম। একজন বলে উঠলেন £ এই যে রাসূলুল্লাহ্‌ ক্র ! তিনি এমন সময় এসেছেন, 


৪৩৮ ৃ বুখারী শরীফ 


যে সময় তিনি আমাদের এখানে আসেন না। আবূ বকর রো) বললেন ঃ তাকে কোন গুরত্বপূর্ণ 
বিষয়ই এ মুহূর্তে নিয়ে এসেছে। নবী লুল বললেন £ আমাকে মক্কা থেকে বের হয়ে যাওয়ার 
অনুমতি দেওয়া হয়েছে। 

১৬519 9১০০০ এ 55000 ৮ ০ UG 95 09 DUN তত, ৭ হও 
২৪৯৭. পরিচ্ছেদ ঃ দেখা-সাক্ষাৎ এবং কোন লোকদের সাথে দেখা করতে গিয়ে, তাদের সেখানে 
খাবার গ্রহণ করা । সালমান (রো) নবী ল্্র -এর যামানায় আবু দারদা (রা)-এর সাথে দেখা করতে 
যান এবং সেখানে খাবার গ্রহণ করেন 


৩৬৩ ৬০ fe Ee “৪ £30 পেশ পা এজ 2 কল এ I 

sire A "ee “8 “ ৪০৮৩ EE টি ০ রা ০১৫ পা ৬ ec 
এন 8৮112 পৃ... রি IE 4 871 পল, পেল পভ লতার MRA SAN CE ES 

০১ 94406 Las bla ৪6 4০০৮১ সত ৩৬ 286৮০ ৩0১৬৬ 


3 
মুহাম্মদ ইব্নে সালাম (র)...... আনাস্‌ ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত যে, একবার 
নবী লু এক আনসার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গেলেন, এরপর তিনি তাদের সেখানে 
খাবার খেলেন। এরপর যখন তিনি বেরিয়ে আসার ইচ্ছা করলেন, তখন ঘরের মধ্যে এক 
জায়গায় (সালাতের জন্য) বিছানা করতে নির্দেশ দিলেন । তখন তার জন্য পানি ছিটিয়ে একখানা 
চাটাই বিছিয়ে দেয়া হলো। তারপর তিনি এর উপর সালাত আদায় করলেন এবং তাদের জন্য 
দু'আ করলেন। 


১০৪2) 0256 25 ৮০৭ £৭/ 
২৪৯৮. পরিচ্ছেদ ঃ প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা 


প 
2 evcece 1 EAN 24555 


Iz. ig EEE #1 হেত এন 2 20, 4৬৫ ৫55 


৪০56 


৮.৮ ce? প ERO 488 ৫ তত উ ৮1588 se E 
—>) cdl ৩৫ ১৬ ত BL Gm MA on পলি dE ৩৩ Sl 
, ঠ ০ পা লি A) ৪ রঃ ৪8 পল লি এ [4 ৪৮7 রা পভ se 22 5৪ 
H dp Sb 5 ০৩ ০৪ > ০৯০ SE ৮৯6 SUI MUSE আট JU 
LAS Al Uf IGS CLE V5 BY AN BY dG oi FMT UI 


i 225 EE FS এ EATERIES ১ ARE ও নত বাত 
৬ ৬৩ 2০4 22) ০ 3% alee ৩০০৩১ SS dN 


আচার-ব্যবহার ৪৩৯ 


০০৩৪ ৩৪০138৩6০৩৮ ৯৩৪৬০ oi BIG Ri 


ৃ ১০১০ ০০০০ 9০8) ০৫ ০৮ DOG YU 
[ভা আবদুল্লাহ্‌ ইবন মুহাম্মদ রে)...... ইয়াহইয়া ইব্‌ন আবূ ইসহাক (রো) থেকে বর্ণিত যে, 
সালিম ইব্‌ন আবদুল্লাহ্‌ রে) আমাকে জিজ্ঞাসা করলেন ঃ ‘ইস্তাবরাক কী'? আমি বললাম, তা মোটা 
ও সুন্দর রেশমী বস্ত্র। তিনি বললেন ঃ আমি আবদুল্লাহ্‌ ইবৃন উমরকে বলতে শুনেছি যে, উমর 
(রা) এক ব্যক্তির গায়ে একজোড়া মোটা রেশমী বস্ত্র দেখলেন। তখন তিনি সেটা নিয়ে 
নবী লক -এর খেদমতে এসে বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌। আপনি এটি কিনে নিন। যখন আপনার 
নিকট কোন প্রতিনিধি দল আসবে, (তাদের সঙ্গে সাক্ষাতের জন্য) তখন আপনি এটি পরবেন। 
তিনি বললেন £ রেশমী বস্ত্র একমাত্র এ ব্যক্তিই পরবে, যার (আখিরাতে) কোন হিস্সা নেই। 
এরপর বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর নবী ঈল্র্জ উমর (রা)-এর নিকট এরূপ একজোড়া 
কাপড় পাঠালেন। তখন তিনি সেটি নিয়ে নবী গল্প -এর খিদমতে এসে বললেন £ আপনি এটা 
আমার নিকট পাঠালেন, অথচ নিজেই এ জাতীয় বস্ত্র সম্পর্কে যা বলার তা বলেছিলেন। তিনি 
বললেন £ আমি তো এটা একমাত্র এ জন্যে তোমার নিকট পাঠিয়েছি, যেন তুমি এর বিনিময়ে 
কোন মাল সংগ্রহ করতে পার। এ হাদীসের প্রেক্ষিতে ইব্‌ন উমর (রা) কারুকার্য খচিত কাপড় 
রিড হতো 


৬] ডল eer 


টিন ds ৩৭ ৩০৪ 3৮0০০৪55081 ০94 

৬৮১ 
২৪৯৭. পরিচ্ছেদ ঃ ভ্রাতৃত্বের ও প্রতিশ্রুতির বন্ধন স্থাপন । আবূ জুহায়ফা (রা) বলেন, 
নবী লুল সালমান ও আবু দারদা (রা)-এর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করেন । আবদুর রহমান 
ইব্‌ন আওফ্‌ (রা) বলেন £ আমরা মদীনায় এলে নবী সল্প আমার ও সাদ ইব্‌ন রাবীংএর মধ্যে 
ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে দেন 


০১৯০ ৬৪০৮ এ UG (০০ 2৩ ০৮ জে ৮১০5 ৩৬ [গা] 


- J 3% ৫ ০৩ ০৮ ০ Ae HE SL 
[৫৬৫৩] মুসাদ্দাদ রে)...... আনাস্‌ রো) থেকে বর্ণিত। আবদুর রহমান ইব্‌ন আওফ (রা) 
আমাদের নিকট এলে নবী ঈল্র তার ও সা'দ ইব্‌ন রাবী-এর মধ্যে ভ্রাতৃত্বের সম্পর্ক স্থাপন করে 


দেন। তারপর নবী সরু তার বিয়ের পর তাকে বললেন ঃ ঃ তুমি ‘ওয়ালিমা’ করো, অন্ততঃ একটি 
বক্রী দিয়ে হলেও। 


৪৪০ বুখারী শরীফ 


৬52 


০ Eb ০৩৫৮৬ ৩৬ USS ০০৯০] 5 7 ১৩০ ৮৪০৬ [ono 
FD ও Rh Gl এ এ পট ও GS JG % লে ৬ এ এ ০ 

- 52 ০৩০৪) 
[৫৬৫৪] মুহাম্মদ ইব্‌ন সাব্বাহ (র)...... আসিম রে) থেকে বর্ণিত যে, আমি আনাস ইবন মালিক 
(রা) কে জিজ্ঞাসা করলাম ৷ আপনি জানেন কি নবী হল বলেছেন £ ইসলামে প্রতিশ্রুতির সম্পর্ক 


নেই? তিনি বললেন ঃ নবী সুর তো আমার ঘরে বসেই কুরায়শ আর আনসারদের মধ্যে পরস্পর 
মুহা 


i) ৬ 9৮ 47 151 ৬৬ 2৮৬ Lb, sla ৮4 দু, ৫০১, 
Ey এস ph dr of: LE ঝা ৮৮১ ৬ ও ০৬) ০ ০৬ 
২৫০০. পরিচ্ছেদ £ মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে । ফাতেমা (রা) বলেন, একবার নবী পল আমাকে 


গোপনে একটি কথা বললেন, আমি হেসে ফেললাম ৷ ইব্‌ন আব্বাস (রা) বলেন ঃ নিশ্চয়ই আল্লাহ্‌ 
হাসানো ও কাদানোর একমাত্র মালিক. 


5536 ০৪ GAD Ln sf এ ৩০০৮৮ ৬ OU is [0500] 
51655855555 7722 


95214285152 ৮1755 


্ ৪০ ৪2 85৮৬7 ৮ LCE ৫৬182 ০১54 
8৭৮০ 5 25582 Ah ০৯৮৮ LE oi ৩৮১১৪ ০৬০৮ ০৯১ ১1 


4:18 পা ৬ ১১ এরি কৈ লে যর যত ৪১0 


তি রী এত এ এ ১৫৬ 385 15572145158 
টুনি গগন পাতে 

৯১৩ 53443 LLIN EY ৪) ৩] (9০ wf ০0249 
হিব্বান ইব্‌ন মুসা (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত যে, রিফাআ' রাহী নাট 
স্ত্রীকে তালাক দেন এবং অকাট্য তালাক দেন। এরপর আবদুর রহমান ইব্‌ন যুবায়র তাকে বিয়ে 
করেন। পরে তিনি নবী লুল -এর কাছে এসে বলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! তিনি রিফাআ'র কাছে 


ছিলেন এবং রিফাআ' তাকে শেষ তিন তালাক দিয়ে দেন এবং তাকে আবুদর রহমান ইব্‌ন যুবায়র 
বিয়ে করেন। আল্লাহ্‌র কসম, ইয়া রাসূলাল্লাহ্‌! এর কাছে তো শুধু এ কাপড়ের মত রয়েছে । (একথা 


আচার-ব্যবহার ৪৪১ 


বলে) তিনি তার ওড়নার আঁচল ধরে উঠালেন। রাবী বলেন ঃ তখন আবু বকর (রা) নবী সর -এর 
নিকট বসা ছিলেন এবং সাঈদ ইবন আ'সও ভেতরে প্রবেশ করার অনুমতি লাভের অপেক্ষায় হজরার 
দরজার কাছে বসা ছিলেন। তখন.সা*দ (রা) আবু বক্র (রা)কে উচ্চস্বরে ডেকে বললেন £ হে আবু 
বক্র আপনি এই মহিলাকে কেন ধমক দিচ্ছেন না, যে রাসূলুল্লাহ্‌ লুক -এর সামনে (প্রকাশ্যে) 
এসব কথাবার্তা বলছে। তখন রাসূলুল্লাহ হুল কেবল মুচকি হাসছিলেন। তারপর 
রাসূলুল্লাহ্‌ সই বললেন £ সম্ভবতঃ তুমি আবার রিফাআ' (রা)-এর নিকট ফিরে যেতে চাও । তা হবে 
না। যতক্ষণ না তুমি তার এবং সে তোমার মিলন স্বাদ গ্রহণ করবে । 


৪০ Bn প দু: 78 প 8৫ বির গত ০৭০৭ 
AE ১১৫৭ IG af LE সদ ১:০৯ ০৪ ক ০৫ 3 ১ ০৯০ এ চা ৯৯৭ ০) 
১৫৪ তাত oe 26৬ ০ 
TE uy ও ১৮ 085 2৬5 BE ও ১০ Sb LE Ss ৩ ৮ 
) ০৬৬ 9 2 ৩১০, উনের ৩১১৮ ৩৯৫৭ 0৪ 5 2০ ৬০ 257 2৩ 
০ ৩৩৭9 ০ 6 | 0১৮০ এ ৬৬ ক এপ IG ০৬ Hd 


এ এ ৯ ভিউ সস ১৪ Ce ৩৪০ এ ক SF ৪০১৬৫ 
2 এ। 979 0৮ ls জি (৫80১0 0৬ ৮৫6 ০12 : 1 4+১ 
৩০3 ০০৩৭ 2 ৪ SLB %। 057০ 03 ৯ | 17) be bl, ৮548 58 

৯৪ ০৪ ৬৪ 1৬৪ ৬৫০ SEE এ ৩ ৮৩ ভি 
[৫৬৫৬] ইসমাঈল (র) সা'দ ইব্‌ন আবু ওক্কাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন উমর ইব্‌ন 
খাত্তাব (রা) রাসূলুল্লাহ্‌ লুপ -এর নিকট (প্রবেশের) অনুমতি চাইলেন । তখন তার নিকট কুরাইশের 
কয়েকজন মহিলা প্রশ্নাদি করছিলেন এবং তাদের আওয়ায তার আওয়াযের উপর চড়া ছিল। যখন 
উমর (রা) অনুমতি চাইলেন। তখন তারা তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলেন । নবী সু তাকে 
অনুমতি দেওয়ার পর যখন তিনি ভিতরে প্রবেশ করলেন, তখন নবী সুর হাসছিলেন । উমর (রা) 
বললেন ঃ আল্লাহ্‌ আপনাকে হাসি মুখে রাখুন; ইয়া রাসূলাল্লাহ! তখনই নবী প্র বললেন £ আমার 
নিকট যে সব মহিলা ছিলেন, তাদের প্রতি আমি আশ্র্যান্থিত যে, তাঁরা তোমার আওয়ায শোনা 
মাত্রই তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলেন। উমর (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! এদের ভয় 
করার জন্য আপনিই অধিক যোগ্য ছিলেন। এরপর তিনি মহিলাদেরকে লক্ষ্য করে বললেন ঃ হে 
নিজের জানের দুশমনরা! তোমরা কি আমাকে ভয় কর, আর রাসূলুল্লাহ্‌ হলঃ কে ভয় কর না? তারা 
জবাব দিলেন $ আপনি রাসূলুল্লাহ্‌ কল থেকে অনেৰু বেশী কঠিন ও কঠোর ব্যক্তি । রাসূলুল্লাহ্‌ 


৫৬- 


88২ | বুখারী শরীফ 


সে বললেন $ হে ইব্‌ন খাত্তাব! শোনো! সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন; যখনই ' 
শয়তান পথ চলতে তোমার সম্মুখীন হয়, তখনই সে তোমার পথ ছেড়ে অন্য পথ ধরে। 


Load সি, ০৮৩৩ ৬ ১০৫৮৪ OU ৫১ ৪৪০৩ ২25 GS [ROY 
১৫৭ 005 &। 25 2৬ 3৮ ৫ ৩৪ ১৬৭৬ % dl Jy 0৬ ০403 
JE ৫০1১4৯৬ ক্র DIB ds ES % BJ ৬ 
2 এ। চা? J Ee ~~ তি EEL JEG MEGS 100 J 
5 পে 0৩ 88 BIL ৩৯০৪৪ IG 582৩ 9105 299 এ 

- পা পর 3৫০ ও ভে 


কুতায়বা ইব্‌ন সাঈদ রে) আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন 
রাসূলুল্লাহ্‌ সবর তায়েফে অবরোধ করে) ছিলেন, তখন একদিন তিনি বললেন ঃ ইন্শাআল্লাহ্‌ 
আগামী কাল আমরা ফিরে যাব । নবী ফ্লু -এর কয়েকজন সাহাবী বললেন ঃ আমরা তায়েফ জয় 
না করা পর্যন্ত স্থান ত্যাগ করব না। তখন নবী শুর বললেন £ তবে ভোর হলেই তোমরা যুদ্ধে নেমে 
পড়বে । রাবী বলেন ঃ তারা ভোর থেকেই তাদের সাথে ভীষণ লড়াই আরম্ভ করলেন । এতে তাদের 
মধ্যে বহুলোক . যখমী হয়ে পড়লেন। তখন রাসূলুল্লাহ্‌ রে বললেন £ ইন্শাআল্লাহ্‌ আমরা 
আগামীকাল ফিরে চলে যাবো এবং তারা সবাই নীরব রইলেন । আর রাসূলুল্লাহ্‌ ঈল্ হেসে দিলেন । 


MAS এ ০৫ ৮৮০৯ ৪ ক US nlf ৫০ ০০৮ এপ [৬ 
IG an 3 Af এ ১ CAL IG Ha ০৯০ IG doo) THR 
00 200 205 0458 5 ll JG এ ৩০৮ sb ify Jb 0৫5 
% 2 ০০০০ ০81০5 ০৯ UY ০5 Aly 22 Bl Sl UU ক ৩৫ 
- 3! PEt JG o- oily Vl 
[৫৬৫৮] মূসা (র)...... ESR Gn, এক ব্যক্তি নবী দুল -এ 
নিকট ৬৮1 165 
ফেলেছি। তিনি বললেনঃ তুমি একটি গোলাম আযাদ করে দাও । সে বললো ঃ আমার গোলাম নেই। 


তিনি বললেন ঃ তাহলে একধারে দু'মাস সিয়াম পালন কর। সে বলল £ এতেও আমি সক্ষম নই । 
নবী লজ বললেন ৪ তবে ষাটজন মিস্কীনকে খাবার দাও । সে বলল ঃ তারও আমার সামর্থ নেই। 


আচার-ব্যবহার | 88৩ 


তখন এক কুঁড়ি খেজুর এল । নবী সর্প বললেন £ প্রশ্নকারী ব্যক্তিটি কোথায়? এইটি নিয়ে সাদাকা 
করে দাও। লোকটা বলল: £ আমার চেয়েও বেশী অভাব্গৃস্থ আর কে ? আল্লাহ্‌র কসম! মদীনার 
উভয় প্রান্তের মধ্যবর্তী স্থলে এমন কোন পরিবার নেই, যে আমাদের চেয়ে বেশী অভাবত্রস্থ । তখন 
নবী ঈল্রক্ এমনভাবে হেসে দিলেন যে, তার চোয়ালের দাতগুলো প্রকাশ পেল এবং তিনি বললেন ঃ 
টনি 


4০ 


হন SESE Nowy নিন 
৩৮ ৮ Lio ও hs 2 ডি, রি 1১5 রি stil 147১ iu 


পা নে 


পল ০৪৫৬6 ৪ ৬0৮০৫০৪০৪৯০ 

| ৪৬4 এ ০4 ৮25 21 CAG BU si 
আবদুল. আযীয ইবৃন আবদুল্লাহ (র)...... আনাস ইবন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি 
বলেন $ একবার আমি রাসূলুল্লাহ্‌ হল -এর সঙ্গে হেটে চলছিলাম । তখন তার গায়ে একখানা গাঢ় 
পাড়যুক্ত নাজরানী চাদর ছিল। এক বেদুঈন তাকে পেয়ে চাদরখানা ধরে ভীষণ জোরে টান দিল। 
আমি নবী হুল -এর কাধের উপর তাকিয়ে দেখলাম যে, জোরে চাদরখানা টানার ফলে তার কাধে 
চাদরের পাড়ের দাগ বসে গেছে।.তারপর বেদুঈনটি বললো ঃ হে মুহাম্মদ! তোমার কাছে আল্লাহ্‌র 
দেওয়া যে সম্পদ আছে, তা থেকে আমাকে দেওয়ার নির্দেশ দাও । তখন নবী লুল তার দিকে 
ফিরে হেসে দিলেন এবং তাকে কিছু দান করার নির্দেশ দিলেন। 


রা 


৩৮ ০৪ চা ৮০০৪ 


[৫৬৬০] ইব্‌ন নুমায়র (র)..... জারীর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমি ইসলাম গ্রহণ করার 
পর থেকে নবী ক্ল আমাকে তার কাছে যেতে বাধা দেন নি। তিনি আমাকে দেখামাত্রই আমার 
সামনে মুচকি হাসি হাসতেন। একদিন আমি অভিযোগ করে বললাম $ আমি গোড়ার পিঠে চেপে 
বসে আঁকড়ে থাকতে পারি না। তখন তিনি আমার বুকে হাত রেখে দু'আ করলেন । হে আল্লাহ্‌ ! 
তাকে দৃঢ়মনা করে দিন এবং তাকে হেদায়েতকারী ও হেদায়েত প্রাপ্ত বানিয়ে দিন। 


৬ পা পা ৬ ৩৬ 


Hot OTD ৩ গা 0৪ ০! 0 


3 JU ১৫ 


888 বুখারী শরীফ 


BIS তে IY BS dr ০১০5 | ৩ ০৩০৮ ful 0 
প পাত পপ +9 23 ৪ 
EE ১] ৮ JU 54219 pe A) 
১09) 15 od 3H 9 0 ৮০ 
[৫৬৬১] মুহাম্মদ ইব্‌ন মুসান্না রে) ....... যায়না বিন্ত উম্মে সালামা (রা) থেকে বর্ণিত যে, 
একবার উম্মে সুলায়ম (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! আল্লাহ্‌ তো সত্য কথা বলতে লজ্জা করেন 
না। মেয়ে লোকের স্বপ্নদোষ হলে তাদেরও কি গোসল করতে হবে? তিনি বললেন ঃ হা । যদি সে 
পানি (বীর্য) দেখতে পায়। তখন উম্মে সালামা (রা) হেসে দিলেন এবং জিজ্ঞাসা করলেন ঃ মেয়ে 
লোকেরও কি স্বপ্নদোষ হতে পারে? নবী জু বললেন $ তা না হলে, সন্তানের মধ্যে সাদৃশ্য হয় 
কেমন করে? 
(5 is ০৪ fs | A এ ০৩ ৩০০ ৬ এল 
প্রা Lu Ll ৫6 & ০৮) এড ০6১05 ০ ৩০ ১৪ 
. BE ডা ৩ রাগ 2 5১ ৩৫০ ৫205 
[৫৬৬২ ইয়াহ্‌ইয়া ‘ইব্‌ন সুলায়মান (র) 5 আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি 
নবী কুকুর কে এমনভাবে মুখভরে হাসতে দেখিনি যে, তার আলা জিহ্বা দেখা যেত। তিনি তো শুধু 
মুচকি হাসতেন। 
০৬০ ৩৫ 2৪ 03) ০৪ ০6 2৩ ১৪ ৪ পা ০ ৮৮৯০ ৮ ১০৮ এল 
ie ১50 ৯ তে yi Bl ১৪০৪০ ০ 205 8৪৩০ 
১০০০ এ| 25 ৩০ ৪ 2 


EOE 0 nk পা CB LL «ie ৩ 6 
eH RE SENET 52১0122৮190 50003 9০) 


2০ Ed ০০ 


fr Lb এও এ ০09৮ 28 0 2৫ (৩৮০ ৬৩৭৩০ LD SB 
৬৮52435৩09৮ UT ২৩ 9 Eos HAL ০৮ CGE ৯৪ 08 OW 

-5% SO HE UF Hitt 
[৫৬৬৩] মুহাম্মদ ইবৃন মাহবুব ও খালীফা (র)...... আনাস রো) থেকে বর্ণিত । এক ব্যক্তি 
নবী সলুক্র -এর নিকট জুমু'আর দিন মদীনায় এল, যখন তিনি খুত্বা দিচ্ছিলেন। সে বললো ঃ বৃষ্টি 


আচার-ব্যবহার 88৫ 


বন্ধ হয়ে গেছে আপনি বৃষ্টিপাতের জন্য আপনার রবের নিকট দু'আ করুন । তখন তিনি আকাশের 
দিকে তাকালেন তখন আমরা আকাশে কোন মেঘ দেখছিলাম না। তখন তিনি বৃষ্টিপাতের জন্য দু'আ 
করলেন। এ সময় মেঘ এসে মিলিত হতে লাগলো । তারপর এমন বৃষ্টিপাত হলো যে, মদীনার খাল- 
নালাগুলো প্রবাহিত হতে লাগল এবং ক্রমাগত পরবর্তী জুম'আ পর্যন্ত বৃষ্টিপাত হতে থাকল, মাঝে 
আর বিরতি হয়নি । পরবর্তী জুমু'আয় যখন নবী লুল খুত্বা দিচ্ছিলেন, তখন এ ব্যক্তি অথবা অন্য 
এক ব্যক্তি দীড়িয়ে বলল, আমরা তো ডুবে গেছি। আপনি আপনার রবের কাছে দু'আ করুন, যেন 
তিনি আমাদের উপর থেকে বৃষ্টিপাত বন্ধ করে দেন। তখন তিনি হেসে দিলেন এবং দু'বার অথবা 
তিন বার দু'আ করলেন । ইয়া আল্লাহ্‌ ! (বৃষ্টি) আশে-পাশে নিয়ে যান, আমাদের উপর নয় । তখন 
মেঘপুঞ্জ বিচ্ছিন্ন হয়ে গিয়ে মদীনার আশে-পাশে বর্ষণ করতে লাগল । আমাদের উপর আর বর্ষিত 
হলো না। এতে আল্লাহ্‌ তার নবী ক্লু -এর কিরামত ও তার দু'আ কবুল হওয়ার নিদর্শন দেখান । 


59 503১৩) 2199 BVA Vl 2 তা ৫ ভাত dr dH ৪,৫০১ 
২৫০১. পরিচ্ছেদ ঃ আল্লাহ্‌ তা'আলার বাণী £ “হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং 
সত্যবাদীদের সাথে থাকো” মিথ্যা কথা বলা নিষিদ্ধ প্রসঙ্গে 


JAE oh WT LE ১2506 SACLE গা ১৫৬ BET 
১) 0 SAE ION 5 2 ও] SAG Ta 9188 চে ০৮ SF এ ০৮১ 
৬] 7 ০৪) ৩1 ১১৯৪ > dl 5 ৬০৭৫ SY ৩1) We ৩5 > 34০3 = 
উস্মান ইব্‌ন আবূ শায়বা (র)...... আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । নবী চ্ললুর বলেছেন £ 
সত্য নেকীর দিকে পরিচালিত করে আর নেকী জান্নাতের দিকে পৌঁছায় ৷ আর মানুষ সত্যের উপর 
প্রতিষ্ঠিত থেকে অবশেষে সিদ্দীক-এর দরজা লাভ করে । আর মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে 


যায়, পাপ তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। আর মানুষ মিথ্যা কথা বলতে বলতে অবশেষে 
আল্লাহ্র কাছে মহামিথ্যাবাদী রূপে সাব্যস্ত হয়ে যায়। 


৪ £ ৪ প ৬ La ed eo se, ও ০ 98:82 ও পে ৫৩4৩ পপ 
হেল এবি এ এ এ MEN ADT SARE 2৮25 5 EE EE PT Ef ote, ৮ 
১১ ০০-5০-1০১৬ BUOY এও HB 105৮০ ৩5:০৯ 2৮ fF ৮৬ 


৯5752 
২১১ চি সি ৫] eed) 


৪৪৬ | ্‌ oo বুখারী শরীফ 


ইব্‌ন সালাম (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ বলেছেনঃ 
মুনাফিকের চিহ্ন তিনটি ঃ যখন সে কথা বলে, তখন মিথ্যা বলে, আর যখন সে ওয়াদা করে, তখন 
তা ভঙ্গ করে, আর যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে তাতে খিয়ানত করে। 


Llc 9 


055 
৫ এ 3১০ ও উঠি A 3 ক ০ ৩৫ 36 dl JG 0 4 dh ৪৮) 


ক ও এ এ GUY পে এল LE 0৮ DIS ০৫৫ 
[৫৬৬৬] মূসা ইব্‌ন ইসমাঈল র)...... সামুরা ইবৃন জুন্দুব রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী জর বলেছেন £ঃ আমি আজ রাতে (স্বপ্নে), দু'জন লোককে দেখলাম । তারা বললো ঃ 
আপনি যে লোকটির গাল চিরে ফেলতে দেখলেন, সে বড় মিথ্যাবাদী । সে এমন মিথ্যা বলত যে 
দুনিয়ার (লোক) আনাচে কানাচে তা ছড়িয়ে দিত। ফলে, কিয়ামত পর্যন্ত তার সাথে এরূপ 
ব্যবহার হতে থাকবে । 
০৩০ এ ৪৪ ৮৫,৫০১ 
৫৫০২. পরিচ্ছেদ ঃ উত্তম চরিত্র ূ 


৪ ৬ ৮০০ 2 
৪ ৬০ dh 1 ° 


49 পপ 


SEU IAG AS Hil hae ES 
[৫৬৬৭] ইসহাক ইব্‌ন ইব্রাহীম (র)...... হুযায়ফা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন যে, মানুষের 
মধ্যে রাসূলুল্লাহ্‌ প্র -এর সঙ্গে চাল-চলনে, রীতি-নীতিতে ও স্বভাব-চরিত্রে, যার সবচে বেশী 
সামঞ্জস্য বিদ্যমান, তিনি হলেন ইব্‌ন উম্মে আব্দ । যখন তিনি নিজ ঘর থেকে বের হন, তখন থেকে 
ঘরে ফিরে আসা পর্যন্ত এ সামঞ্জস্য দেখা যায় । তবে তিনি একাকী নিজ গৃহে কিরূপ ব্যবহার করেন, 
নি ডিন 


৩1 & 8481 8 JG ৩০৩ ০৬৩০ ৩০৬০ ১6 খু ৩০940 yf ৪০৬ [OM 


- He ১৩০০ SB SUL BA wid ০০৮ 

[৫৬৬৮] আবুল ওয়ালীদ (র)...... ‘আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ উত্তম বাণী হলো 
আল্লাহ্র কিতাব। আর সবচে উত্তম চরিত্র হলো, মুহাম্মদ লল্ল্ঃ -এর চরিত্র । 

= EY SY 1: ৬৬৫ IH ১৪ ৬৫ rl ৮১৩. ৫০, 

তা 


[ud 


আচার-ব্যবহার ' র ৪৪৭ 


২৫০৩. পরিচ্ছেদ £ ধৈর্যধারণ ও কষ্ট দেওয়া। আল্লাহ্‌র বাণী ঃ নিশ্চয়ই ধৈর্যশীলদের অগণিত 
পুরস্কার দেওয়া হবে | 


৪& ৮৬৮০4 পা 4৪৩৪ পপ তা পপ 5 Ed 


০:০০ ০৩৪। ০2০ 04০৫০০০7০০ 38 ৩8০ 2 de [TT ০৯৭ 


০০009 = পে oh ক di ০৮০ ৮৮ পেত ll ১১৮০ 2৬ পেতে তে 


পরি এরি, 


71275415555 2255 25555 
[৫৬৬৯] মুসাদ্দাদ রে)...... আবু মূসা (রা) থেকে বর্ণিত । নবী গু বলেছেন £ কষ্টের কথা শোনার 
পর আল্লাহ্‌ তা'আলার চেয়ে অধিক ধৈর্যধারণকারী কেউ বা কোন কিছুই নেই। লোকেরা তার জন্য 
সন্তান সাব্যস্ত করে; এরপরও তিনি তাদের বিপদ মুক্ত রাখেন এবং রিযিক দান করেন । 


৪০,48০ £3 50 


রা FG EL TE GE TO 


2:7৩ 35455 055 0৩ TES CE 49 ৩০ 
১১০০ pl Gs BRIN ও এ ০৪৯১৪ /৩ 


১১১০৪ ৩৩7 চিত 33) ৩৮ ৮৮০৪৪ কও PD HE ৬০ ৩১১ 
- Kab ৬৬৯0৪ HL ৬৮ দা 
[৫৬৭০] উমর ইব্‌ন হাফ্‌স (র)...... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদা 
নবী জর গনীমতের মাল বন্টন করলেন। তখন এক আনসারী ব্যক্তি বলল ঃ আল্লাহ্র কসম এ 
বন্টনে আল্লাহ্‌র সন্তুষ্টি কামনা করা হয়নি। তখন আমি বললাম £ জেনে রেখো, আমি নিশ্চয়ই 
নবী লু -এর কাছে এ কথা বলব । সুতরাং আমি নবী লু -এর কাছে আসলাম । তখন তিনি 
তার সাহাবীগণের মধ্যে ছিলেন। এজন্য তার কাছে কথাটা চুপে চুপে বললাম। একথাটি 
নবী জর -এর কাছে বড়ই কষ্টদায়ক হল, তার চেহারার রং বদলে গেল এবং তিনি এত রাগান্বিত 
হলেন যে, আমি ভাবলাম, হায়! যদি আমি তার কাছে এ খবর না দিতাম, তবে কত ভাল হত! 
এরপর তিনি বললেন ঃ মূসা (আ)-কে নিশ্চয়ই এর চেয়েও বেশী কষ্ট দেয়া হয়েছে । তাতেও তিনি 
ধৈর্যধারণ করেছেন। 
বি তী ৪৯৯৫ 


২৫০৪. পরিচ্ছেদ £ কারো মুখোমুখি তিরস্কার না করা 
০1452১০১5৩০ 38 ০ পে ৬০১৮ ৬৮৫ এজন 
EH ও 86 ৬ ১৪ 3 ৩5৪ ২ ০০০৩৩ 


” 
2525 ॥ ১০০ 


ঁ 1১১ 8৩45৭ ভা np কিন পুন ০৮ DAE ঢা ৩5 UG 


৪৪৮ বুখারী শরীফ 


[৫৬৭১] উমর ইব্‌ন হাফ্স রে)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন $ একবার নবী 
হর নিজে কোন কাজ করলেন এবং অন্যদের তা করার অনুমতি দিলেন । তথাপি একদল লোক 
তা থেকে বিরত রইল । এ খবর নবী সুন -এর নিকট পৌছলে তিনি ভাষণ দিলেন এবং আল্লাহ্‌র 
প্রশংসার পর বললেন ঃ কিছু লোকের কি হয়েছে, তারা এমন কাজ থেকে বিরত থাকতে চায়, যা 
আমি নিজে করছি। আল্লাহ্‌র কসম! আমি আল্লাহ্‌র সম্পর্কে তাদের চেয়ে অধিক জ্ঞাত এবং আমি 
তাকে তাদের চাইতে অনেক বেশী ভয় করি। 

Oh 6 ভেদ 8৩ ৮ বি ও Bh এড Uf ৩৩ ঘসে [লন] 


পা 
EAI 


০ (৪ id Ce ০ BENS IU GA পো ৩৪ A Sy ঘ 
6৯5 5 ০2০ 2১4 এড ৪০৬ 
[৫৬৭২] আবদান (র)...... আবূ সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ পর্দার ভেতরে 
কুমারীদের চেয়েও নবী সল্প বেশী লাজুক ছিলেন। যখন তিনি তার কাছে অপছন্দনীয় কিছু 
দেখতেন, তখন আমরা তার চেহারাতেই এর আভাস পেয়ে যেতাম। 
77651552588, 
২৫০৫. পরিচ্ছেদ £ কোন ব্যক্তি তার মুসলিম ভাইকে বিনা কারণে কাফির বললে তা তার নিজের 
উপরই বর্তাবে 
5১৩০) ০: UA 725৬ ১০ এজ 9৩ ৩০ ৮ এ ২০০ ৪ লজ 


৫০৬ল 5৬ পল? fe 


90. H ৯০03 ১৮027 এও 
SAE LB ৮০৩০ ৪০ 93 CAG র 0 BBS ৫ FY ১৯ 9 

- 865 ০ 5০৯ তত 2৫1৭ পনি 34% ৩ 
[৫৬৭৩] মুহাম্মদ ও আহ্মাদ ইব্‌ন সাঈদ রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ 
হলের বলেছেন £ যখন কোন ব্যক্তি তার মুসলমান ভাইকে “হে, কাফির’ বলে ডাকে, তখন তা 
তাদের দু'জনের কোন একজনের উপর বর্তায় । 
৮০৯০ এ LE ১৩১০ AG ১ এড পিসি ৩৩ ১৪০৭ ৪০৬ [2৮5 
- Lis pe 84 ৫49, 165 এ 33৯3৭ 355 0০৪৯ ৩৮) 


[৫৬৭৪] ইসমাঈল (র) ড় আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর রো) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ হুর বলেছেন £ 
যে কেউ তার ভাইকে কাফির বলবে, তাদের দু'জনের একজনের উপর তা বর্তাবে। 


আচার-ব্যবহার ৪৪৯ 


25655008৩60 ০৫ 9০৯85 ০৮৮ OU ০৪, ৮০ ৩৬ 


ES 96 A ৩৮ ০১০0 এ ওজন 0) কল 3৫ Got দল 
[৫৬৭৫] [৫৬৭৫] মূসা ইবন ইসমাঈল (র)...... সাবিত ইব্‌ন যাহহাক রো) থেকে বর্ণিত যে, নবী 
ভর বলেছেন £ যে কেউ ইসলাম ধর্ম ছাড়া অন্য কোম বর্ষের মিথ্যা কস্সয় খায়, সে যা বলে ভা-ই 
হবে। আর যে বন্ধু দিয়ে কেউ আত্মহত্যা করবে, জাহামামের আগুনে ডাকবে সেই যু দিয়েই আখাব 
দেওয়া হবে । ঈমানদারকে লানত করা, তাকে হত্যা করায় সমাম। আব ঘে কেউ ফোন ঈমানদারকে 
কুফ্রীর অপবাদ দিবে, তাও তাকে হত্যা করার সমতুল্য হবে । 
LL ০৮৬ 7 0৬0 ১৬৬ % 946 ৩৫১ ০৬ 2০ Hd 2০০১৭ 
8S ০০৬ 5 ০৬ এ এম এ! ৪০ ঞ। এ এ ও Hid ০৩ 9৩ 
২৫০৪. পরিচ্ছেদ ঃ কেউ যদি কাউ্ডকে না স্বেমে কিংবা মি ধারণা আনুযাী (কাফির বা মুনাফিক) 
সম্বোধন করে, তাকে কাফির বলা যাবে না । উমধ ইব্‌ন খাত্তাব (রা) হাঁতিব ইব্‌ন বাল্তা“আ (রো)কে 


বলেছিলেন, ইনি মুনাফিক । তখন নবী সুজ বললেন $ তা তুমি কি করে জানলে? অথচ আল্লাহ্‌ বদর 
যুদ্ধে অংশ গ্রহণকারীদের প্রতি লক্ষ্য করে বলেছেন £ আমি তোমাদের গোনাহ মাফ করে দিলাম 


এজ এ ১৩১০ ১৮০ ও ০ এসি UA ৮ ৬০৪ ১০০০০ Gi [চে] 
৩০ CGAL RAL পর ৩৩ EY, fr ye iis; 
19৩ 95 CYS ES he ৯৩ এ ০৪০ ১ 0 ৮ 17 Xa) 
জা 0 Hd Gb 5০। ৬১১ পরও 9৩ 
DIG 53 ৩৪৮০5 EEG ৩১০৩ LAA ৪ এপি BS OY জপ 

ভি Li 45৫০ Ef hw ওষ্জ 
[৫৬৭৬] মুহাম্মদ ইবৃন আবাদাহ (র)...... জাবির ইবৃন আবদুল্লাহ্‌ (রা) থেকে বর্ণিত যে, মু'আয 
ইব্‌ন জাবাল (রা) নবী হ্র্ত্র -এর সাথে সালাত আদায় করতেন । পুনরায় তিনি নিজ কাওমের নিকট 
এসে তাদের নিয়ে সালাত আদায় করতেন। একবার তিনি তাদের নিয়ে সালাতে সূরা বাকারা 
পড়লেন। তখন এক ব্যক্তি সালাত সংক্ষেপ করতে চাইল ৷ সুতরাং সে (আলাদা হয়ে) সংক্ষেপে 
সালাত আদায় করল্ো। এ খবর মু'আয (রা)-এর কাছ পৌঁছলে তিনি বললেন £ সে মুনাফিক! 


লোকটার কাছে এ খবর পৌছলে সে নবী জ্্রহ্ধ -এর খেদমতে. এসে বলল ঃ ইয়। রাসূলাল্লাহ্‌ ! 
৫৭- 


৪৫০ বুখারী শরীফ 


আমরা এমন এক কাওমের লোক, যারা নিজের হাতে কাজ করি, আর নিজের উট দিয়ে সেঁচের কাজ 
করি। মু'আয (রো) গত রাত্রে সুরা বাকারা দিয়ে সালাত আদায় করতে আরম্ভ করলেন, তখন আমি 
ক্ষেপে সালাত আদায় করে নিলাম । এতে মু'আয (রা) বললেন যে, আমি মুনাফিক । তখন 
নবী শপ বললেন ঃ হে মু'আয! তুমি কি (লোকদের) দীনের প্রতি বিতৃষ্ণ করতে চাও? একথাটি 
তিনি তিন বার বললেন। পরে তিনি তাকে বললেন ৪ তুমি ওয়াশ শামসি ওয়াদ দুহাহা আর 
সাব্বিহিস্মা রাব্বিকাল আস্লা এবং এর অনুরূপ ছোট সূরা পড়বে। 
CEE Eo EG ADI ৫০০ 28 Hf Ul SE ৪2০ [০২44] 
SJB Aly dU 8৮ ও ৭৩ ০ ০২৮ ৬ ৬454৩ YG Eh Yt 
» 36285 IG IE ৯০০ 9355 ঞ ২ রা 
[৫৬৭৭] ইস্হাক (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জর বলেছেনঃ 
তোমাদের কেউ যদি কসম খায় এবং লাত্‌ ও উয্যার কসম করে, তবে সে যেন (সাথে সাথেই) লা- 
ইলাহা ইন্রাল্লাহ্‌ বলে। আর যদি কেউ তার সাথীকে বলে, এসো আমরা জুয়া খেলি; তবে সে যেন 
(কোন কিছু) সাদাকা করে। 


প টে Ea cae পর ১ পপ ৬. প নি He পলাশ UL 
PE বেক ৮০০১ ৮2656 wl এল মর এ 
৪45৯-9০-82 0 ol ৫ ৯ এটি ৪০৫ 6০৩49 ৬. ১৫ 
1১2০ ০155 এ ০1১12 Jo AG Sl UBS 98১ SD ভি ৩ 
- al dt ৯ ৪৬ IS ১75 SU 


[৫৬৭৮] কুতায়বা (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, তিনি উমর ইব্‌ন খাত্তাব (রা) কে 
একদিন আরোহীর মাঝে এমন সময় পেলেন, যখন তিনি তার পিতার নামে কসম খাচ্ছিলেন। তখন 
রাসূলুল্লাহ্‌ ম্রক্্ উচ্চস্বরে তাদের বললেন ঃ জেনে রাখ! আল্লাহ্‌ তোমাদের নিজের পিতার নামে 
কসম খেতে নিষেধ করেছেন। যদি কাউকে কসম খেতেই হয়, তবে সে যেন আল্লাহ্‌র নামেই কসম 
পারা 


2501) 34৫01 ৬ dt 09) dl ০১9 8550) ৬০০ 02 ১৭ UU Nov ০.৬ 
১6০ ১৯ 
২৫০৭. পরিচ্ছেদ £ আল্লাহ্‌র বিধি-নিষেধের ব্যাপারে রাগ করা ও কঠোরতা অবলম্বন করা জায়েয ৷ 


আল্লাহ্‌ বলেছেন ঃ কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর কঠোরতা 
অবলম্বন করো 


(৮) HE ১6 peli ১৪ 5০৯ ০6 CVA ৩০৩৬ ১৫০ 0 Sa oe 


আচার-ব্যবহার ৪৫১ 


z EE CFL Whe ESE Le 5০৪ রা 8১421 ERE বাট OL TES OES 4 
FD IIS টি o> 3 ০৩ ০০৩ 3 05 dl 1H SE ০৬১ 9 El 
- 70 5 53০. চে একা eS 4০ ৩ সপ 28 লে ৩৩ আও SEY 
[৫৬৭৯] ইয়াসারাহ্‌ ইবৃন সাফ্ওয়ান (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার 
নবী হুর আমার নিকট আসলেন। তখন ঘরে একখান পর্দা ঝুলানো ছিল । যাতে ছবি ছিল । তা 
দেখে নবী লু -এর চেহারার রং বদলিয়ে গেল। এরপর তিনি  পর্দাখানা হাতে নিয়ে ছিড়ে 
ফেললেন । আয়েশা (রা) বলেন, নবী জর্জ লোকদের মধ্যে বললেন ঃ কিয়ামতের দিন সবচেয়ে 
কঠিন আযাব হবে এসব লোকদের যারা এ সকল ছবি আঁকে । 


হাত জেড রি - ef ele ce 5242 ৩225৫ 2825 
০০0৬ পেত ০৪ ৩০৬ সু প্িডি ৩৬ ১৪ ৬ ৩৪ ০৮ ৩ [OM | 


5০72৫ ৪59০৪ 


চা দি ০ 42 £ ৬277 2122 AE সত৫818 7 
Ls 240 2১৩ ০6 2৮09 HIE Bd ভা এও ক MoD ১৮০ ঢা 
2 ও 25৮ ৪ ৩০ এ bi HE dn ০৮০ ভাটি ৩৩ এ ৫৪ Ce ১৯১ Jl 
add ed UB ০9 ০৩০ একি CS 0 Se এ ০৩ UY 9৬ ৩৪ 
রিড 
[৫৬৮০] মুসাদ্দাদ রে)...... আবু মাসউদ (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি নবী হুল -এর নিকট 
এসে বললেন ঃ অমুক ব্যক্তি সালাত দীর্ঘ করার কারণে আমি ফজরের সালাত থেকে পিছনে থাকি । 
বর্ণনাকারী বলেন £ আমি রাসূলুল্লাহ্‌ সক্্-কে কোন ওয়াযের মধ্যে সেদিন থেকে বেশী রাগান্বিত হতে 
আর দেখিনি। রাবী বলেন, এরপর তিনি বললেন £ তোমাদের মধ্যে কেউ কেউ বিতৃষ্ণা সৃষ্টিকারী 


আছে। সুতরাং তোমাদের যে কেউ লোকদের নিয়ে সালাত আদায় করে, সে যেন সংক্ষেপ করে। 
কারণ তাদের মধ্যে রোগী, বৃদ্ধ এবং কর্মব্যস্ত লোক থাকে । 
is S30 on ye bs ৬০৩০ ১০:৪০:৪০ ৪2 en “eo পাও 20 2 লর্ড ০ 
১৫ SF এ 2) BAG ০৪ SU ৬৮ A= ৩০৬ ০৪০৭ ভ ভা এত 2৮ 
৩০১2৩ ০5৩ USCS SUS এ এও কে ভি lat BH ভা ও 
Xa এট x3 0৩ LEE 9৩ ৮ ৩৩৯ BOB ৪৯৬ 2 ৩৬ 
[৫৬৮১] মূসা ইবৃন ইসমাঈল (র)...... আবদুল্লাহ্‌ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার নবী 
লজ সালাত আদায় করলেন। তখন তিনি মসজিদের কিবৃলার দিকে নাকের শ্রেষ়্া দেখতে পান। 
এরপর তিনি তা নিজ হাতে খুঁচিয়ে সাফ করলেন এবং রাগান্বিত হয়ে বললেন £ তোমাদের কেউ 
যতক্ষণ সালাতে থাকে, ততক্ষণ আল্লাহ্‌ তার চেহারার সামনে থাকেন । সুতরাং সালাতের অবস্থায় 
কখনো সামনের দিকে নাকের শ্রেষ্মা ফেলবেনা । 


৪৫২ স্বুখারী শরীফ 


৮৬০৬০ পে ৩৪ 2৬০ 5:55... পতি ৫2০15104825. ৫ 

রর 
8 রি পল ৮৮৬ ০ রি ০৪৪ 5 বড ০ 

8558 


এ। ৮৫৩ SY ৩৪৫) (0:৮0 ০০১৩ 93 ৫ পে এ | ৮ 
“eg? ৪55 ন 


৬৪907 বউও ey ০৮৮ GF BB 814৮ তল U6 ৮) খত 


- এ ৮ ৩৬৮০ ৬৪০৩ কও ক) 
[৫৬৮২] মুহাম্মদ (র)...... যায়দ ইব্‌ন খালিদ জুহানী (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি রাসূলুল্লাহ 
মল কে পথে পড়ে থাকা জিনিস সম্পর্কে জিজ্ঞাসা করলেন । তিনি বললেন ঃ তুমি তা এক বছর 
পর্যন্ত প্রচার করতে থাকো, তারপর তার বাধন থলে চিনে রাখ । তারপর তা তুমি ব্যয় কর। এরপর 
যদি এর মালিক এসে যায়, তবে তুমি তাকে ফিরিয়ে দাও । লোকটি আবার জিজ্ঞাসা করল ঃ ইয়া 
রাসূলাল্লাহ্‌! হারিয়ে যাওয়া ছাগলের কি হুকুম? তিনি বললেন ঃ সেটা তুমি নিয়ে যাও ৷ কারণ এটা 
হয়ত তোমার জন্য অথবা তোমার কোন ভাই এর অথবা চিতাবাঘের । লোকটি আবার জিজ্ঞাসা 
করল ঃ ইয়া রাসূলাল্লাহ! আর হারানো উটের কি হুকুম? তখন রাসূলুল্লাহ্‌ সল্প রেগে গেলেন । এমন 
কি তার গন্ডদ্বয় রক্তিমাভ হয়ে গেল। তিনি বললেন £ তাতে তোমার কি? তার সাথেই তার চলমান 

পা ও পানি রয়েছে এবং এ পর্যন্ত সেটি তার মালিকের নাগাল পেয়ে যাবে । 


চি টা তি রর Me না 


৬ পণ 
পণ গু 


a ME ০৫০) Ls ১৬০ 


x 
Bees প৬ ৬ পা 4 


1১৮০০ 10 2 59০০ 0০19৬) ১৬১4৫ ৩৪ 44 | ১০১ EPS 
HE ERS Ears PLA OED পু EOD pith 3 dt Uy Bly 
EE ০ ক ৩৪ EEL NER IL DIE ESS 
EEC 9৩০ Ys 3 ed ৪৩ ০৮ 38 9 2 Sat SS 

[৫৬৮৩] মাক্বী ও মুহম্মদ ইব্‌ন যিয়াদ (র)...... যায়দ ইব্‌ন সাবিত (রা) থেকে বর্ণিত । তিনি 


বলেন ঃ একবার নবী শ্ুহুব্ণ খেজুরের পাতা দিয়ে, অথবা চাটাই দিয়ে একটি ছোট হুজরা তৈরী 
করলেন এবং ঘর থেকে বেরিয়ে এসে এ হুজরায় (রাতে নফল) সালাত আদায় করতে লাগলেন । 


আচার-ব্যবহার ৪৫৩ 


তখন একদল লোক তার খোজে এসে তার সঙ্গে সালাত আদায় করতে লাগল । পরবর্তী রাতও 
লোকজন সেখানে এসে হাযির হল। কিন্তু রাসূলুল্লাহ্‌ লুক দেরী করলেন এবং তাদের দিকে 
বেরিয়ে আসলেন না। তারা উচ্চস্বরে আওয়ায দিতে লাগল এবং ঘরের দরজায় কংকর নিক্ষেপ 
করল ।. তখন তিনি রাগাম্থিত হয়ে তাদের কাছে বেরিয়ে এসে বললেন £ তোমরা যা করছ তাতে 
আমি আশংকা করছি যে, সম্ভবতঃ এটি না তোমাদের উপর ফরয করে দেয়া হয়। সুতরাং 
তোমাদের উচিত যে, তোমরা ঘরেই সালাত আদায় করবে । কারণ ফরয ব্যতীত অন্য সালাত নিজ 
নিজ ঘরে পড়াই উত্তম । 


শ১91: BS ০9 290): SH &1 422 « ৬০ 06 ১৭৬ ON. ০৭৭ 
লা শেলব রান রর পু বে ও 
0৮৯৮ সি 9203 9205 2 8 57522 05501 - 5564 ৮৯1০৮ 51919 SN 


রি 
২৫০৭. পরিচ্ছেদ £ ক্রোধ থেকে বেঁচে থাকা ৷ মহান আল্লাহ্র বাণীঃ যারা গুরুতর পাপ ও অশালীন 
কাজ থেকে বেঁচে থাকে এবং যখন ক্রোধাস্থিত হয়, তখন তারা (তোদের) মাফ করে দেয় । (এবং 
আল্লাহ্র বাণী) £ “যারা স্বচ্ছল ও অস্বচ্ছল অবস্থায় ব্যয় করে, আর যারা ক্রোধ সংবরণকারী ও 
79 আল্লাহ্‌ সৎকর্ম পরায়ণদের ভালবাসেন 


পাপা পাঠ 


৩৪ ৮৮৪ উপ স৫০ ০৪ পাও ০% ০৫ 15 US Ty Cf এ ৩০৬ [oA 
ভিড ৭ 2554502035৯ 

ELLE LOLS 
[৫৬৮৪] আবদুল্লাহ্‌ ইবৃন ইউসুফ (র)...... আবূ হুরায়রা থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ 
সর বলেছেন £ প্রকৃত বীর সে নয়, যে কাউকে কুস্তীতে হারিয়ে দেয়। বরং সেই প্রকৃত বাহাদুর, 
Noel Bo Ss ALLSOP 


Ln TEE 
পু LE TR WY ২০৭ i HIG ry PAS ৩৬৩ পতিত 


রে 


53 ইডি UE র্‌ 

্‌ = ১১৯ এ 
[রা উসমান ইব্‌ন আব্‌ শায়বা রে) হি সুলায়মান ইবৃন সুরদ (রা) থেকে বর্ণিত। একবার নবী 
লক -এর সামনেই দু'ব্যক্তি গালাগালী করছিল । আমরাও তার কাছেই বসাছিলাম, তাদের একজন 


৪৫৪ বুখারী শরীফ 


অপর জনকে এত রাগান্বিত হয়ে গালী দিচ্ছিল যে, তার চেহারা লাল হয়ে গিয়েছিল । তখন 
নবী নর বললেন £ আমি একটি কালেমা জানি, যদি এ লোকটি তা পড়তো, তা হলে তার ক্রোধ 
চলে যেত। অর্থাৎ যদি লোকটি 'আউযু বিল্লাহি মিনাশৃশাইতানির রাজীম" পড়তো । তখন লোকেরা 
সে ব্যক্তিকে বলল, নবী সল্ট কি বলেছেন, তা কি তুমি শুনছোনা? সে বললো $ঃ আমি নিশ্চয়ই 
পাগল নই ৷ 


ও bE ১০০৮ a ১১৬ ৬ পা ১৪ ০৯৭ 2 [2৮৭ 
১০43 ১১ ০৯ গে, 16 ৮৬5 38৭ ৮০৮৩ ০৪ ০৮০ 


চিঠি 


[৫৬৮৬] ইয়াহইয়া ইবৃন ইউসুফ রে) SE আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, এক ব্যক্তি 
নবী হুৰ -এর নিকট বললোঃ আপনি আমাকে অসিয়ত করুন । তিনি বললেন ঃ তুমি রাগ করো 
না। লোকটা কয়েকবার তা বললেন নবী উর প্রত্যেক বারই বললেন £ রাগ করোনা। 
৮ ০১৩,০91, 
২৫১০. পরিচ্ছেদ ঃ লজ্জাশীলতা - 
82 ০:০৮ ০ এ 2 5:5৮ 2 25 20 
Ld AG Ce ৩৩ GIO 9০) 9 fe 6 ০৮ AE এ oof ৬27 
SLE ০৭ ২] লও ০৩৭ 8 JG ০৩ ১:০৮ 
dl ১১০ ০৮ ৩১৩ ০০০ DIG EK sh ০91) 51933 sll Le ৩] SCS 
-৬৪১০০ ০৮ ০০৭9 He 
[৫৬৮৭] আদম (র)...... ইম্রান ইব্‌ন হুসায়ন (রা) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, নবী হর 
বলেছেন ঃ লজ্জাশীলতা কল্যাণ ব্যতীত কোন কিছুই বয়ে আনে না । তখন বুশায়র ইবৃন কাব (রা) 
বললেন £ হিকমতের পুস্তকে লিখা আছে যে, কোন্‌ কোন্‌ লজ্জাশীলতা ধৈর্যশীলতা বয়ে আনে । 
আর কোন্‌ কোন্‌ লজ্জাশীলতা এনে দেয় শান্তি ও সুখ । তখন ইমরান (রা) বললেন £ আমি তোমার 
কাছে রাসূলুল্লাহর হুর থেকে বর্ণনা করছি। আর তুমি (এর মোকাবিলায়) আমাকে তোমার 
পুস্তিকা থেকে বর্ণনা করছ। 


[৮৬ ৩ ৩০ LLG 2 ৩০ ০৮৬ ৮ ise 


LA dG Eo oo bh ৮ UE dl ৮০ ৬ BAG 


2 5% > 30 dy, JS LAS ৩১ HS ৪৮ ES ৩৪ 


রি SL) 


আচার-ব্যবহার ৪৫৫ 


[৫৬৮৮] আহমদ ইবৃন ইউনুস (রা)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন উমর রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
একবার নবী কলহ একটা লোকের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় লোকটি (তার ভাইকে) লজ্জা 
সম্পর্কে তিরস্কার করছিল এবং বলছিল যে, তুমি বেশী লজ্জা করছ, এমনকি সে যেন এ কথাও 
বলছিল যে, এ তোমাকে ক্ষতিগ্রস্থ করেছে। তখন রাসূলুল্লাহ্‌ লুপ বললেন £ তুমি তাকে তার 
অবস্থার উপর ছেড়ে দাও । কারণ নিশ্চয়ই লজ্জাশীলতা ঈমানের অঙ্গ। 
০০ ০৩০ ‘ph UU পট এ ০০ DE ১6 ফু সিট 22০ ৩০০ [SAA] 
ss EST HOE SAI ER EE dh Ik 
- 

[৫৬৮৯] আলী ইবৃন জা*য়দ (র) আবূ সা'ঈদ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ নবী জুল নিজ গৃহে 
অবস্থানরত কুমারী মেয়েদের চেয়েও বেশী লাজুক ছিলেন। 

০৩৪ ৩ od ৯৯০ 5121 ০৫. ছি 
২৫১১. পরিচ্ছেদ £ যখন তুমি লজ্জা ত্যাগ করবে, ভি 


প&ক ৩ eof oer ANE 


কাদা 
১2245 85981 ৪৫) (১৬ ০৫৮০৩ ৩০ ৪ 8 dl 0 Jb ১১২০ 
- ৩৪ ৬ ০9 
[৫৬৯০] আহমদ ইব্‌ন ইউনুস (র)...... আবূ মাসউদ রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী 
. লৰ বলেছেন ঃ পূর্বেকার নবীদের বক্তব্য থেকে মানুষ যা বর্জন করেছে তার একটা হলো, যদি 
তুমি জজ্জাই ছেড়ে দাও: তবে তুমি যা চাও তা কর। 
290 9440 Godt 2 এরি ও ০১৫. ৭০৭ 
২৫১২. পরিচ্ছেদ £ দীনের জ্ঞান অর্জন করার উদ্দেশ্যে সত্য বলতে লজ্জাবোধ করতে নেই 
END ০৪ ৮2৮৮১ 0৯ ০৪ 545 লিল IU ০০৩ 55 
US ০92১581৩5৩৯ ৮১০৫৮৩০ 


৪ পক 


ঘানি পয ও 444৮ 

৮ ০৮) 
[৫৬৯১] ইসমাঈল (র) উম্মে সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ একদিন উম্মে সুলায়ম (রা) 
রাসূলুল্লাহ্‌ ক্র -এর নিকট এসে বললেনঃ ইয়া রাসূলুল্লাহ্‌! আল্লাহ্‌ তো সত্য কথা বলার ব্যাপারে 


৪৫৬ বুখারী শরীফ 


লজ্জা করতে নির্দেশ দেন না। সুতরাং মেয়ে লোকের স্বপ্নদোষ হলে কি তার উপরও গোসল করা 
ফরয? তিনি বললেন? হা, যদি সে পানি, বীর্য দেখতে পায়। 


4 পপ পাত পা 4 এ গে ৮৫৪৮ 8৮17 পভ ০ 
0৮507257724 ১৩ ৩ ৮০৬ Bo ধু ৬ সে ৪৯৬ Loa] 
ও: EE CE ১১৮৫ ০৩ 


4৬ 


2 2 


রি Sit 


[৫৬৯২] আদম (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্িত। তিনি বলেন, নবী উর বলেছেন: 
মু'মিনের দৃষ্টান্ত হলো এমন একটি সবুজ গাছ, যার পাতা ঝরে পরে না এবং এফটিয় সঙ্গে আর 
একটির ধর্ষণ লাগে না। তখন কেউ কেউ ধলল £ এটি অমুক গাছ, আধার ফেউ ধলল এটি অমুক 
গাছ। তখন জামি খলতে চেয়েছিলাম যে, এটি খ্েঞ্ধুর গাঙ্ছ। তবে, খেহেতু আমি অল্প বয়ক্ষ তরুণ 
ছিলাম, তাই খলতে সংফোচবোখ করলাম | তথ্খন অহী জুস দিজেই বলে দিলেন যে, সেটি খেজুর 
গাছ। আর শু'থা (স্বা) থেকে ইঞ্চন উমত্র (রা) সুরে অতিরিক্ত হর্ণিক্চ হয়েছে যে, স্তারপয় আমি উমর 
(রা) এর নিট এ সপ্ন্ধে বললাম । তখন ভিনি বললেন £ হি ভুমি সে সময় একখাটা বলে দিতে, 
তবে তা আমান্প নিকট এড এত (খনসম্পদ থেকেও) বেশী খুশির বিষয় হতো | 


রা 2৭ fe ০ ৪৬০ 5 - শি. এ SEE 2 পেত ৪.০ ঠা ৪০০2০ 5, ৫5 ৫ | 
রাড 


) ৮০4 সা 


9 পরা ৩৪ 


মুসাদ্দাদ (র)...... চির নাজাত 2 
এর কাছে এলো এবং ভার সামনে নিজেকে পেশ করে বলল ঃ আপনার ফি আমার প্রয়োজন আছে? 
তখন আনাস (রা)-এর মেয়ে বলল £ এ মহিলা লঙ্জা কত কম । আনাস্‌ রো) বল্লেন ঃ সে তোমার 
চেয়ে ভাল। সে তো (নবীর সংধর্মিণী হওয়ায় সৌভাগ্য) লাভেধ জন্যই রাস্লুন্লাহ জর -এর 
খেদমতে নিজেকে (বিবাহের জন্য) পেশ করেছে। 

rl ৬6 Ply SN Cd US) pn J Uy Hg 4% শৱ.) 
২৫১৩. পরিচ্ছেদ ঃ নবী হুল -এর বাণী £ তোমরা নয ব্যবহার করো, আর কঠোর ব্যবহার করো 
না। নবী হস মগুধের সাথে নয ব্যবহার পছন্দ করতেন 


আচার-ব্যবহার | | | ৪৫৭ 


2 ৬০ নি Ea cc I eo on এ £ ঞ se fe ED পরতে ০ HAE ৫ 
ভিউ ডি রা 


12583215575 51254 91৮ 38 এ JG 4৩ 
[৫৬৯৪] আদম রে)...... আনাস্‌ ইব্‌ন মালিক রো) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী গু বলেছেনঃ 
তোমরা নসর ব্যবহার করো এবং কঠোর ব্যবহার করো না । আর মানুষকে শাস্তি দাও এবং মানুষের 
মনে বিদ্বেষ সৃষ্টি করো না। 


৪ ? se ec ec ve ৪০2০৪ £220 £90, 4 পে ০ ba ৬ CO 
০০১ লা ০ He FOE LE OS এপ all ৩০০ ০০৮৮5] 
ENE OG EES 


Me EE al tos eos’ 


bi KF 37 রি Jos ১৮4 বাতি SE 

[৫৬৯৫] ইসহাক রে)...... আবু মূসা “আশ'আরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন নবী হল 
তাকে আর মু'আয ইব্‌ন জাবাল (রা)কে (ইয়ামান) পাঠান, তখন ভাদের অসিয়ত করেন । তোমরা 
(লোকের সাথে) নম্র ব্যবহার করবে, কঠোর ব্যবহার করবে না। শুভ সংবাদ দেবে এবং তাদের মনে 
বিদ্বেষ সৃষ্টি করবে না। আর তোমরা দু'জনের মধ্যে সত্তাব বজায় রাখবে । তখন আবু মূসা (রা) 
বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা এমন এক দেশে যাচ্ছি, যেখানে মধু থেকে শরাব তৈরী হয়। 
একে “বিত্উ' বলা হয়। আর ‘যব’ থেকেও শরাব তৈরী হয়, তাকে বলা হয় “মিয্র'। 
(রাসূলুল্লাহ্‌ শুক্র বললেন ঃ প্রত্যেক নেশার বন্তুই হারাম । 

৮১০৫৩ ১৮ ৮০৮ ১ কট 5৮ ৮৮ ৯০৫০ ৮ মত ৯। ০ ৫০ [GAT 
IAS EAT সি পল কচ ৭ I 4 ডা 5 %। 


পু 0 0০ শা এ te ১৩ আঁ ON এ 2৬ ১৪ 


ced oe 


- 5 BEG BA এ 
[৫৬৯৬] আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা (রা)...... আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ ঈর কে যখন 
কোন দু'টি কাজের মধ্যে এখৃতিয়ার দেয়া হতো, তখন তিনি দু'টির মধ্যে অপেক্ষাকৃত সহজটি গ্রহণ 
করতেন যদি তা গুনাহর কাজ না হতো । আর যদি তা গুনাহের কাজ হতো, তা হলে তিনি তা থেকে 
সবার চাইতে দূরে সরে থাকতেন । রাসূলুল্লাহ্‌ শু কোন বিষয়ে নিজের ব্যাপারে কখনো প্রতিশোধ 
নিতেন না। অবশ্য কেউ আল্লাহর নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে, তিনি আল্লাহ্‌র সন্তষ্টির জন্য তার 
প্রতিশোধ নিতেন। | 


৫৮- 


৪৫৮ বুখারী শরীফ 


তত পরত 09৯১৩ 
০4525252655 
৩১ 090 ০১৮০ ১৯৫ Do 47 135 এ SENATE le 
০7০8৮ ০9025 39535 3 dn Ty CEG in to is 


- rt Lr Sf ৪ Cee হাঁ 55909) এ 
[৫৬৯৭] আবু নু'মান (র)...... আযরাক ইব্‌ন কায়স রো) থেকে বর্ণিত। তিনি বলেন £ আমরা 
“আহ্ওয়ায' নামক স্থানে একটা খালের কিনারায় অবস্থান করছিলাম। খালটির পানি শুকিয়ে 
গিয়েছিল। এমন সময় আবূ বারযা আসলামী (রা) একটি ঘোড়ায় সাওয়ার হয়ে সেখানে এলেন । 
তিনি ঘোড়াটিকে ছেড়ে দিয়ে সালাতে দীড়ালেন। তখন ঘোড়াটা (দূরে) চলে গেল দেখে তিনি 
সালাত ছেড়ে দিয়ে ঘোড়ার অনুসরণ করলেন এবং ঘোড়াটি পেয়ে ধরে আনলেন । তারপর সালাত 
পূর্ণ করলেন। এ সময় আমাদের মধ্যে একজন বিরূপ সমালোচক ছিলেন । তিনি তা দেখে বললেন ঃ 
এই বৃদ্ধের দিকে তাকাও, সে ঘোড়ার খাতিরে সালাত ছেড়ে দিল । তখন আবূ বারযাহ (রা) এগিয়ে 
এসে বললেন ঃ যখন থেকে আমি রাসূলুল্লাহ হর কে হারিয়েছি, তখন থেকে আজ পর্যন্ত কেউ 
আমাকে এরূপ তিরস্কার করেন নি। তিনি আরও বললেন £ আমার বাড়ী বহু দূরে । সুতরাং যদি আমি 
সালাত আদায় করতাম এবং ঘোড়াটিকে এভাবেই ছেড়ে দিতাম, তাহলে আমি রাতে নিজ পরিবারের 
নিকট পৌছতে পারতাম না। তিনি আরও উল্লেখ করলেন যে, তিনি নবী ফ্ত্র্ -এর সাহচর্য লাভ 
EOE A AL Si 
৮৬০0 ৪ 0৫ ৩০ 978 Hs sn 0 Bet ts Us 
PEE DEE CE PTS dl 0৮০১ ৮ 03 58153 ০ 40) 
১:47 321104625৯3 
[৫৬৯৮] আবুল ইয়ামান ও লায়স (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার 
এক বেদুঈন মসজিদে পেশাব করে দিলো । তখন লোকজন তাকে শাসন করার জন্য উত্তেজিত হয়ে 
পড়ল। রাসূলুল্লাহ্‌ শুরুর তাদের বললেন £ তোমরা তাকে ছেড়ে দাও এবং তার পেশাবের উপর এক 


বালতি পানি অথবা একপাত্র পানি ঢেলে দাও । কারণ, তোমাদের নম্র ব্যবহারকারী বানিয়ে পাঠানো 
হয়েছে, কঠোর ব্যবহারকারী হিসেবে পাঠানো হয় নি। 


আচার-ব্যবহার ৪৫৯ 


59 ৩৪১১ pl পু ১৮০৭ 48) pt এ ৬০ oo ০৭ £ 


১9 ৬ ৬০০) 
২৫১৪. পরিচ্ছেদ £ মানুষের সাথে হাসিমুখে মেলামেশা করা । ইব্‌ন মাসউদ (রা) বলেন, মানুষের 
সাথে এমনভাবে মেলামেশা করবে, যেন তাতে তোমার দীন আঘাতপ্রাপ্ত না হয়। আর পরিবারের 
সঙ্গে হাসি তামাশা করা 


18175255252, i 12:6০ TEL PSE LE NE 20 MLL L CLG. LE BG 

৮ এ do) AUC ০: ৩ দি ৪9 CE সা it এ সা ৩০০ তা] 
৮০৪ ৩ ০ এ Be এ (9০ ৬৭০৪৬ ১ ৬ ৩] 

[৫৬৯৯] আদম (র)...... আনাস ইবৃন মালিক রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জজ আমাদের 


সাথে মেলামেশা করতেন, এমনকি একদিন তিনি আমার এক ছোট ভাইকে জিজ্ঞাসা করলেন ঃ ওহে 
সাহু “কামর পাখিটি কেমন আছে ? 


এ 1০ 49 ৪ 20০০6 22512 ৩৬ Ye Hf ০ 92০ ৬ EES 
টিটি ৮1০ 12 0 % ক ৩৫০ ০৩৩৩ LL ও 


ক হ 5262 20 ন 


- ৬ 043 2৫ Es Le IE ০১88 
মুহাম্মদ (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ লুই -এর সামনেই 
আমি পুতুল বানিয়ে খেলতাম | আমার বান্ধবীরাও আমার সঙ্গে খেলতো । রাসূলুল্লাহ হর ঘরে 
প্রবেশ করলে তারা দৌড়ে পালাত । তখন তিনি তাদের ডেকে আমার কাছে পাঠিয়ে দিতেন এবং 
তারা আমার সঙ্গে খেলা করত । 


El রশ os RAVAN ৪ fer ar £ রর AE ROR 
eo 023 এট ০৯০ U3 wl ৮83 rE ৮০০০ SU. Yoo 
নিন 590 ৩) 


২৫১৫. পরিচ্ছেদ £ মানুষের সঙ্গে শিষ্টাচার করা ৷ আবূ দারদা (রা) থেকে বর্ণিত আছে, আমরা 
কোন কোন কাওমের সাথে প্রকাশ্যে হাসি-খুশি মেলামেশা করি। কিন্তু আমাদের-অন্তরগুলো তাদের 
এ 


টি 5 লি রাতে 


ক পপর ৫ 


CE Yu Le dh 7৮০ 5 ৪০০৯০) 


৪৬০ ্‌ বুখারী শরীফ 


ALI 2255 5 05 DUE DIL ALE | ঘড় এ 0৩ ০55) ও 42 
28 AF 
কুতায়বা ইব্‌ন সাঈদ (র)...... আয়েশা(রা) থেকে বর্ণিত যে, একব্যক্তি নবী লু এর 
নিকট প্রবেশ কয়ার অনুমতি চাইল তখন তিনি বললেন £ তাকে অনুমতি দাও । সে তার বংশের 
নিকৃষ্ট সম্ভান। অথবা বললেন £ সে তার গোত্রের ঘৃণ্যতম ভাই । যখন সে প্রবেশ করল, তখন তিনি 
তার সাথে ন্ত্রভাবে কথাবার্তা বললেন । আমি বললাম $ ইয়া স্াসূলুল্লাহ, ! আপনি এর সম্পর্কে যা 
বলার তা বলেছেন। এখন আপনি তার সাথে ন্গ্রভাবে কথা বললেন । তিনি বললেন £ হে আয়েশা ! 
আল্লাহর কাছে মর্যাদায় নিকৃষ্ট সে ব্যক্তি, যার অশালীন আচরণ থেকে বেচে থাকার জন্য মানুষ তার 
সংশ্রব ত্যাগ করে। | 
এ এ BAG 5০ oH UA ভর Li 6০০ SEY ৩ Sl এ ৩০ [5] 
রর তর পু ডবল টা ৫ টা Ge 27° e LUNG 22 ন “ore 3 
sol ig ৮৫ ৪ ৩৪ AL iF 2৩১ ৮ SHY Af id of SL 
৯14 Sai ol LDA SEE JG ls CRS ls 854 
J a0 as Hee ৪ 5.০. i প ৪৫১০ AE ES ডিল উড ? ৬ 
oO ৫০ 0595 210 05) * oH 26 527 00 ১৫৬ ৭5১ পরত GE GOS 
শে ০ ‘Lee ve বে BEPC ॥ ৪ ৪ ০ 
- 598 ৬) ৪৩ 555 ০১৯ ০৫ SL ৬০) ০০ 
[৫৭০২] আবদুল্লাহ্‌ ইব্‌ন আবদুল ওহ্হাব (র)...... আবদুল্লাহ্‌ ইব্‌ন আবু মুলায়কাহ্‌ (রা) থেকে 
বর্ণিত যে, একবার নবী জুট কে কয়েকটি রেশমের তৈরী (সোনার বোতাম লাগান) ‘কাবা’ হাদিয়া 
দেওয়া হলো। তিনি এগুলো সাহাবীদের মধ্যে বন্টন করে দিলেন এবং তা থেকে একটি মাখরামা 
(রা)-এর জন্য আলাদা রেখে দিলেন। পরে যখন তিনি এলেন, তখন তিনি (সেটি তাকে দিয়ে) 
বললেন £ আমি এটি তোমার জন্য লুকিয়ে রেখেছিলাম । আইউব নিজের কাপড়ের দিকে ইশারা 
করলেন, তিনি যেন তার কাপড় মাখরামাকে দেখাচ্ছিলেন। মাখ্রামা (রা)-এর মেজাজের মধ্যে কিছু 
(অসনস্তাত্বের ভাব) ছিল। 
(৯55১ 3] পে J 09০ ০৬) 5 of Pt 06 PEI PU. Yo 
২৫১৬. পরিচ্ছেদ $ মু'মিন এক গর্ত থেকে দু'বার দংশিত হয় না। মু'আবিয়া (রা) বলেছেনঃ 
অভিজ্ঞতা ছাড়া সহনশীলতা সম্ভব নয় 


পা পাত 


2 ৪০ Fo EH ৪ °° ot প ৪০5 ৪ ৭ 22 ৪৪1) পে ০ eo যু + 
০৮20৯ a ৮6 el 9 DRED ০৮ ০০৬৮ ০৮ 4৪ ৩০৩ 5 ৩০৬ ov. 


2 
৬৫2 ০ ৪ ocd ew 


প ৪5 ৬:১৯, 2 Gee পাত os A পূ 
-০১০% 2৯15 ০৯৮ 06 5৫৮০0 60 3:৩৪ বাড ও০। ৩০ 45 এ ০) 


-আচার-ব্যবহার ৪৬১ 


কুতায়বা (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী হুল বলেছেন £ প্রকৃত মু'মিন 
একই গর্ত থেকে দু'বার দংশিত হয় না। 


| | all 6১8০১ 
২৫১৭. পরিচ্ছেদ £ মেহ্মানের হক 
= [9 SLE EE ৬৬৩৬ 0 ৩ ০৮০০ ৩০৭ ৪০ [০] 
৬৫5 IG BH Bi 3545 26 3৮৯ ০৩ ১০ ১৫ EL HG 
ULE ১০০৬ ০৬০৮9 2৮310 PS JER IU LCD (9 ০2) ৮৪ 
1%% এ yl Uy ৬ ৩৫ ৩৮১7 4১৬০ ৩৫০ 5257 4১ ৬০ ৪৪ ৬১ ৬৮ 
ow TEES I টিবি 9825 0 ৮4৬০০৮৪০১৪৬ 
ME OC 05 448 25৬ 
: ১5১ 81 ৮ ০০2০ IG ৩8১ 9 Sb (6১ ০১৪০৪ IG cof SS 
0১9 2 JG 505 Md ye 5৩ El 
[৫৭০৪] ইসহাক ইব্‌ন মানসুর (র)...... আবদুল্লাহ্‌ ইব্ন আসর রো) থেকে বর্ণিত। তিনি 
বলেন, একদিন নবী গ্র্র্ আমার নিকট এসে বললেন £ আমাকে কি এ খবর জানানো হয় নি 
যে, তুমি সারা রাত সালাতে কাটাও । আর সারা দিন সিয়াম পালন কর । তিনি বললেন ঃ তুমি 
(এরকম) করো না। রাতের কিছু অংশ সালাত আদায় কর, আর ঘুমাও । কয়েকদিন সাওম 
পালন কর, আর কয়েকদিন ইফতার কর (সাওম ভঙ্গ কর) ৷ তোমার উপর তোমার শরীরের 
হক আছে। তোমার উপর তোমার চোখের হক আছে, তোমার উপর তোমার মেহমানের হক 
আছে, আর তোমার উপর তোমার স্ত্রীরও হক আছে। নিশ্চয়ই তুমি তোমার আয়ু লম্বা হওয়ার 
আশা কর। সুতরাং প্রত্যেক মাসে তিন দিন সিয়াম পালনই তোমার পক্ষে যথেষ্ট । কেননা, 
নিশ্চয়ই প্রতিটি নেক কাজের বদলে তার দশগুণ পরিমাণ সাওয়াব দেওয়া হয়। সুতরাং এভাবে 
সারা বছরেই সিয়ামের সাওয়াব পাওয়া যায়। তখন আমি কঠোর ব্যবস্থা চাইলে, আমাকে 
কঠোর ব্যবস্থ দেয়া হলো। আমি বললাম ঃ এর চেয়েও বেশী পালনের সামর্থ আমার আছে। 
তিনি বললেন £ তা হলে তুমি প্রতি সপ্তাহে তিন দিন সিয়াম পালন কর । তখন আমি আরও 
কঠোর ব্যবস্থা চাইলে, আমাকে কঠোর ব্যবস্থা দেওয়া হলো। আমি বললাম £ আমি এর চেয়ে বেশী 
সিয়ামের সামর্থ রাখি । তিনি বললেন ঃ তবে তুমি আল্লাহ্‌র নবী দাউদ (আ)-এর সিয়াম পালন 
কর। আমি বললাম $£ ইয়া নবী আল্লাহ্‌! দাউদ (আ)-এর সিয়াম কি রকম? তিনি বললেন? 
আধা বছর সিয়াম পালন । 


৪৬২ বুখারী শরীফ 


02751 পাতি! ৪০: 88) 4752 503৮3 ৮৮০) 91 ৬০৫. YA 


২৫১৮. পরিচ্ছেদ £ মেহমানের সম্মান করা এবং নিজেই মেহমানের খেদমত করা । আল্লাহর বাণী ঃ 
তোমার নিকট ইব্রাহীম এর সম্মানিত মেহমানদের...... 


| I ১০ ৮০: 5 al ৩: 98568050525 রর 4 4০০ 30৬ [ovo 
চা প 9১৬০ 


Hse Uo LE ৮৯15 ৬৬ Sr ১৩১১৪ ও I TE 0 


্ে 
০2576 + 9০ 


Se SH NY ৮ 9) Sa 96 ৬৪ এন ও of বস Br) দিতি 
ZN 3৩ ৫ ৩৬ 55 335 এ ৬০ পে 9512, ০০৭ 
1018 নি 


[৫৭০৫] আবদুল্লাহ্‌ ইব্‌ন ইউসুফ (র)...... ই বরের 
লক বলেন £ যে ব্যক্তি আল্লাহৃতে ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন মেহমানের সম্মান করে । 
মেহমানের সম্মান একদিন ও একরাত । আর সাধারণ মেহমানদারী তিন দিন ও তিনরাত। এরপরে 
(তা হবে) “সাদাকা' । মেযবানকে কষ্ট দিয়ে, তার কাছে মেহমানের অবস্থান হালাল নয় । (অন্যসূত্রে) 
মালিক রে) অনুরূপ বর্ণনা করার পর অতিরিক্ত বলেন যে, নবী সুরঃ বলেছেন £ যে ব্যক্তি আল্লাহ্‌ ও 
দিনার ভারি রাত সে যেন উত্তম কথা বলে, অথবা সে যেন চুপ থাকে। 


৩৪ ০০৮৮ শা 56 ১৩৫ ৫০ কস 2 ৫৩ ২2০ 0 ৪ 8 ৮4০ ৩৫৬ [5৮5] 
12০৯ 350 Gp 5 Be bey OE ১০১৩ ০০০৪ 2 পা ৬০ 
EE (13 4৩ LEH ৩৩3 542০ ৮ #5 (02 ৯৩ ৩৫% ১৩ ১ 

টা 


[৫৭০৬] আবদুল্লাহ্‌ ইব্‌ন মুহাম্মদ (র)...... আবু হুরায়রা রো) থেকে বর্ণিত যে, নবী হল 
বলেছেন £ যে ব্যক্তি আল্লাহ্‌ ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। 
আর যে ব্যক্তি আল্লাহ্‌ ও শেষ দিনে ঈমান রাখে সে যেন মেহমানের সম্মান করে । আর যে ব্যক্তি 
আল্লাহ্‌ ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে, সুরা যেন চুগ যাকে! 


৮০০7 Hk ০০ ০০ ৬ ১৪ ১ শি ৪ এত নস এ VY 
TJ FS TYAS Ci 0 CE এ ৯৭05০ ৫ ৩80৫ ও i 
1) ০১4১1935১৮০ লি ০1 ES ৮ 5 0B dS 

EAT SH A 9৮ te 


আচার-ব্যবহার | | ৪৬৩ 


[৫৭০৭] কুতায়বা (র)...... উক্বা ইব্‌ন আমির রো) থেকে বর্ণিত ৷ তিনি বলেন, একবার আমরা 
বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের কোথাও পাঠালে আমরা এমন কোন কাওমের কাছে 
উপস্থিত হই, যারা আমাদের মেহ্‌মানদারী করে না। এ ব্যাপারে আপনার মত কি? তখন তিনি 
আমাদের বললেন £ যদি তোমরা কোন কাওমের নিকট গিয়ে পৌঁছ, আর তারা তোমাদের মেহমানের 
উপযোগী যত্ন নেয়, তবে তোমরা তা সাদরে গ্রহণ করবে । আর যদি তারা না করে, তা হলে, তাদের 
95785299528 
০৮ 4০ ডি GAD ০০ LX TE ৬১০০০ 0৯ এ এপ] 
CLE HAD লস de bE ৩৪ ৮05৮৬ ৮৮০৮৩ 
ও 25 0) ৯৩ Ley ৩৩ ৮০ ০০৮০ ০৮৪ ৮৯) 129 eR ৩৬ ০5১ 
টি 
[৫৭০৮] আবদুল্লাহ্‌ ইবন মুহাম্মদ রে)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত নবী সু বলেছেন ৪ যে 
ব্যক্তি আল্লাহ্‌ ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন তার মেহমানের সম্মান করে । আর যে ব্যক্তি 


আল্লাহ্‌ ও শেষ দিনে ঈমান রাখে, সে যেন তার রক্তের সম্পর্ক যুক্ত রাখে । আর যে ব্যক্তি আল্লাহ্‌ ও 
শেষ দিনে ঈমান রাখে, সে যেন উত্তম কথা বলে, অথবা নীরব থাকে । 


১৮০৭৭ ৯৮৫৩3 ell ০০ CL. +9৭৭ 
২৫১৯. পরিচ্ছেদ £ খাবার তৈরি করা ও মেহমানের জন্য কষ্ট স্বীকার করা 
সা 
৮১১৫2) ১০৭০0 5৪5০9 ay ৩০০০৪ ৯ ES 00 এত 96 LES 
৬১০৬ এ ০9500 IAC ৩ ৩ ৩ IG: হি ০5 (9 
১৯৯৪৮0০3০2০ EI IS CCL YE 552 555 cy 
IBOATS td 05 95১50 ০৯ ৩৩ ০৪০৪5 
৮ ০৩ ৩ ৩১০৭০ এ {I এ-০ ০৩ 0৯1 ০ SUL ১৩140) ৮1 ৩৬ 
% he Fr SF ৬৮) 5৬০ Ul YS ie ৬৪৪ ৬০১ 
Eh EL (019০ ny সে সা টিন ০০ % a JEL DET 


Sl 


৪৬৪ বুখারী শরীফ 


[৫৭০৯] মুহাম্মদ ইবৃন বাশৃশার (র)...... আবূ জুহায়ফা (রা)-এর পিতা থেকে বর্ণিত ৷ তিনি 
বলেন, নবী শর সালমান (রা) ও. আবূ দারদা (রা)-এর মধ্যে ভ্রাতৃত্ব সৃষ্টি করে দেন। এরপর 
একদিন সালমান (রা) আবু দার্দা (রা)-এর সঙ্গে দেখা করতে গেলেন, তখন তিনি উম্মে দারদা 
(রা) কে অতি সাধারণ পোশাকে দেখতে পেলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন £. তোমার কী 
হয়েছে? তিনি বললেন ঃ তোমার ভাই আবু দার্দা (রা)-এর দুনিয়াতে কিছুর প্রয়োজন নেই । 
ইতিমধ্যে আবূ দারদা (রা) এলেন । তারপর তার জন্য খাবার প্রস্তুত করে তাঁকে বললেন আপনি 
খেয়ে নিন। আমি তো সিয়াম পালন করছি। তিনি বললেন £ আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ 
আমিও খাব না। তখন তিনিও খেলেন তারপর যখন রাত হলো, তখন আবূ দারদা (রা) সালাতে 
দীড়ালেন। তখন সালমান (রা) তাকে বললেন £ আপনি ঘুমিয়ে নিন। তিনি শুয়ে পড়লেন। 
কিছুক্ষণ পরে আবার উঠে দাঁড়ালে, তিনি বল্লেন £ (আরও) ঘুমান । অবশেষে যখন রাত শেষ 
হয়ে এল, তখন সাল্মান (রা) বললেন £ এখন উঠুন এবং তারা উভয়েই সালাত আদায় করলেন । 
তারপর সালমান (রা) বললেন $ তোমার উপর তোমার রবের দাবী আছে, (তেমনি) তোমার উপর 
তোমার. দাবী আছে এবং তোমার স্ত্রীরও তোমার উপর দাবী আছে। সুতরাং তুমি প্রত্যেক 
হক্দারের দাবী আদায় করবে । তারপর তিনি নবী ক্লক -এর কাছে এসে, তার কাছে তার কথা 
উল্লেখ করলেন ঃ তিনি বললেন £ সালমান সত্যই বলেছে । 

ial ও (খাও alli 25645 OU. YON. 
২৫২০. পরিচ্ছেদ £ মেহমানের সামনে কারো উপর রাগ করা, আর অসহনশীল হওয়া অনুচিত 


2 ৪ ৯:১১: ese পর এ ‘o£ ৬০ ০৫০ ০ ৪1০ 5 se ৮ ৫৩০ 
Et CONE দিন 
Ls el Bizet hy J দি ৫29৩৪ ৩০, 


০০ 191৮ 03 ৩৫১০ ৮১29051৮০৮1 3০ ০5৩০২ ~~ 


52 AE ls by se 31775 ও ০3 IG ৫০ ০০ পণ 2 LS 
2 


Se ES CS এ আপ CRE ৫ ৩৬ হ ১০ তি 8 


403 ৬০ ০৬ ০৩ a UN ৩০০ LEC NCHA 


ELC এ] এ) nl ৮) 03 « এ > ০ 45 ১৪) ০০৪ ALU এগ উ 


আচার-ব্যবহার ৪৬৫ 


3) ৮:7৬ JOB ol oe ০৬৪ ০০৮ OTB ও 2৮৮ সত ঢিল 

৮169 6 ৩৬০০০ 31 
[৫৭১০] আয়্যাশ ইবৃন ওয়ালীদ রে)...... আবদুর রহমান ইবৃন আবূ বকর (রা) থেকে বর্ণিত যে, 
একবার আবূ বক্র সিদ্দীক (রো) কিছু লোককে মেহমান হিসাবে গ্রহণ করলেন । তিনি (তাঁর পুত্র) 
আবদুর রহমান কে নির্দেশ দিলেন, তোমার এ মেহমানদের নিয়ে যাও । আমি নবী ঈঁ্র -এর 
নিকট যাচ্ছি। আমি ফিরে আসার পূর্বেই তুমি তাদের খাইয়ে দাইয়ে অবসর হয়ে যেয়ো । আবদুর 
রহমান (রা) তাদের নিয়ে চলে গেলেন এবং তার ঘরে যা ছিল তা সামনে পেশ করে দিয়ে তাদের 
বললেন আপনারা খেয়ে নিন। তারা বললেন । আমাদের এ বাড়ীর মালিক কোথায়? তিনি বললেন ঃ 
আপনারা খেয়ে নিন। তাঁরা বললেন ঃ বাড়ীর মালিক না আসা পর্যন্ত আমরা খাবো না। তিনি 
বললেন £ আমাদের পক্ষ থেকে আপনারা আপনাদের খাবার খেয়ে নিন। কারণ, আপনারা না খেলে 
তিনি এলে আমার উপর রাগ করবেন। কিন্তু তারা অস্বীকার করলেন । আমি ভাবলাম যে, তিনি 
অবশ্যই আমার উপর ক্ষুন্ধ হবেন। তারপর তিনি ফিরে আসলে আমি তার থেকে এক পাশে সরে 
পড়লাম ৷ তিনি তাদের জিজ্ঞাসা করলেন, আপনারা কী করেছেন । তখন তারা তাকে সব বর্ণনা 
করলেন। তখন তিনি বললেন ঃ হে আবদুর রহমান! তখন আমি চুপ করে রইলাম । তিনি আবার 
ডাকলেন, হে আবদুর রহমান। এবারেও আমি চুপ করে রইলাম ৷ তিনি আবার ডেকে বললেন ঃ 
ওরে মূর্খ! আমি তো'কে কসম দিচিছ। যদি আমার ডাক শুনে থাকিস, তবে কেন আসছিস না? 
তখন আমি বেরিয়ে এসে বললাম আপনি আপনার মেহমানদের জিজ্ঞাসা করুন৷ তখন তারা 
বললেন সে ঠিকই আমাদের খাবার এনে দিয়েছিল। তিনি বললেন তবুও কি আপনারা আমার 
অপেক্ষা করছেন? আল্লাহ্র কসম! আমি আজ রাতে তো খাবো না। মেহমানরাও বললেন £ আল্লাহ্‌র 
কসম আপনি যতক্ষণ না খাবেন ততক্ষণ আমরাও খাব না । তখন তিনি বললেন আমি আজ রাতের 
মত খারাপ রাত আর দেখিনি। আপনাদের প্রতি আপেক্ষ । আপনারা কি আমাদের খাবার গ্রহণ 
কবুল করলেন নাঃ.তখন তিনি আবদুর রহমানকে ডেকে ) বললেন £ তোমার খাবার নিয়ে এসো । 
তিনি তা নিয়ে আসলে তিনিই খাবারের উপর নিজ হাত রেখে বললেন, বিস্মিল্লাহ্‌ এ প্রথম ঘটনাটা 
শয়তানের কারণেই ঘটেছে। তারপর তিনি খেলেন এবং তারাও খেলেন। 


€ বে 2 HEE ৪:৮৯. 98৮৮ ্ ১৩ ৯2475 
LE Lt ভা ভি এ ০5৮ ৮ ৭59 ৮৮৭ ১৮০০) % 6১০৭ 
০ 
২৫২১. পরিচ্ছেদ £ মেয্মানকে মেজবানের (একথা) বলা যে, যতক্ষণ পর্যন্ত আপনি না খান 
ততক্ষণ আমিও খাব.না । এ সম্পর্কে নবী ঈল্ক্ট থেকে আবূ জুহায়ফার হাদীস রয়েছে 


১০৭ AE EE EL সর - £ ও পরে ০ ৮৯» 0 EX ৪ হেত 
JG LEE ভা ০৮ ০১৯৪৮ LF ৬১৩ জা তি ৩০০০ ভে) 2 ০০৯৪ ৬৯০৩ 


৫৯ - 


৪৬৬ | | বুখারী শরীফ 


১৪665785555 
১৮ 26 ৩ 03 মু ৩৩০ 9092০ 06 জা রস ভিত এজ ৪ তি ২৪ 
245৩ ০49 (9 CS SH শি এডি 0৮ 54 ৩০ CG 
Let 3০ ES এ Ss এও লেন ০০০৪ 2 IGS এ এ 
7৮ 49৬৩৫ Ss ৮5০৫ এপ 0৫ এ শোতে BS 
১5 লস IG ও 9০ 03158259559 1515 
87 0 | 54900 4৮ 2 JEG ০৭। 4৪55) SB ৫৯ ৪ 

Ge HHL 
মুহাম্মদ ইবৃন মুসান্না (র)...... আবদুর রহমান ইবৃন আবু বক্র (রা) থেকে বর্ণিত । তিনি 
বলেন $ একবার আবু বক্র (রা) তার একজন কিংবা কয়েকজন মেহমান নিয়ে এলেন এবং সন্ধ্যার 
সময় নবী ঈলু্ত -এর কাছে গেলেন। তিনি ফিরে এলে আমার আম্মা তাঁকে বললেন ঃ আপনি 
মেহমানকে, কিংবা বললেন, মেহমানদের (ঘরে)রেখে (এতো) রাত কোথায় আটকা পড়েছিলেন? 
তিনি তাকে জিজ্ঞাসা করলেন $ তুমি কি তাদের খাবার দাওনি? তিনি বললেন £ আমি তাদের সামনে 
খাবার. দিয়েছিলাম কিন্তু তারা, বা সে তা খেতে অস্বীকার করলেন । তখন আবূ বকর (রা) রেগে গাল 
মন্দ বললেন ও বদ্‌ দু'আ করলেন। আর শপথ করলেন যে, তিনি খাবার খাবেন না। আমি লুকিয়ে 
ছিলাম। তিনি আমাকে ডেকে বললেন ঃ ওরে মূর্খ! তখন মহিলা (আমার আম্মা) ও কসম করলেন 
যে, যতক্ষণ পর্যন্ত তিনি না খাবেন ততক্ষণ আম্মাও খাবেন না। এদিকে মেহমানটি বা মেহমানরাও 
কসম খেয়ে বসলেন যে, যতক্ষণ তিনি না খান, ততক্ষণ পর্যন্ত তারাও খাবেন না। তখন আবু বক্র 
(রা) বললেন £ এ ঘটনা সংঘটিত হয়েছে শয়তান থেকে । তারপর তিনি খাবার আনতে বললেন। 
আর তিনি খেলেন এবং মেহমানরাও খেলেন। কিন্তু তারা খাওয়া আরম্ভ করে যতবারই 'লুক্মা' 
উঠাতে লাগলেন, তার নীচে থেকে তার চেয়েও বেশী খাবার বৃদ্ধি পেতে লাগলো । তখন তিনি তার 
স্ত্রীকে ডেকে বললেন $ হে বনী ফেরাসের বোন এ কি? তিনি বল্লেন £ আমার চোখের প্রশান্তির 
কসম! এতো আমাদের পূর্বের খাবার থেকে এখন অনেক বেশী দেখছি । তখন সবাই খেলেন এবং 
তা থেকে তিনি নবী গ্রল্রর -এর খেদমতে কিছু পাঠিয়ে দিলেন । তারপর তিনি বর্ণনা করেন যে, তা 
থেকে তিনিও খেয়েছিলেন । 


01719 2946 yn তি Sl 211 ০০৫. Yor 
২৫২২. পরিচ্ছেদ ঃ বড়কে সম্মান কর । বয়সে বড়জনই কথাবার্তা ও প্রশ্নাদি আরম্ভ করবে 


আচার-ব্যবহার 8৬৭ 


! 
চে 


চনে চে 5 95585255872 কে ০ ডি 202’ es ০৬. KE 
এ এপি Get ০ PY এটি Be) তা Pm Ba p> তে SUS 

2৮ ৪০ শী 922 214, £ . তি. ৪.০ ৪ ৮ জা: 4৪৫ fe EAA) 
4১ এছ ও ০৬০৯ Lele al ders দেল 2৮ 8৮০ ৩ ০০০ এ 2০ 2 


প 
EY 
৪.০ 4৪০ 2 2. 4 


রর র্‌ & ৪০ চকু ৪21) ৬ পুত তপ্ত ০ পাল 1 NTA ৪০০০৪ 
6 cod ৪০ ৩ BLE 039 0৯৮] 2 9525 ০৮ তা ১৮ La) Jer ৩ 
৪ পে ডি ot or রে { se =, 2 ee ESA ০528: 
Te ০৮ ০1৮95 BH ভা এ ১৮৬ এ মক ৯১ ১৬৮ ০ ০১৮০ 
ঠ ০? এরি হাত দ2নউ NEE DBS 2৩ তি পা পর নি “০৪ 5 AE 
৮59 চৈ AD CA IU 90 ১ ৬ ভা 5 EA Al ৩৬০ ০৮৯৪ ২৪ 9৩ 

& পি 5৫5 ৫৫৬৫০ 2 পপর ও টা রি ES 
৩86 ৪৯৮০ IES HALLS SL BH ID ere ০1৮৫ 


2 se coe as পেতে Ee BS SoS SO ra PL RAE ৬) 2158৮ টিন শি Ze er 
Me ns ৩ S294 ৮408 ৩৩ ৪৮ Ad ০০ ৪1৩ RE ৩ 


৩০ পপ ত পপ * SEE SRP পু ডি তত এবি 257 
০ BUCS ০৪০ JU * এও 5 dl ০০১ AY OLS 0 014৮9 6199 
৬ শা ৬ পা ডিপ ৬ নি হেত রে se “ue ৬ oc, তোপ ৫551 see 2 1-7 i ডি 


LE ES BG 26003 2৯ pls A 03 বা ELS 4 3৬0 
সুলায়মান ইব্‌ন হারব (র)...... রাফে ইব্‌ন খাদীজ (রা) ও সাহল ইব্‌ন আবু হাস্মাহ (রো) 
থেকে বর্ণিত যে, একবার আবদুল্লাহ্‌ ইবৃন সাহল ও মুহায়ইসা ইবৃন মাসউদ (র) খায়বারে পৌছে 
উভয়েই খেজুরের বাগানের ভিন্ন ভিন্ন পথে চলে গেলেন সেখানে আবদুল্লাহ ইব্‌ন সাহল (রা) কে 
হত্যা করা হয়। এ ঘটনার পর আবদুর রহমান ইবৃন সাহল ও ইবৃন মাসউদ (রা) এর দুই ছেলে 
হুওয়াইসা রো) ও মুহায়ইসা রো) নবী বর -এর কাছে এলেন এবং তার কাছে নিহত ব্যক্তির কথা 
বলতে লাগলেন। আবদুর রহমান (রা) কথা শুরু করলেন। তিনি ছোট ছিলেন, নবী জু তাদের 
বললেন ঃ তুমি বড়দের সম্মান করবে। বর্ণনাকারী ইয়াহ্‌ইয়া বলেন £ কথা বলার দায়িত্ব যেন বড়রা 
পালন করে। তখন তারা তাদের লোক সম্পর্কে কথা বললেন। নবী ক্লু তাদের বললেন ঃ 
তোমাদের পঞ্চাশ জন লোক কসমের মাধ্যমে তোমাদের নিহত ভাইয়ের হত্যার হক প্রমাণ কর। 
তারা বললেন ঃ ইয়া রাসূলুল্লাহ্‌ ঘটনা তো আমরা দেখিনি । তখন নবী প্র বললেন ঃ তা হলে 
ইয়াহুদীরা তাদের থেকে পঞ্চাশ জনের কসমের মাধ্যমে তোমাদের কসম থেকে মুক্তি দিবে । তখন 
তারা বললেন $ ইয়া রাসূলাল্লাহ ! ওরা তো কাফির সম্প্রদায় । তারপর নবী হুল নিজের তরফ 
থেকে তাদের নিহত ব্যক্তির ফিদ্ইয়া দিয়ে দিলেন। সাহল (রা) বললেন £ আমি সেই উটগুলো 
থেকে একটি উট পেলাম । সেটি নিয়ে আমি যখন আস্তাবলে গেলাম তখন উটনীটি তার পা দিয়ে 
আমাকে লাথী মারলো । 


৪৬৮ বুখারী শরীফ 


45 di ৮৮০ ০৮০ ১৪০5 ৬০৪৬০ ০৯৭ ৩5 5 ৫০ [আন 
+০১১% ০ ৩৪ কর্তা তা ০5 5 ৮৮ ঠাস ২1 ১৮5 ৩ ৩৩ 
৮1729 ৮৮১১ পা পে MESA বস তান SEP ০১ SY) 
০1১০ ৮ sl লা (৬০০ ৩৪ do HB পর ০৩০ 
311৮5 IG: 5S) 5S ০ ALAN এও CS YY এ এ Le IG 

৯৪০৫৪ SUSU 
[৫৭১৩] মুসাদ্দাদ (রা)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ কস্ট বললেন £ তোমরা 
আমাকে এমন একটা বৃক্ষের খবর দাও, মুসলমানের সাথে যার দৃষ্টান্ত রয়েছে। তা সর্বদা তার 
প্রতিপালকের নির্দেশে খাদ্য দান করে, আর এর পাতাও ঝরে না। তখন আমার মনে আসলো যে, 
এটি খেজুর গাছ। কিন্তু যেহেতু সে স্থানে আবূ বকর ও উমর (রা) উপস্থিত থেকেও কথা বলছিলেন 
না, তাই আমিও কথা বলা পছন্দ করি নি। তখন নবী লু নিজেই বললেন সেটি হলো, খেজুর 
গাছ। তারপর যখন আমি আমার আব্বার সঙ্গে বেড়িয়ে এলাম, তখন আমি বললাম আব্বা! আমার 
মনেও খেয়াল এসেছিল যে, এটা নিশ্চয়ই খেজুর গাছ । তিনি বললেন £ তোমাকে তা বলতে কিসে 
বাধা দিয়েছিল? যদি তুমি তা বলতে, তাহলে একথা আমার কাছে এত এত ধন-সম্পদ পাওয়ার 
চেয়েও বেশী প্রিয় হতো তিনি বললেন £ আমাকে শুধু একথাই বাধা দিয়েছিল যে, আমি দেখলাম, 
আপনি, ও আবু বকর (রো) কেউই কথা বলছেন না। তাই আমিও কথা বলা পছন্দ করলাম না। | 
ALE : 45) 2578 ৩১ দাত) 7৯909 02 32 SLU PU. Yor 


পু 5 


৮৯ 2১১০৭ ২ ০১১১৪ ন ৮১ ০৫৫ 135 ও তা Ff লা 925৩) ৮৪5 

2০22 

Ke রর 42 30 27726722772 

৬ TAA: ১০৩ 0 0৩ AE ৮০ ও 11 

২৫২০. পরিচ্ছেদ ঃ 4 পাঠ, সঙ্গীত ও উট্ট্‌ চালানোর সংগীতের মধ্যে যা জায়েয ও যা না- 

জায়েয । আল্লাহ্‌ তা“আলার বাণী £ এবং বিপথগামী লোকেরাই কবিদের অনুসরণ করে থাকে নে 
77777 

Re 83201 

সি ০০ ০৫153 21 4৮ foil aS 


আচার-ব্যবহার ৪৬% 


[5৭১৪] আবুল ইয়ামান র)...... উবাই ইব্‌ন কা'ব রো) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ দর 
বলেছেন $ নিশ্চয়ই কোন কোন কবিতার মধ্যে জ্ঞানের কথাও রয়েছে। 


ভা 3৫৫০ ৩০ চা ১ ১১০৩ ০৮ ১৩৩ ৩৫০ ৮ % ৩০০ [51 


এ 0০ 5১০১ তন ২1০71 05 নে এ 5১ হন 2 জএক্জ 
শি 


[৫৭১৫] আবু নুয়াইম (র)...... জুন্দুব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, একবার নবী হই এক 
জিহাদে হেঁটে" যাচ্ছিলেন। হঠাৎ তিনি একটা পাথরে হোচট খেয়ে পড়ে গেলেন এবং তার একটা 
আংগুল রক্তাক্ত হয়ে গেল। তখন তিনি কবিতার ছন্দে বললেন ঃ তুমি একটা রক্তাক্ত আংগুল বৈ 
কিছুই নও, আর যে কষ্ট ভোগ করহু তা তো একমাত্র আল্লাহ্‌র পথেই । 


le 


৩৫ LL yf G55 SAU 2৫৪ ০5 ১৩০ ৩৮ ভর ৮ 2 চো CS [V4 
£ 


LS Vw ১0546 Lots GG 24৫ GU ৮ 05 26 8। ৮35 এ 
এ ১০ জাতি ENT * ০৮৫ 9৬ 5 পু 


[৫৭১৬] মুহাম্মদ ইবুন বাশৃশার (র).... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সর বলেন, কবিরা যে 
সব কথা বলেছেন, তার মধ্যে কবি লবীদের কথাটাই সবচেয়ে বেশী সত্য কথা । (তিনি বলেছেন) 
শোন! আল্লাহ্‌ ব্যতীত সব কিছুই বাতিল । তিনি আরও বলেছেন, কবি উমাইয়া ইব্‌ন আবু সাল্ত ইসলাম 
গ্রহণের কাছাকাছি হয়ে গিয়েছিল। 
০:০০ 26 AE পতি 8 ০৮0০৮ এ ১০ ৮ ঘা 
7 PAA bs Fo I ০০৮ এ # IL LS ০৮ ৩৩ ত 9 
)১% oi টি 33 6165 9৫) ০৬ ওঠ IU ৩০৫৫৬ 2৫ 8 
১০59 # UG ৩ 905 75৯৬ % Clo এও GLY * GL লি 2 20 
2 515 ১]০৩৪৬। 
457 0 8৮5 IG ধা 0৮৬7৩ € ৮0145 5 2 ১ ০০১ ৩ 
22521571215 5 GA EF চি ০৩৪ ODT ৬৮১৫৫ 
505194-5%1%6 CSS SH UY LO এ ৩ জে ও 988 


SIS 0৯৭ ৩6 3১05 তল Gf এডি সা oh CB ও 0০০ ৬ is 


৪৭০ ্‌ বুখারী শরীফ 


049৩ ০৮৪0 GAPE Sr 4০5৩৩ 218 > Pd GY ob 
০48 ৮৫৩ ৩০ ৩৬ ey Caf Cb EN 
JT SS AEE oil 2০ ol bed Na Os ৩ 


১91৮ ৮) প্রতি cB El t ৭ ও IE উড Bd Jy তা) ০ 
GL. 6.2, 


৮ সি 33৬ যা 


0 


মিটি 


[৫৭১৭] কুতায়বা রে)... এরা নিট রা 
রাসূলুল্লাহ্‌ শুই -এর সঙ্গে খায়বার অভিযানে বের হলাম । আমরা রাতের বেলায় চলছিলাম। দলের 
মধ্যে থেকে একজন “আমির ইবৃন আকওয়া (রা)-কে বলল যে, আপনি কি আপনার (ছোট) 
কবিতাগুলো থেকে কিছু পড়ে আমাদের শুনাবেন না? ‘আমির (রা) ছিলেন একজন কবি । সুতরাং 
তিনি দলের লোকদের হুদী গেয়ে শুনাতে লাগলেন । “হে আল্লাহ্‌! তুমি না হলে, আমরা হেদায়েত 
পেতাম না। আমরা সাদাকা দিতাম না, সালাত আদায় করতাম না। আমাদের আগেকার গুনাহ ক্ষমা 
করুন; যা আমরা করেছি। আমরা আপনার জন্য উৎসর্গিত। যদি আমরা শক্রর সম্মুখীন হই, তখন 
আমাদের পদদ্ধয় সুদৃঢ় রাখুন। আমাদের উপর শাস্তি বর্ষণ করুন। শত্রুর ডাকের সময় আমরা যেন 
বীরের মত ধাবিত হই, যখন তারা হৈ-হুল্লাড় করে, আমাদের উপর আক্রমণ চালায় ।” তখন 
রাসূলুল্লাহ্‌ সু জিজ্ঞাসা করলেন £ এ উট চালক লোকটি কে? সে যে এ রকম উট চালিয়ে যাচ্ছে 
লোকেরা বললেন ঃ তিনি “আমির ইব্‌ন আক্ওয়া । তিনি বললেন £ আল্লাহ্‌ তার উপর রহম করুন । 
দলের একজন বললেন ঃ ইয়া নবী আল্লাহ । তার জন্য তো শাহাদাত নির্দিষ্ট হয়ে গেলো । হায়! যদি 
আমাদের এ সুযোগ দান করতেন। তারপর আমরা খায়বারে পৌছে শক্রদের অবরোধ করে 
ফেললাম । এ সময় আমরা অতিশয় ক্ষুধার্ত হয়ে পড়লাম । অবশেষে আল্লাহ্‌ খোয়বার যুদ্ধে) তাদের 
উপর আমাদের বিজয় দান করলেন। তারপর যেদিন খায়বার বিজিত হলো, সেদিন লোকেরা অনেক 
আগুন জ্বালাল। রাসূলুল্লাহ্‌ শর জিজ্ঞাসা করলেন £ তোমরা এত সব আগুন কি জন্য জ্বালাচ্ছ? 
লোকেরা বললো £ গোশৃত রান্নার জন্য । তিনি জিজ্ঞাসা করলেন ঃ কিসের গোশত? তারা বলল ঃ 
গৃহপালিত গাধার গোশৃত। তখন রাসূলুল্লাহ্‌ হলত বললেন $ এসব গোশৃত ফেলে দাও এবং 
হাড়িগুলো ভেঙ্গে ফেল। একব্যক্তি বললঃ ইয়া রাসূলাল্লাহ! বরং গোশ্তগুলো ফেলে আমরা 
হাড়িগুলো ধুয়ে নেই? তিনি বললেন ঃ তবে তাই কর । রাবী বলেন £ যখন লোকেরা যুদ্ধে সারিবদ্ধ 
হল। “আমির (রা)-এর তলোয়ার খানা খাটো ছিল। তিনি এক ইয়াহুদীকে মারার উদ্দেশ্য এটি দিয়ে 
তার উপর আক্রমণ করলেন। কিন্তু তার তলোয়ারের ধারাল অংশ “আমির (রা)-এরই হাটুতে এসে 


আচার-ব্যবহার | "৪৭১ 


আঘাত করল। এতে তিনি মারা গেলেন। তারপর ফিরার সময় সবাই ফিরলেন । সালামা (রা) 
বলেনঃ আমার চেহারার রং পরিবর্তন দেখে, রাসূলুল্লাহ্‌ সঃ আমাকে জিজ্ঞাসা করলেন £ তোমার 
কি হয়েছে? আমি বললাম :ঃ আমার বাপ-মা আপনার প্রতি কুরবান হউন! লোকেরা বলছে যে, 
‘আমিরের আমল সব বরবাদ হয়ে গেছে। তিনি বললেন £ এ কথাটা কে বলেছে? আমি বললাম ৪ 
অমুক, অমুক অমুক এবং উসায়দ ইব্‌ন হুয়াইর আনসারী, রো)। তখন-রাসূলুল্লাহ্‌ হুর বললেন ঃ 
যারা এ কথা বলেছে, তারা মিথ্যা বলেছে । তিনি বললেন ঃ তার দু'টি পুরস্কার রয়েছে, সে জাহিদ 
বং মুজাহিদ । আরব ভূ-খন্ডে তার মত লোক অল্পই জন্ম নিয়েছে। 
টির তারে ১৭৩ ৫৮ [না] 


25895 IB if ১45: SUS Ax ০০ 8 5 তা 0225 
০০০০ 88 ৮14 495 ঠা 0৩ 2০94৬ ৩১০ 
700. ১০৮০ 
[৫৭১৮] মুসাদ্দাদ (র)...... টা হে বে TTT 0 একবার 
নবী জুল তার কতক সহ্ধর্মিণীর কাছে আসলেন । তখন তাদের সঙ্গে উম্মে সুলায়মও ছিলেন । 
নবী স্ল্ু্র বললেন £ সর্বনাশ, হে আনজাশাহ! তুমি (উট) ধীরে চালাও । কেননা, তুমি কাচপাত্র 
(মহিলা) নিয়ে চলেছ। রাবী আবূ কিলাবা বলেন $ নবী (সা.) ‘সাওকাকা বিল্‌ কাওয়ারীর' বাক্য দ্বারা 

এমন বিষয়ের প্রতি ইঙ্গিত করলেন, যা অন্য কেউ বললে, তোমরা তাকে ঠাট্টা করতে । 
পে) চর PU. Yor 

২৫২৩. পরিচ্ছেদ £ কবিতার মাধ্যমে মুশরিকদের নিন্দা করা 

ক ৯১2৩6 ১৮ sf LF 8 ৮৯ ডা মি ৩০৮ ২০০৪ এ [ona] 
8 3) 0১১ IB 05৮১০ ০৬৯ SB 0৮১১০৫08০৩৬ ১১৫০ ০09 Gt PY 
৬0০১5 801 0০৫1 OES 0৩ 5 ০ 


১৪৮ 


০ ১৬ 2১ ০ 
বাংলায় ইসলামিক বই ডাউনলোড করতে ভিজিট করম্ণঃ ইসলামি বই ডট ওয়ার্ডপ্রেস ডট কম । - 8 4 ১7১ 
মুহাম্মদ (র)...... “আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার হাসুসান ইব্‌ন 
সাবিত (রা) রাসূলুল্লাহ্‌ কলত -এর নিকট মুশরিকদের নিন্দা করার অনুমতি চাইলেন । তখন 
রাসূলুল্লাহ্‌ ঈল্ক্জ বললেন $ তা হলে এ নিন্দা থেকে আমার বংশ মর্যাদা কেমনে বাচাবে? তখন 
হাস্সান রো) বললেন £ আমি তাদের থেকে আপনাকে এমনভাবে বের করে নেব, যেভাবে 


J EG 24৩ এ ৩৩৮ ২৮৮55 0৬ 445০৮ 


৪৭২ রর ্‌ বুখারী শরীফ 


মাখানো আটা থেকে চুল বের করে আনা হয়। রাবী “উরওয়া বর্ণনা করেন, একদিন আমি 
‘আয়েশা (রা)-এর কাছে হাস্সান (রা)-কে গালি দিতে শুরু করলাম, তখন তিনি বললেন ঃ তুমি 
তাঁকে গালমন্দ করো না। কারণ, তিনি নবী সুই -এর তরফ থেকে মুশরিকদের প্রতিরোধ করতেন। 
Jl ৫৯০] ০৪ ৮৫ পা Ju ৮৯১৬৯ ale ৩১৬ [vr] 
৮4. JER FNS ৮০ BAM Hal প্র I 
: 3 2৮19) 08 THEO 159 

০০০৯: ০৫5 GE 2৩ 98 &। ১১০১ ৪ 

০5 চিত লো ৫ ৫43) এস ws 

ECT 2122 ০ দি পি ০ 


৩৯০৪ ee fe 


- EA 57775555775 3৩) SA ০৮ ১৮ কও 
আস্বাগ...... আবূ হুরায়রা (রা) তার বর্ণনায় নবী দরে -এর কথা উল্লেখ করে বলেন, 
নবী কই বলেছেন £ তোমাদের ভাই অর্থাৎ কবি ইব্ন রাওয়াহা (রা) অশ্নীল কথা বলেনি । তিনি 
বলতেন £ “আমাদের মধ্যে রাসূলুল্লাহ্‌ লুজ রয়েছেন, তিনি কুরআন তিলাওয়াত করেন; যখন 
ভোরের মনোরম আলো ফুটে উঠে । পথভ্রষ্ট হওয়ার পর তিনি আমাদের সুপথ দেখিয়েছেন । আর 
আমরা অন্তরের সাথে একীন করলাম যে, তিনি যা বলছেন, তা ঘটবেই । তিনি নিজ পিঠ বিছানা 
থেকে সরিয়ে রেখেই রাত কাটান । যখন কাফিরদের শয্যা-সুখ ত্যাগ করা তাদের পক্ষে ভারী 
কষ্টকর হয়৷" 


৪ চলত 


১ 9৮ JU 1০4 Eo ৮৯৪ ০০ তে US এ ৪ 1৫৬ 


পতি ৩ 2৩৪৪৫ 


১৮৬ ৬০ বাঁ ১৫০৮০ AE 2 LL জা ৩৪ BF পেত ৮০০৮ ৮6 ১৬০ 


2 ade 


I) Ei IP ৯০ SS EI TIE EIA এ ক ৬৪ ৯63 
T° EEA HIG ১ 05 পু il Bi dS ০6 AL OS UU & 
Rs (র)...... হাস্সান ইব্‌ন সাবিত (রা) থেকে বর্ণিত ৷ তিনি 
বলেন, হে 'আবু হুরায়রা! আমি আপনাকে আল্লাহ্‌র কসম দিয়ে জিজ্ঞাসা করছি। আপনি কি 
রাসূলুল্লাহ্‌ চলুক কে একথা বলতে শুনেছেন যে, ওহে হাস্সান! তুমি আল্লাহ্‌র রাসূলের তরফ থেকে 
পাল্টা জবাব দাও । হে আল্লাহ্‌! তুমি জিব্রাঈল (আ)-এর মাধ্যমে তাকে সাহায্য কর । আবু হুরায়রা 
রো.) বল্লেন $ হা ।. 


আচার-ব্যবহার ৪৭৩ 


| তলত ১৪ ৯58৩ ৩ ১৪ হও ৫০ ৮৮ ৮ ৬৩০ ৬৬ তেমন] 
-৩০ ০:০৮ Mb ৩ 9৭১৩৭ ৩৩ HN 
[৫৭২২] সুলায়মান ইব্‌ন হারব...... বারাআ' রো) থেকে বর্ণিত যে, নবী চর দলের হাসসান রো)-কে 
বললেন £ ৮775 
di ১৪০4৫ ৬০৪৮] ০৩১৬৩ এ OST ১188 ০ ০৫৫, $০$৫ 
or, ৮515 
২৫২৪. পরিচ্ছেদ £ যে কবিতা মানুষকে এতখানি প্রভাবিত করে, যা তাকে আল্লাহ্র স্মরণ, জ্ঞান 
অর্জন ও কুরআন থেকে বাধা দেয়, তা নিষিদ্ধ 
০58 
85528 ye MI Os GET ৩৭ U0 BEd ১০ 
[৫৭২৩] 'উবায়দুল্লাহ্‌ ইব্‌ন মূসা (রা)...... ইব্‌ন ‘উমর (র) থেকে বর্ণিত যে, নবী লুটে বলেছেন $ 
Ne Tt 


5 ৪ 


ঙ পু প প্ট 2৩০ 12 ১১০৯৫ ses, 
ঙ পা 2 রশ 2 
নেবার পতন 


-1755 es 
[৫৭২৪] উমর ইব্‌ন হাফস্‌ (€র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 


নবী সু বলেছেন £ কোন ব্যক্তির পেট কবিতা দিয়ে ভর্তি হওয়ার চাইতে এমন পূঁজে ভর্তি হওয়া 
উত্তম, যা তোমাদের পেটকে ধ্বংস করে ফেলে। ্‌ 

2০ SAE ০ ৩০ ৩১ os! 48 ০৫. ০০ 
২৫২৫. পরিচ্ছেদ £ ইরানি GE TG লগ 
2775785 


2৮৬ 2 ০2০৬ ভে লে তর ৩৪ তি Bi [a9] 
১3 LE জপ UF ৩ ০৪ ৩৮ ১১৪০ ৮৪৭ af wf bf dG 


fe 


০ ও ৮০ ৯০৪৮ এসি 9৮ ৯১০১ 336৭ ৬৮ 
৮5০9 0 9৪% 4 »। ০৮০ ৫18 HB ও। ০৮০ 26 ০৮৩ id a 


(৬৩০. 


৪৭৪ | বুখারী শরীফ 


ALT DG 5526 46 পে ভর 9 হি ও ও ০০ এ ৩০ ১, 

৮৩ ৪ 0৭ LGD ৮৮৫ 2 55৩ 
ভা EE বি ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, পর্দার হুকুম 
নাযিল হওয়ার পর আবু কুয়ায়সের ভাই আফলাহ্‌ আমার গৃহে প্রবেশের অনুমতি চাইলেন । আমি 
রললাম ঃ আল্লাহ্‌র কসম! আমি রাসূলুল্লাহ্‌ লু থেকে অনুমতি না নিয়ে, তাকে অনুমতি দেব না। 
কারণ, আবূ কুয়ায়সের স্ত্রী আমাকে দুধ পান করিয়েছেন । ইতিমধ্যেই রাসূলুল্লাহ্‌ স্তর আমার ঘরে 
প্রবেশ করলেন। আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ্‌! এ ব্যক্তি তো আমাকে দুধ পান করান নি। বরং 
তীর স্ত্রী আমাকে দুধ পান করিয়েছেন। তিনি বললেন ঃ অনুমতি দাও । কারণ এ লোকটি তোমার 
(দুধ) চাচা । তোমার ডান হাত ধুলায় ধূসরিত হোক । রাবী উরওয়া বলেন, এ কারণেই “আয়েশা 
(রা) বলতেন যে, বংশগত সম্পর্কে বিবাহে যারা হারাম হয়, দুধ পান সম্পর্কেও তোমরা তাদের 
হারাম গণ্য করবে। 


প জনে প৪০ “e PE CESS SP SA পরতে ০৫95 পাত ৮ ka EL IEE EI 
2) হুড ০০ ১০০৭ ৩৮ ০৮01 ০ EC ESS LAE ৬ সৈ Gi [ov | 
€ &. ০ AE পা রঃ পা ০ 2১০ Le $2 NE A ts নিশি 700 A 
১ যক জে ৮৫ এত sh 22 of 0 ১13 ৪৬ 
০৮৪ 0১০: সা 0 এ ১2. ৩৬১০৫ HD Dale ৪০ ০৩ ০০৬ 


| এটি রর 
[নহ] আদম (র)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সুর ফিরে আসার 


ইচ্ছা করলেন । তখন সাফিয়্যা (রা) খতুস্্রাব আরম্ভ হওয়ায় তার দরজার সামনে চিন্তিত ও বিষণ্ন 
বদনে দাড়িয়ে আছেন দেখতে পেলেন । তখন তিনি কুরাইশদের বাগধারায় বললেন ঃ “আক্রা- 


'  হাল্কী'। তুমি তো দেখছি, আমাদের আটকিয়ে দিবে । এরপর জিজ্ঞাসা করলেন, তুমি কি 


কুরবানীর দিনে ফরয তাওয়াফ আদায় করেছিলে? তিনি বললেন ঃ হা। তখন তিনি বললেন ঃ 
- তাহলে এখন তুমি চলো । 


1১ 19 ৮ ৩ ৮৫. 2: 
২৫২৬. পরিচ্ছেদ $ আমু তোরা ধারণা করেন) সম্পর্কে যা বর্নিত হয়েছে 
17015 ss ০৫০০৪ এপি pale পো ০5505 ০6 মি ২০০০0 ds ৬০০ [ovr] 
25৫5 1০567825616 হা তেন এড ৮৬৮০1 7 2০ 
SE SE 45 পা ও ৮৮5) 924 BY CEH dn JL এ! 
৩475 ie LB CD gl bh ৮ 9 Ef লিও দেও UC ৫ ৯৬ 


আচার-ব্যবহার | | ৪৭৫ 


০২৮৩০ হ ILD 008 «82১ ৩৩১৪ ৩ ৬ ১৬১০৪ রে 

. ৬৭৬ My ৪৬০ tS gb 
ভেজে ‘আবদুল্লাহ্‌ ইব্‌ন মাসলামা (র)...... উম্মে হানী বিন্ত আবূ তালিব (রা) থেকে বর্ণিত। 
তিনি বলেন, মক্কা বিজয়ের বছর আমি নবী লক্ষ -এর খেদমতে গিয়ে তাকে গোসল করতে 
পেলাম ৷ তখন তার কন্যা ফাতিমা (রা) তাকে পর্দা দিয়ে আড়াল করছিলেন । আমি তাকে সালাম 
করলাম, তিনি জিজ্ঞাসা করলেন £ এ কে? আমি বললাম £ঃ আমি আবূ তালিবের মেয়ে উম্মে হানী। 
তিনি বললেন ঃ উম্মে হানীর জন্য মারহাবা । তারপর তিনি যখন গোসল শেষ করলেন । তখন তিনি 
দাড়ালেন এবং এক কাপড় গায়ে জড়িয়ে আট রাকাআত সালাত আদায় করলেন । তিনি সালাত শেষ 
করলে আমি বল্লাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি হুবায়রার পুত্র অমুককে নিরাপত্তা দিয়েছিলাম । কিন্তু 
আমার ভাই বলছে, সে তাকে হত্যা. করবে । রাসূলুল্লাহ্‌ শুর বললেন ঃ হে উম্মে হানী! তুমি যাকে 
নিরাপত্তা দিয়েছ, আমিও তাকে নিরাপত্তা দিলাম ৷ উম্মে হানী রো) বলেন ঃ এই সময়টি ছিল 
চাশ্তের সময়। 


53491 45 15 গত LoL. Yorv 
২৫২৭. রানি উড বা 


কুষ্ঠ 4 পাত 


03: 106 GE HH Fa IN GE IG iy রিনা ঞ& 


. SOTA 
[৫৭২৮] মুসা ইব্‌ন ইসমাঈল (র)...... আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী পুরে এক ব্যক্তিকে 
ই রানার উট হরির নিতে দে তাকে বররন ১ তে সায়ার হযে যাওতে রান 
এটি তো কুরবানীর উট । তিনি আবার বললেন ঃ সাওয়ার হয়ে যাও । সে বলল ঃ এটি তো 
কুরবানীর উট । তিনি বললেন ঃ এতে সাওয়ার হয়ে যাও। সে বলল, এটি তো কুরবানীর উট । তিনি 
VU MEL So ii ACE BA 
SS) 54 পরত 07৮৩1 ১৪ ১০০ পা ১ ৫5 ৮6 Xx 2 ES Cie [ova 


§ 20 


ঘরে ৩ ও) 1০5 ৪ 55115255252 | ১১০) HE এ 


এ 


৪৭৬ . বুখারী শরীফ 


[৫৭২৯] কুতায়বা ইবৃন সাঈদ (র).... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ হুঃ এক ব্যক্তিকে 
একটা কুরবানীর উট হাঁকিয়ে নিয়ে যেতে দেখে বললেন ঃ তুমি এর উপর সাওয়ার হয়ে যাও। সে 
বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! এটি তো কুরবানীর উট । তখন তিনি দ্বিতীয় কিংবা তৃতীয়বার বললেন £ 
ওয়াইলাকা (তোমার অনিষ্ট হোক) তুমি এতে সাওয়ার হয়ে যাও। 

৪ fe ‘od’ - fect cs ৫2148 28 
715৮ oly ৯৫০ A চা ১৪ জাজ ১০৬ ৩৮১৩০ ৩০০ ৯৬৮ ৩০৬ 


পা তা পাত 2৪০ 


এরি 87877628022 222 Loe. os 515 5 রর রি - ৬ গিনিতে 
| ০৩ ০১১৬ এ (১৩৬ ww IN, ০ ও এ dl ০৮১ ৬ ৩৩ UL 2 চান ০৮ পচ 


NN 


IAT BE IU EEL ME 21521558181 
[৫৭৩০] মুসাদ্দাদ ও আইউব (রা)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 
রাসূলুল্লাহ্‌ ফল এক সফরে ছিলেন। তার সঙ্গে তখন আনজাশা নামক একজন কালো গোলাম 


ছিল। সে পুঁথি গাইতেছিল। রাসূলুল্লাহ্‌ ঈুশ্ুঃ তাকে বললেন ঃ ওহে আনজাশা তোমার সর্বনাশ । তুমি 
উটটিকে কাচপাত্র সদৃশ সাওয়ারীদের নিয়ে ধীরে চালিয়ে যাও । 


৬৪৩০ PS 2G ৬৪৮৬ ১ hy ৬ এ ৮ on এপ [oom 
রি রর ০: 44 পা ৪৫০০6 বডি পে মি 2 শাক এ তি ক ॥ * র্‌ রি রি ef 
৩৬ 2 UW ৬৮০৮ CAS এ) JU HE ৫) ২ ৮১ ৬৬ 4৯০ ভা ও at 
UES UE! Se YE BNE LAGS ESE ১৫৪ 
মূসা ইব্‌ন ইসমাঈল রে)...... আবূ বাক্রা রো) থেকে বর্ণিত । তিনি বলেন $ এক ব্যক্তি 
নবী জর -এর সামনে আরেক জনের প্রশংসা করলো | তিনি বললেন ঃ “ওয়াইলাকা' (তোমার 
অমঙ্গল হোক) তুমি তো তোমার ভাই এর গর্দান কেটে দিয়েছ । তিনি এ কথাটি তিনবার বললেন 
তিনি আরও বললেন $ যদি তোমাদের কাউকে কারো প্রশংসা করতেই হয়, আর সে তার অবস্থা 
সম্পর্কে অবহিত থাকে, তবে শুধু এতটুকু বলবে যে, আমি এ ব্যক্তি সম্পর্কে এরূপ ধারণা পোষণ 
করি। প্রকৃত হিসাব নিকাশের মালিক একমাত্র আল্লাহ । আর আমি নিশ্চিতভাবে আল্লাহর সামনে 
কারো পবিত্রতা বর্ণনা করছি না। 


৬ £ ৪০৮ ot পি রং ৬০০1 প৪)5 6 ৯৪৪ 5৮৫. ৯ ৪৪৫ 
wf EI ০৮ pI Fy ৩৭৩ শিট] on 2৯৯০ এ gS [ঠা 
JB 55 ৮ ১ i HE ডি ও ০৩ ১১৯৭ ১৪০ ডো ০ ১৬৯০৩ LL 


° sft tt Se BSA AIO পর PE E94 ১ পে শা ৫ পপ ৪2:87 
০০৮০9 JAN ০৮82 ০৩ এসএ ঞ। ০5০5 ৫ পে te 4৯০ হস ১, 
4 ৪ পপ ও 


Ee হান পথ এপ এ এ IU ৬০ ৮৮৩9৩ 9 ৩০৬ ৮ 4 


লে নে 


আচার-ব্যবহার ৪৭৭ 


৬1 ০৫৮৫ ৩১৮ BU THIS cl Ee) এ 
সি ০৯ ৪০ ৩ সত ১ ৬৪১৮০ 
se 25180751252 9 ১০৭ 92১০৫ ০ ০5 ৮০৯ ২০৪ 
95552251157 HA ১৫05 44 ৪১৬৭ J mi rl এ BD ০ 
পপ Sd EAA REL: 0 Hh ৩৫ 220 এন 2০ 

- He ITS SH এ এ এ 
[ইভ] আবদুর রহমান ইব্‌ন ইব্রাহীম (র)...... আবু সাঈদ খুদ্‌রী রো) থেকে বর্ণিত। তিনি 
বলেন ঃ একদা নিজ অধিকারভুক্ত কিছু মাল নবী ক্ল ভাগ করে দিচ্ছিলেন । এমন সময় তামীম 
গোত্রের যুল খোয়াইসিরা নামক এক ব্যক্তি বলে উঠল ঃ ইয়া রাসূলাল্লাহ ! ইন্সাফ করুন। 
তখন তিনি বললেন $ ওয়ায়লাকা (তোমার অমঙ্গল হোক) আমি ইন্সাফ না করলে আর কে 
ইনসাফ করবে? তখন উমর (রো) বললেন £ঃ আপনি আমাকে অনুমতি দিন, আমি এর গর্দান 
উড়িয়ে দেই। তিনি বললেন ঃ না। কারণ, তার এমন কতক সাথী রয়েছে; যাদের সালাতের 
সামনে নিজেদের সালাতকে তুচ্ছ মনে করবে এবং তাদের সিয়ামের সম্বন্ধে তোমাদের নিজেদের 
সিয়ামকে তুচ্ছ মনে করবে । তারা দীন থেকে এমনভাবে বেরিয়ে যাবে, যেমনিভাবে তীর শিকার 
ভেদ করে বেরিয়ে যায়------ গোবর ও রক্তকে এমনভাবে অতিক্রম করে যায় যে তীরের 
অগ্রভাগ লক্ষ্য করলে তাতে কোন চিহ পাওয়া যায় না, তার উপরিভাগে লক্ষ্য করলেও কোন 
চিহ্ত পাওয়া. যায়না। তার কাঠামোতে ও কোন চিহ্ন নেই। তার পাতির মধ্যে ও কোন চিহ্ন 
নেই। এমন সময় তাদের আবির্ভাব হবে, যখন মুসলমানদের মধ্যে বিভেদ দেখা দিবে । তাদের 
পরিচয় হলো, তাদের নেতা এমন এক ব্যক্তি হবে, যার একহাত স্ত্রীলোকের স্তনের মত অথবা 
পিত্তের মত তা কাপতে থাকবে । রাবী আবূ সাঈদ (রা) বলেন, আমি সাক্ষ্য দিয়ে বলছি যে, 
আমি নিশ্চয়ই নবী জপ থেকে একথা শুনেছি এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে, আমি নিজে আলী 
(রা)-এর সাথে ছিলাম যখন তিনি এ দলের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন । তখন সে লোকটিকে 
যুদ্ধের নিহত ব্যক্তিদের মধ্য থেকে খুঁজে বের করে আনার পর তাকে ঠিক সেই অবস্থায়ই 
পাওয়া গেল, যে অবস্থার বর্ণনা নবী সলুরন্ দিয়েছিলেন । 


# er কৃপা পভ সিভিল (3965 
ভু 00 জা? /29। ৬৮ এ এ ৩০৮০৭ ৮ 92 এ ৬০ ০৮ [5৬] 


১১০০ A HEE dm ER তা ৩০ ০৯৯০ ০৩ ৬ 4৩০৮ ০৫ A ৬ 
0৩ 3৩5০ ৬ এ ELH, 0৩ ৫০০৭০ IG LG BIS VIG He এ 


৪৭৮ বুখারী শরীফ 


SE GIG ECS I ae 5155 Ic wit (০ 0 3, 52 
WE TT HE AN 


UG ৩০৫০০ % উর eh Ue ০ th ভিসন শি তে Urge id VA 


UD A ১০ DE ৩:৮5 25 ০3) GAD ১৮ ৮ এও * ০১৬ UU 
[৫৭৩৩] আবুল হাসান মুহাম্মদ ইব্‌ন মুকাতিল (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, 
একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ রর -এর খেমদতে এসে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ ! আমি তো ধ্বংস 
হয়ে গেছি। তিনি বললেন ঃ “ওয়ায়হাকা' আফসোস তোমার জন্য) এরপর সে বলল £ আমি 
রামযানের মধ্যেই দিনের বেলায় আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি । তিনি বললেন ঃ একটা 
গোলাম আযাদ করে দাও সে বলল £ আমার কাছে তা নেই। তিনি বললেন ঃ তা হলে তুমি 
লাগাতার দু'মাস সাওম পালন কর। সে বলল £ আমি এতেও সক্ষম নই ৷ তিনি বললেন $ তবে 
তুমি ষাটজন মিস্কীনকে খাওয়াও। লোকটি বলল ঃ আমি এর সামর্থ রাখি না। নবী বল্ল -এর 
খিদমতে এক ঝুড়ি খেজুর এলো । তখন তিনি বললেন £ এটা নিয়ে যাও এবং সাদাকা করে দাও । 
সে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! তা কি আমার পরিবার ব্যতীত অন্যকে দেব? সেই সত্তার কসম! যার 
হাতে আমার প্রাণ। মদীনার উভয় প্রান্তের মধ্যে আমার চেয়ে অভাবী আর কেউ নেই । তখন 
নবী জ্লক্জ এমনভাবে হেসে দিলেন যে, তার পার্শ্মের ছেদন দাত পর্যন্ত প্রকাশ পেল। তিনি 
বললেনঃ তবে তুমিই নিয়ে যাও। 


2 


পট $s 3 ০৯৮ ০০০ ৮০৩৫০ এ (or 
254০ ৩৮) ৪১১৬ ৪০! (পা LEDS of let ০৮ GAD কত ০৪ 
38 « 0 Tg ৩৩ ৩ ৩০৭১ 0৫ ৮40 ০6 পদ ঝি ৭০০৫ IG তাপে এ 


পা 
পা 


০0৮০01৮930৮ JAG IG তত ৩৩ ৫ ৩৪০০ SDF JS ০৩ এ এও € 94 ৩৫ ৩৫ 


পাও 


5 ULE ip DE dh OY 


[জা সুলায়মান ইবন আমর রাহমান (র)...... আবু সাঈদ খুদ্রী (রা) থেকে বর্ণিত । একজন 
গ্রাম্য লোক এসে বললো ঃ£ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাকে হিজরত সম্পর্কে কিছু বর্ণনা করুন। 
তিনি বললেন £ আফসোস তোমার প্রতি, হিজরত তো খুব কঠিন ব্যাপার । তোমার উট কি আছে? 
সে বলল ঃ হা | তিনি জিজ্ঞাসা করলেন ঃ তুমি কি এর যাকাত দিয়ে থাক? লোকটি বলল ঃ হা। 
তিনি বললেন £ তবে তুমি সমুদ্রের এ পাশ থেকেই আমল করে যাও । নিশ্চয়ই আল্লাহ সাওয়াব 
একটুও কমাবেন না। 


আচার-ব্যবহার 4 8৭৯ 


ER LE ৩০ ০৩০ এ 8 এ এপ [নত] 

) 96058 ভে ০০ ০441 ০ ০৬ 9৮ ও ০৯০ 5৮ ৮৬ 

JU, * EO ME LS AS সর 

-০৪০৪ ১553 45 ৯2৮4 ০ ৮৪ UU * nS 3 ০০৮ ০০ ৮54] 

[৫৭৩৫] আবদুল্লাহ ইব্‌ন আব্দুল ওয়াহ্হাব (র)...... ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। নবী 

সুর বললেন ৪ “ওয়ায়লাকুম' অথবা “ওয়ায়হাকুম' (তোমাদের জন্য আফসোস ) আমার পরে 
তোমরা আবার কাফির হয়ে যেয়ো না। যাতে তোমরা একে অন্যের গর্দান মারবে। 


৬ - ঞজ পপ ৩ চাটি nso EY ye Las Stes 
iD 0৯05 ১৬০ 9 ০ 9 DEG ০৮0৩৬ ৩০৮ ৮৮৬ ৮ ১০০ ৩০৬ [হা] 
০৫০৩১ এ: তত ৩৩5০ ৩ ২০৪৬০: 52 
12৩3 ৫ ৩ ৩০৩ 5০ ৩৩৪ JU ASG ক ৪৪ ঞ। 0০০ ৫ ০৬ উই তে ও রন 
৪6755552221 ১৫5 DIG ds HL প্রা খু ও ০৯৩ 


৪:০4 


2৯০ 295 Goby 9৩০ ॥ ৪7224) ১৬ 228 51025 ৬৮ LEYS নি 
রি 1525০ CS NC al: ) # ০০:০০ (8 ৬ CSN 


্ল 
[৫৭৩৬] আমর ইব্‌ন আসিম (র)...... আনাস (রা) থেকে বর্ণিত যে, এক গ্রাম্য লোক নবী 
জর -এর খেদমতে এসে বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! কিয়ামত কবে সংঘটিত হবে? তিনি বললেন $ 
তোমার জন্য আক্ষেপ, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছ? সে জবাব দিল $ আমি তো তার জন্য 
কিছু প্রস্তুতি নেই নি, তবে আমি আল্লাহ ও তার রাসূলকে ভালবাসি ৷ তিনি বললেন ঃ তুমি যাকে 
ভালবাস, কিয়ামতের দিন তুমি তার সঙ্গেই থাকবে । তখন আমরা বললাম £ আমাদের জন্যও কি 
এরূপ? তিনি বললেন ঃ. হা। এতে আমরা সে দিন যারপরনাই আনন্দিত হলাম । আনাস (রা) 
বলেন, এ সময় মুগীরা (রা)-এর একটি যুবক ছেলে পাশ দিয়ে যাচ্ছিল । সে ছিল আমার সমবয়সী 
নবী সু বললেন $ যদি এ যুবকটি বেশী দিন বেঁচে থাকে, তবে সে বৃদ্ধ হওয়ার আগেই কিয়ামত 
সংঘটিত হতে পারে । 


৯১৯4 শর & 5৬ 4৪৪ রর ক Es রি jE NEG et 
SAIS এ। ০ iS ০]: 478 ০03 MTS 2১৩ AV... YOYA 


৪৮০ বুখারী শরীফ 


২৫২৮. পরিচ্ছেদ £ মহামহিম আল্লাহর প্রতি ভালবাসার নিদর্শন । আল্লাহ তা'আলার বাণী £ 
(আপনি বলে দিন) যদি তোমরা আল্লাহকে সত্যই ভালবেসে থাকো, তা'হলে তোমরা আমার 
১7777775775 


জিরো শো 
[৫৭৩৭] বিশূর ইব্‌ন খালিদ (র)...... আব্দুল্লাহ রো) থেকে বর্ণিত । নবী গ্লু বলেছেন $ মানুষ 
" (দুনিয়াতে). যাকে ভালবাসবে (কিয়ামতে) সে তারই সঙ্গী হবে। 
৮748 ১ ৭ IG py afte ১৫৭০০ 5৮ 0৮ Nal 2 হও ৪৫৬ [5৮7] 
টিক J LS ঞ। 4১০০ ৫ 4৩৬ 005১0 ক ০5 
৩৫৮০৮ এ পপ চিত ৮৭88 ৯104) I He ৩০৫০১ ০৩৮ ০৮৯১ 
- % (০০ ও এ 6১5 লো ০6 bd ১৮ DE C5 Ls SL e5 
[৫৭৩৮] কুতায়বা ইব্‌ন সাঈদ (র)...... আব্দুলাহ ইব্‌ন মাসউদ (রা) বলেছেনঃ এক ব্যক্তি 
রাসূলুল্লাহ সঃ -এর নিকট এসে জিজ্ঞাসা করল ঃ ইয়া রাসূলাল্লাহ ! এমন ব্যক্তি সম্পর্কে আপনি 


কি বলেন, যে ব্যক্তি কোন দলকে ভালবাসে, কিন্তু (আমলের দিক দিয়ে) তাদের সমান হতে পারে 
নি। তিনি বললেন £ মানুষ যাকে ভালবাসে সে তারই সঙ্গী হবে। 


JG 0৩ ৬০% প্র 9 al ১১৪৭ ১৪ ১৩৬০ এ চে (৫০০ [ov 
EE 09 020 ৮৯৫০৮ ঈদে) 


e-2 Je IG, 1° 


[৫৭৩৯] আবু নুয়াইম (র)...... আবূ মূসা (রা) থেকে বর্ণিত | তিনি বলেন ঃ নবী নল কে জিজ্ঞাসা 
করা হলো ঃ কোন ব্যক্তি একদলকে ভালবাসে. কিন্তু (আমলে ) তাদের সমকক্ষ হতে পারেনি । তিনি 
বললেন £ মানুষ যাকে ভালবাসে, সে তারই সঙ্গী হবে। 

রি দান 2৬ 


প ৪ 
‘ef 


‘a2 ee 
ef 


এ হি নিসা 03 


- সা ৩ ৬ 


আচার-ব্যবহার ৪৮১ 


আবদান রে.)...... আনাস ইবৃন মালিক রো) থেকে বর্ণিত। এক ব্যক্তি নবী কলর কে 
জিজ্ঞাসা করল ঃ ইয়া রাসূলাল্লাহ! কিয়ামত কবে হবে? তিনি তাকে জিজ্ঞাসা করলেন ঃ তুমি এর জন্য 
কি যোগাড় করেছ? সে বলল ঃ আমি এর জন্য তো বেশী কিছু সালাত, সাওম ও সাদাকা আদায় 
করতে পারি নি। কিন্তু আমি আল্লাহ ও তার রাসূলকে ভালবাসি । তিনি বললেন $ তুমি যাকে ভালবাস 
তারই সঙ্গী হবে । 

| Lei 0 94% 2৬. vera 
২৫২৯. পরিচ্ছেদ £ কেউ কাউকে দূর হও বলা 

EA fs eo ’ পে ০ ৪1০11 শে 5০ 
রর res 
0556913৬4০১ ৩৮৬০৪ ০ ০০১ 3 9 19০) IG ০4০ di 
25 

[৫৭৪১] আবুল ওয়ালীদ (র)...... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ হব ইব্‌ন সাঈদকে 
বললেন £ আমি তোমার জন্য একটি কথা গোপন রেখেছি, তুমি বলতো সেটা কি? সে বলল ঃ “দুখ” 
তখন তিনি বললেন ঃ “দূর হও*। 
246 ৩802৩ 005 GA IG GAD ০৪ CRE উল US এ না EE ০৬ [০21] 


e feo 


১৩ abl ty bho oH Je তে চে oles ৮০ ১৮৮০১ 


EES ১৮2৮৮ ৮99 9 4 লে পর্ণ লে এ ৬ Ll ৪৬১৩৬ ১০০ 
4147 df LE ৩ ৫92 ab &। 05০) ০০ ৬৮ ASB 25) 
০9০১০ পচ  9৩ 0028 Jy ৩ ফি 05 48০ 
৩১ 05 t ৩৮ 9১৩০৮ Ido ME 6% পা 
৮৬৫০৬ 5 


পা পাত 


2 


লি সস ০1243: ১4 15505 
১. অর্থাৎ রাসূলুল্লাহ্‌ তাকে পরীক্ষার জন্য সূরা দুখান কল্পনা করেছিলেন । কিন্তু সে পূর্ণ নাম না বলে কেবল 'দুখ' 


বলেছে। এতে বোঝা যায় যে. তার জ্ঞান স্পষ্ট ছিল না। 
৬১- 


৪৮২ বুখারী শরীফ 


SL OTC এআ এ ৩৬৮05 Hs 
০১: 34৮ & 31143559৩০০ ১৯৪ ১5৪ ৪9৪ 
৮93475৩1053 ৩ ১৩০৯ ০৫5০5 Sf Je 1১) ০9৯০ 6১4৬৭ 9 
4০0 ১৩০ 22005055595 9 দত ৩ 4 ও ও 257 এত ৫৯: ১৩৫০ 
ALES SL Ub LL AY ০৩ ও সি SY SIG এ 6৮৬৭ ভি 95) 

তিতির রিনি সিন sas 
5) ২11 ০১০৮৪ 2 IG ০৬০০ 550 বন 25 ক ৬6 ওটি ০৩ 
2 EASY AE LAE RES Ra Td 02 ৪৬ IA sto, ৪৭ PE 
১১৫ ৪৮ ও এএ ০ ১ 28৮90 ০6 ১ CF dD Lg ০৭ 
১১৯৮ ০৪ ৭ ১০০৮৮ 

[৫৭৪২] আবুল ইয়ামান রে)...... আব্দুল্লাহ ইব্‌ন উমর (রো) থেকে বর্ণিত । তিনি বলেন, উমর 
ইব্‌ন খাত্তাব (রা) একদল সাহাবীসহ রাসূলুল্লাহ নল -এর সঙ্গে ইবৃন সাইয়্যাদের নিকট গমন 
করেন। তারা সেখানে গিয়ে তাকে বনু মাগালাহের দুর্গের পাশে ছেলেদের সাথে খেলায় রত 
পেলেন। তখন সে বালেগ হওয়ার কাছাকাছি বয়সে পৌছেছে। সে নবী প্র -এর আগমন টের 
পেল না যতক্ষণ না রাসূলুল্লাহ জর তার হাত দিয়ে তার পিঠে মারলেন । তারপর তিনি বললেনঃ 
তুমি কি সাক্ষ্য দাও যে, আমিই আল্লাহর রাসূল? তখন সে নবী ক্র -এর দিকে তাকিয়ে বললোঃ 
আমি সাক্ষ্য দিচ্ছি যে, আপনি উম্মি সম্প্রদায়ের রাসূল । এরপর ইব্‌ন সাইয়্যাদ বললো £ আপনি 
কি সাক্ষ্য দিচ্ছেন যে, আমিই আল্লাহর রাসূল? রাসূলুল্লাহ ঈগল তাকে ধাক্কা মেরে বললেন £ আমি 
আল্লাহ ও তার রাসূলদের উপর ঈমান রাখি। তারপর আবার তিনি ইব্‌নে সাইয়্েদকে জিজ্ঞাসা 
করলেন ঃ তুমি কী দেখতে পাও? সে বললো ঃ আমার নিকট সত্যবাদী ও মিথ্যাবাদী উভয়ই 
আসেন। রাসূলুল্লাহ গ্৯্জ বললেন $ বিষয়টি তোমার উপর এলোমেলো করে দেয়া হয়েছে। 
এরপর নবী লু তাকে বললেন £ আমি তোমার (পরীক্ষার) জন্য কিছু গোপন রাখছি। সে 
বললোঃ তা ‘দুখ’ । তখন তিনি বললেন ঃ ‘দূর হও’ । তুমি কখনো তোমার ভাগ্যকে অতিক্রম 
করতে পারবেনা । উমর (রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি কি তার ব্যাপারে আমাকে 
অনুমতি দেন যে, আমি তার গর্দান উড়িয়ে দেই । তখন রাসূলুল্লাহ বললেন £ এ যদি সেই 
(দাজ্জালই) হয়ে থাকে , তবে তার উপর তোমাকে ক্ষমতা দেওয়া হবে না। আর এ যদি সেনা 
হয়ে থাকে, তবে তাকে হত্যা করা তোমার জন্যই ভাল হবে না। সালিম (রা) বলেন, এরপর আমি 
আব্দুল্লাহ ইব্‌ন উমর (রা) কে বলতে শুনেছি যে, এ ঘটনার পর একদিন রাসূলুল্লাহ্‌ ঈলঃ এবং 


আচার-ব্যবহার ৪৮৩ 


উবাই ইব্‌ন কাব (রা) সেই খেজুর বাগানের উদ্দেশ্যে রওয়ানা হলেন, যেখানে ইবৃন সাইয়্যাদ 
ছিল। অবশেষে যখন রাসূলুল্লাহ্‌ কু বাগানে প্রবেশ করলেন, তখন তিনি খেজুরের কান্ডের 
আড়ালে আড়ালে চলতে লাগলেন । তার লক্ষ্য ছিল যে, ইব্‌ন সাইয়্যাদ তাকে দেখার আগেই যেন 
তিনি তার কিছু কথাবার্তা শুনে নিতে পারেন। এ সময় ইব্‌ন সাইয়্যাদ তার বিছানায় একখানা 
চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। আর তার চাদরের ভেতর থেকে বিড়বিড় শব্দ শুনা যাচ্ছিল । ইতিমধ্যে 
ইব্‌ন সাইয়্যাদের মা নবী প্লল্রক্র কে দেখল যে, তিনি খেজুরের কান্ডের আড়ালে লুকিয়ে লুকিয়ে 
আসছেন। তখন তার মা তাকে ডেকে বললো ঃ ওহে সাফ ! এটা তার ডাক নাম ছিল । এই যে, 
মুহাম্মদ লুকে । তখন ইব্‌ন সাইয়্যাদ (যে বিষয়ে মগ্ন ছিল তা থেকে) বিরত হল। তখন 
রাসূলুল্লাহ্‌ জা বললেন £ যদি তার মা তাকে সতর্ক না করতো তবে তার (রহস্য) প্রকাশ পেয়ে 
যেতো। রাবী সালিম আরও বলেন, আব্দুল্লাহ (রা) বর্ণনা করেছেন যে, একদিন 
রাসূলুল্লাহ্‌ জু সাহাবাদের মধ্যে দীড়িয়ে আল্লাহ তা'আলার যথোপযুক্ত প্রশংসার পর দাজ্জালের 
উল্লেখ করে বললেন $ আমি তোমাদের তার সম্পর্কে সতর্ক করে দিচ্ছি। প্রত্যেক নবীই এর 
সম্পর্কে তার কওমকে সতর্ক করে গিয়েছেন । আমি এর সম্পর্কে এমন কথা বলছি যা অন্য কোন 
নবী তার কাওমকে বলেন নি। তবে তোমরা জেনে রাখ সে কানা; কিন্তু আল্লাহ কানা নন। 
691 El LL & Hl UN LE LG Eh PIG SU. Yor. 

৮৪৬ ph ৩ 0৬ Ye 231 ত ssl RESETS ৪৬ ৩৮৮ 
২৫৩০. পরিচ্ছেদ £ কাউকে “মারহাবা' বলা । আয়েশা (রা) বলেন, নবী শুক্র ফাতিমা (রা) কে 
বলেছেন $ আমার মেয়ের জন্য “মারহাবা' । উম্মে হানী (রো) বলেন, আমি একবার নবী জর -এর 
খেদমতে এলাম । তিনি বললেন ঃ উম্মে হানী “মারহাবা' 


১৮০ ৩০ ০৪৯ পে ৩৪ ALE BS) ০ ৫9৩ 4 ছা লে ৮০ 
৬559 ৮০ be EF ও আ ০5 019৩ AS 320০৮ ০৪18৬ 0০ 
ny ধু এ JPY pas Ph US 77৮01 ES খু 5 ০৮ 3 (9 «০4 
Pe OEE A PL Eo Sf 0508 ০৬ 9990 «এ 

-৯৫9 2 pd tn GES YD ০৮৪ ০০৪ 
ইমরান ইব্‌ন মায়সারা (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আবদুল 


কায়সের প্রতিনিধি দল নবী ক্লু -এর কাছে এলে তিনি বললেনঃ এই প্রতিনিধি দলের প্রতি 
'মারহাবা' যারা লাঞ্চিত ও লজ্জিত অবস্থায় আসে নি। তারা বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা রাবিয়া 


৪৮৪ ূ বুখারী শরীফ 


কাওমের লোক। আমরা ও আপনার মধ্যখানে অবস্থান করছে “মুযার' কাওম । এজন্য আমরা হারাম 
মাস ছাড়া আপনার খেদমতে পৌছতে পারি না। সুতরাং আপনি আমাদের এমন কিছু চূড়ান্ত বিধি- 
নিষেধ বাত্লিয়ে দেন যা অনুসরণ করে আমরা জান্নাতে যেতে পারি এবং আমাদের পশ্চাতে যারা 
রয়েছে তাদের হেদায়েত দিতে পারি। তিনি বললেন £ আমি চারটি (মেনে চলা) ও চারটি (হতে 
বিরত থাকার) নির্দেশ দিচ্ছি । তোমরা সালাত কায়েম করবে, যাকাত দেবে, রামযান মাসের সিয়'ম 
পালন করবে এবং গনীমতের মালের পঞ্চমাংশ দান করবে । আর কদুর খোলে, সবুজ রং করা 
কলসে, খেজুর মূলের পাত্রে এবং আলকাতরা মাখানো পাত্রে পান করবে না। 
১৫6 All ৬৫ ৫ ৩৫. ০৭ 
২৫৩১. পরিচ্ছেদ £ কিয়ামতের দিন গদে জাদের ত্র যানে সায়া 
১ ০০ dr) PE ৯৮26 25 ১ dl ৮৮ ০6 পর ৩০ ৯০০০ [VE] 
- 03 ১১৬ 5k ৯৯ JU DE 3 (9৮ ০১৩ 9৩ HS 
[৫৭88] মুসাদ্দাদ (র)...... আব্দুল্লাহ ইবন উমর. রো) থেকে বর্ণিত যে, নবী পু বলেছেন ঃ 
(কিয়ামতের দিন) প্রতিজ্ঞা ভঙ্গকারীর জন্য একটি পতাকা উত্তোলন করা হবে এবং বলা হবে যে, এ 
মাজা হননি রিরত্হ নি 


hh ৮১০৪৮ 52 


পঠিত 


৩১৪ Uk চু 6, 25228 I) 03 & dl 85 ১004 


- 03৬ 
[৫৭৪৫] আব্দুল্লাহ ইব্‌ন মাসলামা (র)...... ইবুন উমর (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ 
কট বলেছেন ঃ প্রতিজ্ঞা ভঙ্গকারীর জন্য কিয়ামত দিবসে একটা পতাকা স্থাপন করা হবে। আর 
বলা হবে যে, এটা অমুকের পুত্র অমুকের বিশ্বাসঘাতকতার নিদর্শন । 
৮৪০৫ Hy ০৫. ory 
২৫৩২. পরিচ্ছেদ £ কেউ যেন না বলে, আমার আত্মা ‘খবীস’ হয়ে গেছে 
টি ০4০৩৪ 2১5৪ ১০০৩০ এত পি ত এসএ এপ [VE 


5 ভর JL পা এতে SLE ২ U6 পে ১০ ৪০ 
[৫৭৪৬] মুহাম্মদ ইবৃন ইউসুফ ()...... আয়েশা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ সুর বলেছেন ৪. 
সাবধান! তোমাদের কেউ যেন একথা না বলে যে, আমার আত্মা খবীস হয়ে গেছে । তবে একথা 
বলতে পার যে. আমার আত্মা কলুষিত হয়ে গেছে। 


আচার-ব্যবহার ৪৮৫ 


[৫৭8৭] আবৃদান (র)..... আবু ইমামা ইব্‌ন সাহল তার পিতা (রা) থেকে বর্ণিত। নবী সর বলেছেন ঃ সাবধান! 
তোমাদের কেউ যেন একথা না বলে, আমার আত্মা ‘খবীস' হয়ে গেছে। বরং সে বলবে £ আমার আত্মা কলুষিত হয়েছে। 


AMES YOU. ০৮ 

২৫৩৩. পরিচ্ছেদ $ যামানাকে গালি দেবে না | | 
এ সা পন os 26 ০৫৪ ৩৪ ০ ৮৪৫৩: EY 213৬ [oven 
7357 গৈ 5 ৫ & 0388 IL IG ৩ 2:2১ এও JG 
রা ‘ply EN Al 

[৫৭৪৮] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, 


রাসূলুল্লাহ্‌ হুর বলেছেন $ আল্লাহ বলেন, মানুষ যামানাকে গালি দেয়, সই আমিই যামাদা, (এর 
75775 


কর a - টে (৫45 রে 95, A এ ০৬ ৩ [i 
টি 


[৫৭৪৯] আইয়্যাশ ইব্‌ন ওয়ালীদ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী লু বলেছেনঃ 
তোমরা আংগুরকে 'কারম' বলো না । আর বলবে না বঞ্চিত যুগ। কারণ আল্লাহ হলেন যুগ এর নিয়ন্তা । 


৬৮ 7 এ 06 4১১৮0 ০৪ তের Cd 3 Lod ০5. vor 
3! ৩15 SY AS aki এ Ls ৬এ৭ ৬ 4০৮) Wl 48 De) ডা 
£_ 781৯১ 2] 50 OF JG Cail Bl 569 ৮৭ ৪৫৭ oe 9৮, 


২৫৩৪. পরিচ্ছেদ ঃ নবী চুর -এর বাণী ও প্রকৃত “কারম' হলো মু'মিনের কলব ৷ তিনি বলেছেন ঃ 
প্রকৃত নিঃসম্বল হলো সে, যে ব্যক্তি কিয়ামতের দিন নিঃসম্বল | যেমন (অন্যত্র) তারই বাণী 8 


৪৮৬ বুখারী শরীফ 


প্রকৃত বাহাদুর হলো সে ব্যক্তি, যে রাগের সময় নিজকে সাম্লিয়ে রাখতে পারে । আরও যেমন 
তারই বাণী £ আল্লাহ্‌ একমাত্র বাদশাহ্‌। আবার তিনিই এর ব্যাখ্যা দিয়েছেন যে, একমাত্র আল্লাহ্‌ 
তা'আলাই সার্বভৌমত্বের চূড়ান্ত মালিক। এরপর বাদশাহ্দের কথা উল্লেখ করে তিনি বলেন, 
আল্লাহ্‌র বাণী ঃ “বাদশাহ্রা যখন কোন জনপদে প্রবেশ করে, তখন তারা তা ধৃংস করে দেয়” 
7৬ উদাস ০৮ ৮৮ ০৮ ১৩ এডি » দত পেত এপ 57 
fl রা AS ০৫-৬০-০৮৫৪ ৮৪৪৩ ৪ HEAP SERENE "does 
- AFI তাও ৮ ও CLAN ০5১24 HE এ] ০০ JU IG LF SB 2) 2০৮০৯ 
[৫৭৫০] আলী ইব্‌ন আব্দুল্লাহ: (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সু বলেছেন £ লোকেরা (আংগুরকে) ‘করম' বলে, কিন্ত আসলে ‘করম’ হলো মুমিনের অন্তর ৷ 
্‌ 5 28 5৪9 লে 53 frp 0 OU. ০1০ 
২৫৩৫. পরিচ্ছেদ £ কোন ব্যক্তির একথা বলা আমার মা-বাপ আপনার প্রতি কুরবান। এ সম্পর্কে 
নবী জপ থেকে যুবায়র (রা)-এর একটি বর্ণনা আছে 


১722 


সা 
০ ৯০০০০ 524৯ এ 0৯৮১ ০১৮০ 5০৩ LE ও ৮০ ০ ০৪955 

-১(% 4 99 al Bs 0০55 
মুসাদ্দাদ (র)...... আলী (রা) বলেন, আমি সা'দ (রা) ব্যতীত আর কারো সম্পর্কে 
রাসূলুল্লাহ্‌ সর্রঃ$ থেকে একথা বলতে শুনি নাই যে, আমার মা-বাপ তোমার প্রতি কুরবান । আমি 


তাকে বলতে শুনেছি £ হে সা'দ! তুমি তীর চালাও । আমার মা ও বাপ তোমার প্রতি কুরবান। আমার 
ধারণা হচ্ছে যে, একথা তিনি ওহোদের যুদ্ধে বলেছেন। 


এ Bd 3 EU Ay 08) এ dr ls ০০ 06 শিখ ০৭ 


২৫৩৬. পরিচ্ছেদ. £ কোন ব্যক্তির একথা বলা যে, আল্লাহ আমাকে তোমার প্রতি কুরবান করুন । 
আবূ বক্র (রা) নবী কলর কে বল্পলেন £ আমরা আমাদের পিতা ও মাতাদের আপনার প্রতি 
কুরবান করলাম 

0 054 ৫০ ২০৩1০ ৩ 
৩০ sl 14১৮৮ ০ লিজ hE সন: TAR ও ওল 
১৮155805754 « 6 7০ 529 ০০ 901 ০০৪ 


পা 


আচার-ব্যবহার | ৪৮৭ 


Jb cs be এপ ০ এনে এ পেস ঝা তে UO BR i J) এটি opel 
EES নি, yf Ab ৪৮০০ ৫ ৮১৭ 
JS 92054040415 BL ৬৮ ০০19০1৯49৮০ ৬6 CY 4 ধন ৮৭৪ 
SE OH IH LB ৩১৮৬ এ ১১৬৩ ৩৪ ৩১০ HE dl ও 2250 ৪18৭ 

- 3520) js 
[৫৭৫২] আলী ইব্‌ন আব্দুল্লাহ রে)...... আনাস ইব্‌ন মালিক (রো) থেকে বর্ণিত। একবার 
নবী জর -এর সঙ্গে তিনি ও আবূ তাল্হা (রা) (মদীনায়) আসছিলেন । তখন নবী ঞ্কক্ল -এর 
সঙ্গে সাফিয়া (রা) তার উটের পেছনে বসাছিলেন। পথে এক জায়গায় উটের পা পিছলে যায় এবং 
নবী ক্ল ও তার স্ত্রী পড়ে যান। তখন আবূ তাল্হা (রো)ও তাঁর উট থেকে লাফ্‌ দিয়ে নামলেন 
এবং নবী লুল -এর কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন ঃ ইয়া নবী আল্লাহ! আপনার কি কোন আঘাত 
লেগেছে? আল্লাহ আমাকে আপনার প্রতি কুরবান করুন| তিনি বললেন ঃ না। তবে স্ত্রী লোকটির 
খবর নাও। তখন আবু তাল্হা (রা) তার কাপড় দিয়ে চেহারা ঢেকে তার দিকে অগ্রসর হলেন এবং 
তার উপরও একখানা কাপড় ফেলে দিলেন। তখন স্ত্রীলোকটি উঠে দাড়ালেন । এরপর আবূ 
তাল্হা (রা) তাদের হাওদাটি উটের উপর শক্ত করে বেঁধে দিলেন । তারা উভয়ে সাওয়ার হলেন 
এবং সবাই আবার রওয়ানা হলেন। অবশেষে যখন তারা মদীনার নিরুটে পৌছলেন, তখন 
নবী জর বলতে লাগলেন £ “আমরা প্রত্যাবর্তনকারী, তাওবাকারী, ইবাদতকারী এবং একমাত্র 
স্বীয় প্রতিপালকের প্রশংসাকারী ।” তিনি মদীনায় প্রবেশ করা পর্যন্ত একথাগুলো বলছিলেন । 


-০+১% &। এ ৮০৭ ০৮০৫. ৫০1% 
২৫৩৭, পরিচ্ছেদ £ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নাম 


ন“. ঞপ প 
dl ০৮০ এজ ০৮ ০৫ 07 ৩৫৮ হে ৮ ৫ Hadi ৫ Be এত তা 


4৬০ 


EUS J পা ভি ও এড ALLS 0৬ ৫ Le 99 এ৪ এও 5 

্‌ -০৯৯০ এ এএ ৮০ এজ গে 
[৫৭৫৩] সাদাকা ইবৃন ফাযল (র)...... জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাদের একজনের 
একটি ছেলে জন্মগ্রহণ করল। সে তার নাম রাখলো 'কাসেম' । আমরা বললাম £ আমরা তোমাকে 
আবুল কাসেম ডাকবো না এবং সেরূপ মর্যাদাও দেবো না। তিনি একথা নবী লুট কে জানালে তিনি 
বললেন ঃ তোমার ছেলের নাম “আবদুর রাহমান’ রেখে দাও । 


৪৮৮ | বুখারী শরীফ 


০ 46 ৫1923 97 ৮০ UE পো ও JH ৫৮৫০? 
২৫৩৮. পরিচ্ছেদ $ নবী ক্র -এর বাণী £ আমার নামে নাম রাখতে পার, তবে আমার 
কুনিয়াত দিয়ে কারো কুনিয়াত (ডাক নাম) রেখো না। আনাস (রো) নবী হুর থেকে এ 
হাদীসটি বর্ণনা করেছেন 
499৬ ০ dl ০৮১ 2৬ ১০০১৪ Sak এড এ৬ ৩ পে Sis [Vet 
১১:৮1) ৩৩৬৪ টি ০১৯৬ ৩১৪০ 
- MAE 
[৫৭৫৪] মুসাদ্দাদ (র)...... জাবির (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ আমাদের এক ব্যক্তির একটি 
ছেলে জন্মগ্রহণ করল। সে তার নাম রাখলো ‘কাসেম’ । তখন লোকেরা বলল £ আমরা 
ননী হল কে জিজ্ঞাসা না করে তাকে এ কুনিয়াতে ডাকবো না । রাসূলুল্লাহ্‌ হল বললেন £ তোমরা 
আমার নামে নাম রেখো, কিন্তু আমার কুনিয়াতে কারো কুনিয়াত রেখো না। 


£3 


EIA ০ (৮ of ৮৮ oH 6 OUR ৫৮ & Ak ৩96 ৩০৮ [58551 
EES NET 3১1৮৮৮12০88 ০৮৩০ 8৭ 
[৫৭৫৫] আলী ইব্‌ন আব্দুল্লাহ (র)...... আবূ হুরায়রা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আবৃল কাসিম 
কর বলেছেন £ তোমরা আমার নামে নাম রেখো, কিন্তু আমার কুনিয়াতে কুনিয়াত রেখো না। 
৩93 ০৮৩০ 2 ০১৪০ 9 ০৩৮ Bi ৮০৮ & এ ৪০ [০০৭] 
৬ পা 9:2০ টি 5৫7০ ০8 z SS 
7 DES ২9৩ LS ১৬ ৬১৯০ By UG ০৮ ক ০09৬ 
-০১৮%। এ ৩৪ ০70৩ 4 ONS SS al ভি ০ ৬১৪৪ ২১ ৮৪ 
[৫৭৫৬] আব্দুল্লাহ ইবন মুহাম্মদ (র) ট্রি জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 
আমাদের একজনের একটি ছেলে হলে সে তার নাম রাখলো ‘কাসেম’ । তখন আমরা বললাম £ 
আমরা তোমাকে ‘আবুল কাসেম’ কুনিয়াতে ডাকবো না। আর এ দ্বারা তোমার চোখও শীতল করবো 
না। তখন সে ব্যক্তি নবী ক্র -এর কাছে এসে এঁ কথা উল্লেখ করলে তিনি বললেন £ তোমার 
ছেলের নাম রাখ আবদুর রাহমান । 
0’ লেশ লৱ. ০৭ 
২৫৩৯. পরিচ্ছেদ £ “হাযৃন' নাম 
৩৪ ০6 5০১ ৮ ৮5 UBT 905 ৬৪ এডি La ৩০ ৪০০ 


আচার-ব্যবহার ৪৮৯ 


« টি টি পাত পাতা PED MENS ০ ৪7৬০ 5০5৪ 
০৮ ০৫৮ ভর IU ৩০৮ JU ০৬০ ৩৪৬৪ & 0 ও] ০৬ olf ও af Lf অপি 
০৫৫ 054 (০ 5 এব ও পথ ৯5 0 2 5 0৬ 2৫০ ৭ এ 
LF OF EO ৮2৮০৮ ৮ উস 532 এ এ ২৩ ১১৯৮০ Sl 

ৰ 174 ob 
ইসহাক ইব্‌ন নাস্র (র)...... ইব্‌ন মুসাইয়্যাব (রা) থেকে বর্ণিত যে, তার পিতা 
নবী জজ -এর নিকট আসলেন | তিনি জিজ্ঞাসা করলেন £ তোমার নাম কি? তিনি বললেন £ 
‘হায্‌ন' । নবী কলন বললেন £ বরং তোমার নাম “সাহ্‌ল' | তিনি বললেন £ আমার পিতা আমার যে 
নাম রেখেছেন, তা অন্য কোন নাম দিয়ে আমি বদলাবো না। ইবৃন মুসায়য়্যাব রো) বলেন £ এরপর 
থেকে আমাদের বংশের মধ্যে কঠিনতাই চলে এসেছে। 


46 পপ 


. 4 ০৭ ও] ৮০১ BASAL. Yok. 

২৫৪০. পরিচ্ছেদ $ নাম বদলিয়ে পূর্ব নামের চাইতে উত্তম নাম রাখা 
০৮ Jee LF IE HSS ৩৩ ০৬ সা ES Tp Lal Ly এ এত [5৮] 
০ ৮৬ ৮০৮9 ০৮৪ এ ০০৮ এ) Gr Hh Al a oi ০ Yl 
0 4৫৪৯ ১০০2৫ 0৮৩ sit AAG 9 পু তে পন HB চে 
রা EAN Ley ad Ld ec fe পি 2০82 
৮59 0৩ 5 39৬ JG 24৭ 6 এ &। 05০০ Vb af % ৩ (০ 093 ৯ 
৯০155551125 
সাঈদ ইব্‌ন আবু মারইয়াম রে)...... সাহ্‌ল (রা) থেকে বর্ণিত যে, যখন মুনযির ইবৃন আবু 
উসায়দ জন্মগ্রহণ করলেন, তখন তাকে নবী কুক -এর খেদমতে নিয়ে আসা হলো । তিনি তাকে 
নিজের উরুর উপর রাখলেন । আবূ উসায়দ (রা) পাশেই বসাছিলেন। এ সময় নবী ক্র তার 
সামনেই কোন জরুরী কাজে ব্যস্ত হয়ে পড়লেন । ইত্যবসরে আবূ উসায়দ (রা) কারো দ্বারা তার 
উরু থেকে তাকে উঠায়ে নিয়ে গেলেন। পরে নবী সে কাজ থেকে অবসর হয়ে জিজ্ঞাসা করলেন ঃ 
শিশুটি কোথায়? আবু উসায়দ বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি তাকে ফেরৎ পাঠিয়ে দিয়েছি । তিনি 
জিজ্ঞাসা করলেন £ তার নাম কি? তিনি বললেন £ অমুক । নবী গল বললেন £ বরং তার নাম 

'মুন্যির' ৷ সে দিন থেকে তার নাম রাখলেন 'মুন্যির' ৷ 


5255 25155 CE 252০ (৬ 


MLD — 


৪৯০ বুখারী শরীফ 


ন - পিল শর) 9৬ 2 Ed কেটি পেশি ৪ {oe 51 fe [rede 
CA EF ও 55৮ করলা ON পি) ১ 2৮০৯ জা ০৫ (97 জা ০৪ ঘটা 


পা 
পা পি 


LEH &। 0৮0 455 
[৫৭৫৯] সাদাকা ইবৃন ফাযল (রা)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, যায়নাব (রা)-এর নাম 
ছিলো “বাররাহ' (নেককার)। তখন কেউ বললেন £ এতে তিনি নিজের পবিত্রতা প্রকাশ করছেন। 
তখন রাসূলুল্লাহ্‌ লু তার নাম রাখলেন £ “যায়নাব' । 


< 


SEE Bf Et A 0 10৮ ৩০০ ভন 01 mall ৫০৬ [০৮৯] 
প রা টি 25০ se হেত 2 + ৬ ৪০ রর se To 214৫ ৫ ৩৬০ রনি ৬ ৯:০৫ 
লি ঙ ৫ এ. 75 প্‌ এজ AE ৬ ৬ ENS Ss ৬ সর ৪ টি 
০1 ৮৮ UU OG 0৫০ SLY ৩৩ ০১৮ lt IU ৬৬৭ ও ও HN ৪০ 
৪:০১: rd ০৪:18:04 2০42 ee 7 চিনে 

-১৬ IID ৩20 ৩৬ iG জো 2 


ইব্রাহীম ইব্‌ন মূসা (র)...... সাঈদ ইবন মুসাইয়্যাব রো) থেকে বর্ণিত। একবার তার 
দাদা নবী হু -এর খিদমতে আসলেন । তিনি জিজ্ঞাসা করলেন £ তোমার নাম কি? তিনি উত্তর 
দিলেন £ আমার নাম হায্ন। তিনি বললেনঃ না বরং তোমার নাম “সাহ্‌ল' । তিনি বললেন £ আমার 
পিতা আমার যে নাম রেখে গিয়েছেন, তা আমি বদলাতে চাই না। ইবৃন মুসাইয়্যাব বলেন, ফলে 
এরপর থেকে আমাদের বংশে কঠিনতাই চলে আসছে। 

পা BUYS: IG shi Ll Gow ol. Tot 
২৫৪১ পরিচ্ছেদ £ নবীদের (আ) নামে যারা নাম রাখেন। আনাস (রা) বলেন, নবী জর তার পুত্র 
ইব্রাহীম (রা)কে চুমু দিয়েছেন 


০9 Bf পর 905৩০ Ei 2৭ ৮ LG এত 2 ৮ ৩০ 


2 ৬৪) ৫ 18 চা fo Sef ‘ec 2 EE ৮20) ৩৬) ৫৬৯ 2 
০ এ ০৬ ভর উঠ ১৬৯০ iY ৩ ০০০১ 9১1০8 ৩৩ IG BE AL 021 
এ পে IL 


রো) কে জিজ্ঞাসা করলাম £ঃ আপনি কি নবী গ্লু -এর পুত্র ইব্রাহীম (রা) কে দেখেছেন? তিনি 
বললেন £ তিনি তো ছোট বেলায়ই মারা গিয়েছেন । যদি নবী পল -এর পরে কোন নবী হওয়ার 
বিধান থাকত তবে তার পুত্র বেচে থাকতেন । কিন্তু তার পরে কোন নবী হবেন না। 

JS Eien I ol ও ০6 হু এপ তি ৩১৩০ ৪০ 


৮ 2 ou ৬ রি et 2g on বি রা পা লি 
- xd ৩১ ০০০৮ এ 918 এ ০৮৮০ dU LE ঞ। ৬০) AL ০৬৩ 


আচার-ব্যবহার ৪৯১ 


[৫৭৬২] সুলায়মান ইব্‌ন হারব (র)............ আদী ইব্‌ন সাবিত (রা) বলেন, আমি বারাআ' (রা) 
কে বলতে শুনেছি যে, যখন ইব্রাহীম (রা) মারা যান তখন নবী হুল বললেন £ জান্নাতে তার জন্য 
ধাত্রী থাকবে । 


০০৯৬ ভা 15555258518 
wp 152 ২১৮০৮ ০০০৬ ও. 15515159121 757 56 


[৫৭৬৩] আদম (র)...... জাবির ইব্‌ন আব্দুল্লাহ আনসারী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
রাসূলুল্লাহ লুক বলেছেন £ তোমরা আমার নামে নাম রাখ । কিন্তু আমার কুনিয়াতে কারো কুনিয়াত 
রেখ না। কারণ আমিই কাসেম। আমি তোমাদের মধ্যে আল্লাহর দেওয়া নিয়ামত) বন্টন করি 
আনাস (রা) নবী জু থেকে হাদীসটি বর্ণনা করেছেন। 


বাজ $ ¥e2 1৫৬5৫ 
১৫2০ এ রে 


১০৬০ 955 ৮৮ 9০১৩৯ ০৪০০ ৯ ১ IP 
রর 4:55 BE এ Ll LS 253 5৮০ JE 3 ১৫ ১৮, ও 258 2৩০ 
| -০৩10% 
[৫৭৬৪] মূসা ইব্‌ন ইসমাঈল রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
নবী জজ বলেছেন £ তোমরা আমার নামে নাম রাখ। কিন্তু আমার কুনিয়াতে কারো কুনিয়াত রেখো 
না। আর যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখেছে, সে অবশ্যই আমাকে দেখেছে। শয়তান আমার আকৃতি 
ধারণ করতে পারে না। আর যে ব্যক্তি ইচ্ছা করে আমার প্রতি মিথ্যা আরোপ করে, সে যেন 
জাহান্নামেই তার বাসস্থান করে নেয়। 
পা ০ BY ও fl & ০০8৮০ আন মা 4০ 59৩ 0১৯ Bas [ova 
এ টির প 2 Les 
ALLS পে % ১9 EIN IG EE do) ৬০৮ atl ০6 ৮৮ 
- ৪৮৯ (93 HT ১৬১ ১০ কও এ ৩১০ i SES 


[৫৭৬৫] মুহাম্মদ ইব্‌ন আলা রে)...... আবূ মূসা (রা) থেকে বর্ণিত তিনি বলেন, আমার একটি 
ছেলে জন্মগ্রহণ করলে আমি তাকে নিয়ে নবী লু -এর কাছে আসলাম | তিনি তার নাম রেখে 
দিলেন ইব্রাহীয়। তারপর তিনি একটা খেজুর চিবিয়ে তার মুখে দিয়ে তার জন্য বরকতের 
দু'আ করলেন এবং তাকে আমার কাছে ফিরিয়ে দিলেন । রাবী বলেন, সে ছিল আবু মূসা (রা)- 
এর বড় সম্ভান। 


৪৯২ বুখারী শরীফ 


‘ পপ প্‌ ৪ পতন রে 6 প্‌ ৫০ রিনি পণ্ড ০ 
০০ 6৩540 CS ১%। পা ৩৫ [ova] 


% ES এ yyy ০90 DU LG LA iS) 
[৫৭৬৬] আবুল ওয়ালীদ (র)...... পিচ জনা তাজ 
মুগীরা ইব্‌ন শু“বা (রা) কে বলতে শুনেছি £ যে দিন ইব্রাহীম (রা) মারা যান, সে দিন 
সূর্যগ্রহণ হয়েছিল। 

ূ MH বত ০৫০৫০5% 
২৫৪২. পরিচ্ছেদ $ ওয়ালীদ নাম রাখা 
2 4৯15১] 
032407350৩9 0 ৩৩০ শে [24 : মা ভরি 
, ৮2৫ ৩৫ ০03 ১০৬ 2 লা) তার ০১৭ 
[৫৭৬৭] আবু নু'আয়ম ফাষূল ইব্‌ন দুকায়ন (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি 
বলেন, নবী কলুহুব্ল সালাতের রুকু থেকে মাথা তুলে দু'আ করলেন ঃ ইয়া আল্লাহ! তুমি ওয়ালীদ, 
ইব্‌ন ওয়ালীদ সালামা ইব্‌ন হিশাম, আইয়্যাশ ইব্‌ন আবু রাবীয়া এবং মক্কার দুর্বল মুসলমানদের শত্রুর নির্যাতন 


থেকে নাজাত দাও। আর হে আল্লাহ! মুযার গোত্রকে শক্তভাবে পাকড়াও করো । হে আল্লাহ! তুমি 
তাদের উপর এমন দুর্ভিক্ষ চাপিয়ে দাও, যেমন দুর্ভিক্ষ ইউসুফ (আ)-এর যুগে এসেছিল । 


৪৮ ৪১৮0৬ % 5৪১5৬ ৮০ ৮৮ a “ali Lolo ১ PY. ০৫৮ 
ক এ 3% 0 8 ৩ 


২৫৪৩. পরিচ্ছেদ ঃ কারো সঙ্গীকে তার নামের কিছু হরফ কমিয়ে ডাকা । আবু হাযিম (র) বলেন, 
আবু হুরায়রা রো) বলেছেন যে, নবী লু আমাকে “ইয়া আবা হিররিন' বলে ডাক দেন 


১৮৮ এ LL iS ৩৩ GAD fC Uf OU এ Bi 
i UG UB I UGLY 1d 52) Ye Bo) ৪৪৬ 

SEL ও 65070 EE 5 4॥ 22৮99 949 4) Eb 9৩ ৪৫০৫ 
আবুল ইয়ামান রে)...... নবী লু -এর সহধর্মিণী আয়েশা রো) থেকে বর্ণিত | তিনি 
বলেন, একদিন রাসূলুল্লাহ্‌ স্ল্র্প বললেন $ হে আয়েশা! এই যে জিবরাঈল (আ) তোমাকে সালাম 


আচার-ব্যবহার ৪৯৩ 


বলছেন । তিনি বললেন ঃ তার উপরও আল্লাহর শান্তি এবং রহমত বর্ষিত হোক । এরপর তিনি 
বললেন ঃ নবী লুল তো দেখতে পান, যা আমি দেখি না। 

টি 5 প্র ১৪ পা ৪3৮ কি ০৬৭ 1 3০৩ 
রি 
22 ১৩ ২০ রি 
[৫৭৬৯] মূসা ইব্‌ন ইসমাঈল রে)...... আনাস (রা)থেকে বর্ণিত। একবার উম্মে সুলায়ম (রা) 
সফরের সামগ্রীবাহী উটে সাওয়ার ছিলেন। আর নবী জলজ -এর গোলাম আন্জাশা উটগুলোকে দ্রুত 
হাঁকিয়ে নিয়ে যাচ্ছিল। তখন নবী গ্লু তাকে বললেন ঃ ওহে আন্জাশা ! তুমি কাচপাত্রবাহী 
উটগুলো ধীরে ধীরে হাকিয়ে নিয়ে যাও। 


haat 


JEW 4 ০153 জে ESN ৫৫০৫৫ 

২৫৪৪. পরিচ্ছেদ £ কোন ব্যক্তির সন্তান জন্মাবার আগেই সে শিশুর নাম দিয়ে তার ডাকনাম রাখা 
LENE RE PS SR Hoe 7৩০ ৮:১9 5৮ পুতে ০ ৪০, ॥ ০৫ ০ 

ভি পে 5১৬ ৮৭১৪ 0 ১১29 ৬ ৪৮ ২০৭ ৪ 

UY JG se BO, mis Gof UG 5০০ HY 2585, রি 


৭ AG 3৬ GP ৯৩০) ০০ Us A ও LH এ ৩০০৯ 
122 LE ও ৮ 0, ০৫ ও ও 
[৫৭৭০] মুসাদ্দাদ রে)...... আনাস (রা) থেকে বর্ণিত যে, নবী গ্লু সবার চেয়ে বেশী সদাচারী 
ছিলেন। আমার একজন ভাই ছিল; “তাকে আবূ উমায়র' বলে ডাকা হতো | আমার অনুমান যে, সে 
তখন মায়ের দুধ খেতো না। যখনই সে তার নিকট আসতো, তিনি বলতেন $ হে আবু উমায়র! 
তোমার নুগায়র কি করছে? সে নুগায়র পাখিটা নিয়ে খেলতো । আর প্রায়ই যখন সালাতের সময় 
হতো, আর তিনি আমাদের ঘরে থাকতেন, তখন তার নীচে যে বিছানা থাকতো, সামান্য পানি 
ছিটিয়ে ঝেড়ে দেয়ার জন্য আমাদের নির্দেশ দিতেন। তারপর তিনি সালাতের জন্য দীড়াতেন এবং 
আমরাও তার পেছনে দীড়াতাম । আর তিনি আমাদের নিয়ে সালাত আদায় করতেন । 


৩০৮ ভি এ ৩ ১০ Hl ESN vote 
২৫৪৫. পরিচ্ছেদ £ কারো অন্য কুনিয়াত থাকা সত্ত্বেও তার কুনিয়াত 'আবৃ তুরাব" রাখা 
J Ge Hj রিলে ০৪ অন্দে এ ৮৯০৩ UE পি [আন 


1৬১%৪5 


2 ০৯৫ ০0০ ৩৬ ০) ০৮9 ৫; ENE 65 21553 


৪৯৪ বুখারী শরীফ 


০০০৯০ এ] 2৯০৮৩ 0০০9 2৮৫ UY TLE HE IL জা HALLS 
৩.2) ভা 50৬ ০০০ ৬১:৭০ 1১ 75 0 42 He তা রে | 
- এ uu UU IA ০৯ ৩৪ পা CT BB পর ০০৯ এ টি 
[৫৭৭১] খালিদ ইব্ন মাখ্লাদ র)...... সাহল ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ আলী 
(রা)-এর নিকট তার নামগুলোর মধ্যে ‘আবু তুরাব' কুনিয়াত ছিলো সবচেয়ে বেশী প্রিয় এবং এ 
নামে ডাকলে তিনি খুব খুশী হতেন । নবী প্ু্লঃ -ই তাকে “আবু তুরাব' কুনিয়াতে ডেকেছিলেন 
একদিন তিনি ফাতিমা (রা)-এর সঙ্গে রাগ করে বেরিয়ে এসে মসজিদের দেয়াল ঘেসে ঘুমিয়ে 
পড়লেন । এসময় নবী জর তাকে তালাশ করছিলেন। এক ব্যক্তি বলল ঃ তিনি তো ওখানে 
দেয়াল ঘেসে শুয়ে আছেন। নবী জু তার কাছে গিয়ে তাকে এমন অবস্থায় পেলেন যে, তার 
পিঠে ধূলাবালি লেগে আছে। তিনি তার পিঠ থেকে ধূলা ঝাড়তে লাগলেন এবং বলতে শুরু 
করলেন £ হে আবু তুরাব ! উঠে বসো। 
di 9 55০4 এ শি ১৫০৭ 
২৫৪৬. পরিচ্ছেদ £ আল্লাহ তা'আলার নিকট সবচেয়ে ঘৃণিত নাম 
JEG পর ০০৯১ ED eS OLS sug ১ ৬] ১৮৮ 
- 9৩৫ ০1০ এ এ ও এ পন ০:০৬ এলি Bs I 08 


[৫৭৭২] আবুল ইয়ামান (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
হল বলেছেন $ আল্লাহ তা'আলার নিকট কিয়ামত দিবসে এ ব্যক্তির নাম সব চাইতে ঘৃণিত, যে 
তার নাম ধারণ করেছে “রাজাধিরাজ' । 

22০১ ০০ ESN ০৪ ১৩০ পা ০ ১৩০ উল | ০ ৮ ০6 ৩০০ [ovr] 


পা পা 


Eo 3° TEESE ৩৫ 2 

SSE) Bp Lk ৫2৮ 9 UCR UU) di Hp না এ IY, 
৪৪৮50 ssn SE I 55454529151 

আলী ইব্‌ন আব্দুল্লাহ (র)...... আবূ হুরায়রা রো) থেকে বর্ণিত । তিনি রাসূলুল্লাহ 

সইত থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন ঃ আল্লাহ তা'আলার নিকট সর্বাধিক নিকৃষ্ট নামধারী 


অথবা বলেছেন, সব নামের মধ্যে ঘৃণিত নাম হলো সে ব্যক্তি, যে ‘রাজাধিরাজ’ নাম ধারণ করেছে। 
সুফিয়ান বলেন যে, অন্যেরা এর ব্যখ্যা করেছেন, “শাহান শাহ' । 


আচার-ব্যবহার ৪৯৫ 


?+ 2 রি ¢ jo ttn Mia ttf oat 2 254 পা 
LLY ৩ম! 658 He ৬০৭1 তি ঠা 033 BIAS শত 55৬ 
৮1৩ পা 
২৫৪৭. পরিচ্ছেদ £ মুশরিকের কুনিয়াত। মিসওয়ার (রা) বলেন যে, আমি নবী ঈর কে বলতে 
শুনেছি, কিন্তু যদি ইব্‌ন আবূ তালিব চায় 
৬৬০০ নে পে ৫ 
০৪ পে eS ৩৩ এ ৬ GAD pf CE এল OU Hf Gs [owe] 
৮৮ 20 0 GUA A of Bk ০৪ AS ১৪০৪ পি ০০০৬ ৮৮ UL 
2 Acre 2 9 পণ পা ডং পা 7 / ৬ ৩৪৪৫৪ 85 ০59 A 
১১4০ 923 LU TS i sl ০৩ CTH BI ৩০ f UE Sl 
৩8 চকে IS 2 28205 EAE শ তে সতত ২০ 
৬1৮4৩ গাঁ, ও 


০5 ৮১৬ চিন ও 8 এবার বালা পা ডি 


পাপ তে 
2 ঠ উপ ee 


9০5 35 ১৫ ঞ ২ ~~ এরি 0 


i EE Td ES পঞ পন পারত ০ 
রি ১৮:০১৯২০১০০৪৫৪০৪০৬০, 
2) 2) Es or =z? 


পর 


| 


56555 AE 
0১4 ৩০১৩০ ৪১ ৩১৩ &) 0০50 ও ৪9০ 0 BLE IG পি ০৪৪ 


HI TBE IG ৯৮ A 26255) 24:47 ০৪ 
9 £ে 0০৯০ 45052 EL ১৮) Som > 
LE এও ৬ en 
8 0555555 তি di 07০0 লিও ৩ ৬০ JU US, 
১৯০৭৮ এ৭ তিন সঃ এ এরা SH ৮৮ di 2৬ এ CY ৬ 
75 ১৫ এ ০ দে এ 


পাও 


০০৩৮ LCS, Jy 947 & ELE 
22 এটি BIG 5৩৫ এ 0 BEA LF Py SF 


৪৯৬ বুখারী শরীফ 


SIE $। 0৮৮) DEG A 9৭ 2 LE 5 035 পু ০৩৩15 A Le 
এ 91:81) && & ১০১1 ০ 513 4 ৩ ৩৮ dp 516 ১৪] 
০2৮০০ iC, এ ১৮১02 A রা] ৮৫১৩০ ০৮ Br 
255 ০১০০7 পে LA UG ১০ ৮০০ 5 2৬0 ১৩০৮ SI 5 5052৬ 
440 ALY SE HE ০১513 Bef ও 5400 UE হও SF Ll ৩৮ 
[৫৭৭৪] আবুল ইয়ামান ও ইসমাঈল (র)...... উসামা ইব্ন যায়দ (রা) বর্ণনা করেন যে, একবার 
রাসূলুল্লাহ একটি গাধার উপর সাওয়ার ছিলেন । তখন তার গায়ে একখানা ফাদাকী চাদর 
ছিল এবং তার পেছনে উসামা (রা) বসাছিলেন। তিনি বদরের যুদ্ধের পূর্বে সাদ ইব্‌ন উবাদাহ 
(রা)-এর শুশ্র্ধা করার উদ্দেশ্যে হারিস ইব্‌ন খায্রাজ গোত্র অভিমুখে রওয়ানা হচ্ছিলেন। তারা 
চলতে চলতে এক মজলিসের পাশ দিয়ে অতিক্রম করছিলেন । সেখানে আব্দুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন 
সালুল ছিল। এটা ছিল আব্দুল্লাহ ইব্‌ন উবাই এর (প্রকাশ্যে) ইসলাম গ্রহণের আগের ঘটনা । 
মজলিসটি ছিল মিশ্রিত । এতে ছিলেন মুসলমান, মুশরিক, মূর্তিপূজক ও ইয়াহুদী । মুসলমানদের 
মধ্যে আব্দুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা)ও ছিলেন। সাওয়ারীর চলার কারণে যখন উড়ন্ত ধুলাবালি 
" মজলিসকে ঢেকে ফেলেছিল, তখন ইব্‌ন উবাই তার চাদর দিয়ে তার নাক ঢেকে নিয়ে বলল ঃ 
তোমরা আমাদের উপর ধূলি উড়িওনা। তখন রাসূলুল্লাহ্‌ ঈু্জ তাদের সালাম করলেন এবং 
সাওয়ারী থামিয়ে নামলেন। তারপর তিনি তাদের আল্লাহর দিকে দাওয়াত দিয়ে কুরআন পড়ে 
শোনালেন। তখন আব্দুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল তাকে বলল ঃ হে ব্যক্তি ! আপনি যা বলছেন 
যদি তা ঠিক হয়ে থাকে তবে তার চেয়ে উত্তম কথা আর কিছুই নেই । তবে আপনি আমাদের 
মজলিসসমূহে এসে আমাদের কষ্ট দিবেন না। যে আপনার কাছে যায়, তাকেই আপনি উপদেশ 
দিবেন। তখন আব্দুল্লাহ ইবৃন রাওয়াহা (রা) বললেন ঃ না, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের 
মজলিসসমূহে আসবেন । আমরা আপনার এ বক্তব্য পছন্দ করি। তখন মজলিসের মুসলমান, 
মুশরিক ও ইয়াহুদীরা পরস্পর গালমন্দ করতে লাগল । এমনকি তাদের মধ্যে হাঙ্গামা হওয়ার 
উপক্রম হল। রাসূলুল্লাহ্‌ হুর তাদের থামাতে লাগলেন, অবশেষে তারা নীরব হল । তারপর 
নবী হল নিজ সাওয়ারীর উপর সাওয়ার হয়ে রওয়ানা হয়ে গেলেন এবং সা'দ ইব্‌ন উবাদা (রা)- 
এর নিকট পৌছলেন। রাসূলুল্লাহ্‌ লু বললেন ঃ হে সা'দ! আবু হুবার অর্থাৎ আব্দুল্লাহ ইব্‌ন উবাই 
আমাকে যা বলেছে, তা কি তুমি শোননি? সে এমন এমন কথা বলেছে। তখন সা'দ ইব্‌ন উবাদা 
(রা) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা আপনার প্রতি কুরবান আপনি তাকে ক্ষমা করে দিন 
এবং তার কথা ছেড়ে দিন। সেই সত্তার কসম! যিনি আপনার উপর কুরআন নাযিল করেছেন । 
নিশ্চয়ই আল্লাহ তা'আলার তরফ থেকে আপনার প্রতি হক এমন সময় নাযিল করেছেন যখন এই 


আচার-ব্যবহার | ৪৯৭ 


শহরের অধিবাসীরা পরস্পর পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা তাকে রাজ মুকুট পরাবে 
এবং (রাজকীয়) পাগড়ী তার মাথায় বাধবে। কিন্তু যখন আল্লাহ আপনাকে যে সত্য দিয়েছেন তা 
দিয়ে সেই সিদ্ধান্তকে নস্যাৎ করে দিলেন, তখন সে এতে রাগান্বিত হয়ে পড়েছে । এজন্যই সে 
আপনার সাথে এ ধরনের আচরণ করেছে যা আপনি প্রত্যক্ষ করলেন । তারপর তিনি তাকে ক্ষমা 
করে দিলেন । আর আল্লাহর নির্দেশানুযায়ী রাসূলুল্লাহ্‌ লু ও তার সাহাবীগণ তো এমনিই মুশরিক 
ও কিতাবীদের ক্ষমা করে দিতেন এবং তাদের নির্যাতনে ধৈর্য ধারণ করতেন । এ প্রসঙ্গে আল্লাহর 
বাণী ঃ তোমাদের আগে যাদের কিতাব দেয়া হয়েছিল তোমরা তাদের থেকে নিশ্চয়ই অনেক কথা 
শুনতে পাবে...... শেষ পর্যন্ত । আল্লাহ আরো বলেছেন “কিতাবীরা অনেকেই কামনা করে...... 1” 
সহিত জিহাদ করার অনুমতি দেওয়া হয় । তারপর যখন রাসূলুল্লাহ্‌ সকলই বদর অভিযান চালালেন, 
তখন এর মাধ্যমে আল্লাহ কাফির বীর পুরুষদের এবং কুরাইশ সরদারদের মধ্যে যারা নিহত 
হওয়ার তাদের হত্যা করেন। তারপর রাসূলুল্লাহ্‌ শুক্র ও তার সাহাবীগণ বিজয় বেশে গনীমত 
নিয়ে ফিরলেন। তাদের সাথে কাফিরদের অনেক বাহাদুর ও কুরাইশদের অনেক নেতাও বন্দী হয়ে 
আসে। সে সময় ইব্‌ন উবাই ইব্‌ন সালুলও তার সঙ্গী মূর্তিপূজক মুশরিকরা বলল ঃ এ ব্যাপারে 
অর্থাৎ দীন ইসলাম তো প্রবল হয়ে পড়ছে। সুতরাং এখন তোমরা রাসূলুল্লাহ্‌ কলর -এর হাতে 
ইসলামের বায় “আত গ্রহণ কর । তারপর তারা সবাই ইসলাম গ্রহণ করল । 


০ HAE Le DLS 481 HELE ০:৪০! ৬০৮ ৩৭ ১৩০ [০৬০] 


৮). 655 &। 0৮০ VIG Ae ৬৮১০৪ BY ৩৫০০০ 


৬4০ 


USNs plo BRIN ০১০১০ ৩৩ We 


<0 HS Bi 3 8 
[৫৭৭৫] মূসা ইব্‌ন ইসমাঈল (র) রিড আব্বাস ইব্‌ন আব্দুল মুত্তালিব রো) বললেন, ইয়া 
রাসূলুল্লাহ সর ! আপনি কি আবূ তালিবের কোন উপকার করতে পেরেছেন? তিনি তো সর্বদা 
আপনার হিফাযত করতেন এবং আপনার জন্য অন্যের উপর রাগ করতেন । তিনি বললেন হা । তিনি 
তো. বর্তমানে জাহান্নামের হালকা স্তরে আছেন। যদি আমি না হতাম, তা'হলে তিনি জাহান্নামের 
সর্বনিম্ন স্তরে থাকতেন । 


Boe cs oo 2৮222 5 ৩) EE EE পরা সিসি, 

৩ ০৩ তা পিপল 2 Boral JU 6 শন ৩৪ ৮৩০৩৩ AIUD শত TOEA 

্ gist 2 22৫৮৬857571 ঞ ৯ ye ১ ৫, (2 রথ 1 তত লে ie EK 

01 5৩ ০১৭ 51 9803 Ld নিও লিল 01 ৩ ৫0১৩ LS JW GUE ‘oN 
০ ৫5৮: 
4১০০ ও ৪) 


৪৯৮ বুখারী শরীফ 


২৫৪৮. পরিচ্ছেদ $ পরোক্ষ কথা বলা মিথ্যা এড়ানোর উপায় ৷ ইসহাক বর্ণনা করেছেন, আমি 
আনাস (রা) থেকে শুনেছি। আবু তাল্হার একটি শিশুপুত্র মারা যায়। তিনি এসে (তার স্ত্রী কে) 
জিজ্ঞাসা করলেন £ ছেলেটি কেমন আছে? উম্মে সুলায়ম রো) বললেন £ সে শান্ত । আমি আশা 
করছি, সে আরামেই আছে। তিনি ধারণা করলেন যে, অবশ্য তিনি সত্য বলেছেন 
3% HO IG 55০ ৮৫ 2 ৩৮5৫ oe হু i গে এপ [| 
4১০৬ ৬০) ঘর ঘি উজ পি 0৩ ০ ৬৯৭ ০০৪ এ ৮৮৪ 
[৫৭৭৬] আদম (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত । একবার নবী সুরে (মহিলাদের 
সহ) এক সফরে ছিলেন। হুদী গায়ক হুদীগান গেয়ে যাচ্ছিল । তিনি তাকে নির্দেশ দিলেন, আফসোস 
তোমার প্রতি ওহে আন্জাশা! তুমি কাচপাত্র তুল্য তুল্য সাওয়ারীদের সাথে মৃদুকর । 


৯ ১৪ 3৮০০ ৯৬৪ ৯৬৬ ৬ পা পরও ০০০৮ Ge [vw] 


sd x 0 be 9৬৭ ৬ ৩49 ০০ LG ৩৩ HB ad HH ds ১৪ তে 

এ সাও, 2005৬ ৩৪০ ঘি 245 abn 33 
[৫৭৭৭] সুলায়মান ইব্‌ন হারব (র)...... আনাস রো) থেকে বর্ণিত । নবী ই এক সফরে 
ছিলেন। তার আন্জাশা নামে এক গোলাম ছিল। সে হুদী গান গেয়ে উটগুলো হাকিয়ে নিয়ে 
যাচ্ছিল। তিনি তাকে বললেন £ হে আন্জাশা ! তুমি ধীরে উট হাকাও, যেহেতু তুমি কাচপাত্র 
তুল্যদের (আরোহী) উট চালিয়ে যাচ্ছ। আবূ কিলাবা বর্ণনা করেন, কাঁচপাত্র সদৃশ শব্দ দ্বারা নবী 
সল্ট মহিলাদের বুঝিয়েছেন। ্‌ 


IL; ৯১০ ০ EL 53 Gi নি SE El sn 3০৩ 


এও 


Li 5, % ০ 


এ AN SY মস 
[৫৭৭৮] ইসহাক রে)... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত যে, Ee 
হুদীগায়ক গোলাম ছিল। তাকে আন্জাশা বলে ডাকা হতো । তার সুর ছিল মধুর । নবী হক তাকে 
বললেন $ হে আন্জাশা! তুমি ন্ম্রভাবে হাকাও, যেন কাঁচপাত্রগুলো ভেঙ্গে না ফেল। কাতাদা (রা) 
বলেন, তিনি 'কীচপাত্রগুলো' শব্দ দ্বারা মহিলাদের বুঝিয়েছেন । 
১৫ ৩৯০৩ of LF BS hire IU ফি LF ns ০ পা এ ১৬৬৭) 


১১৮ ৪৮ ০০৩ Ede 9০০৬ 3৮7 ৮৪৮ ৯৮৯০ 


টি 


আচার-ব্যবহার ৪৯৯ 


মুসাদ্দাদ রে) আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত যে, একবার মদীনাতে (ভয়ংকর 
আওয়ায হলে) আতঙ্ক দেখা দিল। নবী সল্ু্র আবূ তাল্হা (রা)-এর একটা ঘোড়ায় সাওয়ার হয়ে 
এগিয়ে গেলেন এবং (ফিরে এসে) বললেন £ আমি তো কিছুই দেখতে পেলাম না । আমি এ 
ঘোড়াটিকে সমুদ্রের মত পেয়েছি । 


LE - ef 1° ৪০ ০৪ ৬ ০5 7 ef চিনি 22 শে পে 

Fe ০ ঝা ভিডি 2১ গলি চাল se ০২০ 08 SU. vot 
২৫৪৯. পরিচ্ছেদ £ কোন কিছু সম্পর্কে, তা অবাস্তব মনে করে বলা যে, এটা কোন কিছুই নয় 
ক ৯৩19৩ চে ভা এ এ এ ৯ 2 ৩০0৮০ ৮২:০৪ Bi [VA | 


Loa চা 


০০৪৪ BI AIL ০০8388৮০482 মেপে 


52০ 


0৩১০4 BILD ৪19৩ «তল 92 &% dl ০১০) ৮ I ৪ ৩৩৫৫ 
5 CEG তা ৫৭ ৭ ক CASO ৬ Ye MID 039 5৬৮ BK ell 
ক BOLE OMSL LL LSE NLD BZ BN 52 

HAS Be ৩৫ FET UB ১১০১ Bed 3 3 

মুহাম্মদ ইবৃন সালাম (র)...... আয়েশা (রা) বলেন, কয়েকজন লোক নবী হুন -এর 
নিকট গণকদের সম্বন্ধে জিজ্ঞাসা করল । রাসূলুল্লাহ্‌ ক্র বললেন £ ওরা কিছুই নয় । তারা আবার 
আরয করলে রাসূলুল্লাহ্‌ লুল তাদের বললেন ঃ ওরা কিছুই নয় । তারা আবার আরয করলো ঃ ইয়া 
রাসূলাল্লাহ! তারা তো কোন সময় এমন কথা বলে ফেলে, যা বাস্তবে পরিণত হয়ে যায়। নবী পুরে 
বললেন ঃ কথাটি জিন থেকে প্রাপ্ত । জিনেরা তা (আসমানের ফিরিশৃতাদের থেকে) ছো মেরে নিয়ে 


এসে তাদের বন্ধু গণকদের কানে তুলে দেয়, যেভাবে মুরগী তার বাচ্চাদের মুখে দানা তুলে দেয় 
তারপর এ গণকরা এর সাথে আরও শতাধিক মিথ্যা কথা মিশিয়ে দেয়। 


LS এ 81৬! 52৮5 9৪ এত 4): lg এ ও) ₹৫.5০ 
dls) 2৬ ৪ HL গে ০ ০৪ ৮% 599 ০১ ০৪ ৮৬ এ] ৯ 
sl ৬! 24) % ds ৬৩ 


২৫৫০. পরিচ্ছেদ ঃ রনি ETE TEE EE ররা “লোকেরা কি উটের 
প্রতি লক্ষ্য করে না যে, তা কিভাবে সৃষ্টি করা হয়েছে। আর তারা কি আসমানের দিকে তাকায় না 
যে, তা কিভাবে এত উঁচু করে রাখা হয়েছে।” আয়েশা (রা) থেকে বর্ণিত, একদিন 
নবী স্মু আসমানের দিকে মাথা তোলেন 


৫০০ বুখারী শরীফ 


Ll এ ভিত এও ক ১৪৯: ১৪ ভা এজ এর 2৩০০ 
IED ৬ 53 0০ 8 1 0১75 ৮০ ধাঁ জি সক ৩ পে! 19৮95 ০১৮০ এ 
LS SH ২৬০) ০০ এ! 5০০ ESD Lg ৩১০ Ene ভিসন এ এও 


-১৮৯০৩1১০০০॥ 0 পা এড eG পদ 2 


[৫৭৮১] ইয়াহ্‌ইয়া ইব্‌ন বুকায়র (র)...... জাবির ইব্‌ন আব্দুল্লাহ রো) থেকে বর্ণিত যে, তিনি 
রাসূলুল্লাহ্‌ ক্র কে বলতে শুনেছেন £ এরপর আমার প্রতি ওহী আসা বন্ধ হয়ে গেল। এ সময় আমি 
হেটে যাচ্ছিলাম । তখন আমি আসমানের দিক থেকে একটি শব্দ শুনে আকাশের দিকে চোখ 
তুললাম। তখন আকস্মিকভাবে এ ফিরিশৃতাকে আসমান ও যমীনের মাঝখানে একটি কুরসীর উপর 
উপবিষ্ট দেখতে পেলাম, যিনি হেরায় আমার নিকট এসেছিলেন । 


প ৪০৪ ocd tue or, EAE ETE Lor 2030, 3 পচ CN 
SE AE ৩৪ ৬৪০০৪ GILG ০৪ ৩৫ ০৮৮ ৩০০৮ Yt ৬৪ ৩০৩ 


বু 4 er ৬ 


৬ 1306 65০0৬ ০03৮৮ সন ৩94০ এ তে চাপা 
০১১৩ ৮৮১৫) ০০ ০৮ ০৮৪ এ! 9 ৪৪ 2 ৯! 
[৫৭৮২] ইবন আবূ মারইয়াম (র)...... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি এক 
রাতে মায়শুনা (রা)-এর ঘরে অবস্থান করছিলাম । নবী ঈল্জ ও তার গৃহে ছিলেন । যখন রাতের শেষ 
তৃতীয়াংশ অথবা কিয়দংশ বাকী ছিল তখন তিনি উঠে বসলেন এবং আসমানের দিকে তাকিয়ে পাঠ 


করলেন ঃ নিশ্চয়ই আস্মানসমূহের ও যমীনের সৃষ্টি করার মধ্যে এবং দিন রাতের পরিবর্তনে 
জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। 


১:৪০) sl এ ১9 ৫৫ AU. Yoo) 
২৫৫১. পরিচ্ছেদ £ (কোন কিছু তালাশ করার উদ্দেশ্যে) পানি ও কাদার মধ্যে লাঠি দিয়ে ঠোকা দেওয়া 
৮৮৮ ১৮১০৪ সা ৫০ ০৩ ৮০৩৪ ৬ ভি ৩০ সদ ৪ [ova] 
৮৪৮০৭ ১ পদ ১ ঘন ১৬৪ তে মল 2 পট ০ 9 ৪ 


£ তে ৬ 28 ক রে bt 4 ৪ ৩৩ পা পা 5 রশ রঃ পা 
১71১৬ CARS. ed ৪2৩9 ৫ I ৬০:১১১০৬৪০৪০ ১৭ 


252 পর্ণ 575৬৮ ৪ 


Bb Hod LE এ ১, 103). ০ 45০ HE dl FAL « 2০৯৫ ? 


# 


আচার-ব্যবহার | ৫০১ 


তে ও 00 50 UE ৫০ I 2৮০ শন 5 সপ BAT 4 ০৯৪ «৮৬ 


5:52 


2. দাত এ 2 30190 255 OG 2 ০৫ SHH So মুত ০5 
- 3৩250 ঞ। 0৩ 50 sil 27০6 


EEE) ee আবু মূসা (রা) থেকে বর্ণিত । একবার তিনি মদীনার কোন এক বাগানে 
নবী জর -এর সঙ্গে ছিলেন। নবী জল -এর হাতে একটা লাঠি ছিল । তিনি তা দিয়ে পানি ও 
কাদার মাঝে ঠোকা দিচ্ছিলেন। এমন সময় এক ব্যক্তি এসে দরজা খোলার অনুমতি চাইলেন । 
নবী ক্লু বললেন £ তার জন্য খুলে দাও এবং তাকে জান্নাতের সংবাদ দাও । তখন আমি গিয়ে 
দেখলাম যে, তিনি আবূ বক্র (রা)। আমি তার জন্য দরজা খুলে দিলাম এবং জান্নাতের শুভ সংবাদ 
দিলাম । তারপর আরেক ব্যক্তি দরজা খোলার অনুমতি চাইলেন । তিনি বললেন, খুলে দাও এবং 
তাকে জান্নাতের সুসংবাদ দাও । তখন দেখলাম; তিনি “উমর (রো)। আমি তাঁকে দরজা খুলে দিলাম 
এবং জান্নাতের সুসংবাদ জানালাম । আবার আরেক ব্যক্তি দরজা খোলার. অনুমতি চাইলেন ৷ তখন 
তিনি হেলান দিয়েছিলেন। তিনি সোজা হয়ে বসে বললেন ঃ খুলে দাও এবং তাকে (দুনিয়াতে) 
একটি কঠিন বিপদের সম্মুখীন হওয়ার মাধ্যমে জান্নাতবাসী হওয়ার সুসংবাদ দাও । আমি গিয়ে 
দেখি, তিনি উসমান (রা) আমি তাকেও দরজা খুলে দিলাম এবং জান্নাতের শুভ সংবাদ দিলাম । 
আর নবী শ্ব যা ভবিষ্যৎ বাণী করেন, আমি তাও বর্ণনা করলাম। তিনি বললেন $ আল্লাহ 
তা*আলাই আমার সহায়ক । 


০০১৪ ৬) 9৪ CS Jip ol ০০৭ 

২৫৫২. পরিচ্ছেদ কারো হাতের কোন কিছু দিয়ে যমীনে ঠোকা মারা 
তে 
০৪০৪) GH GE 0৩ Es doo ০6০6 পেন ০১৮ 
90528) REE EET ১০ 
UL জা) এ 5 ৩৪ 21255 09 I 
[৫৭৮৪] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)...... আলী (রা) থেকে বর্ণিত যে, আমরা এক জানাযায় নবী 
ফুৰ -এর সঙ্গে ছিলাম | তিনি একটা লাকৃড়ী দিয়ে যমীনে ঠোকা দিয়ে বললেন £ তোমাদের 


কোন ব্যক্তি এমন নয়; যার ঠিকানা জান্নাতে অথবা জাহান্নামে ফয়সালা হয়ে যায়নি ৷ লোকেরা 
জিজ্ঞাসা করল £ তা হলে কি আমরা তার উপর নির্ভর করব না। তিনি বললেন £ আমল করে যাও । 


৫০২ | | বুখারী শরীফ 


কারণ যাকে যে জন্য পয়দা করা হয়েছে, তা তার জন্য সহজ করে দেয়া হবে। (এরপর তিলাওয়াত 
করলেন) “যে ব্যক্তি দান খয়রাত করবে, তাকওয়া অর্জন করবে...... শেষ পর্যন্ত ।”" 


৬৪০৩ 0 দে) 2৮৩ পৃ. ৫০০ 
২৫৫৩. পরিচ্ছেদ £ বিস্মায়বোধে ‘আল্লাহু আকবার’ অথবা “সুবহানাল্লাহ বলা' 
৫0৩০০ ৩৪ এ পঠিত GP ৮ Ct ৪৮ OU yt এ 
3১71955১৫৯৭ be IHN &। ৩৬৭০ 3৩৯ পে BEE ৩ UG ঞা ০০ 
৬5557582557 
০4০ ৮21589855৬5 A oF 3 ত ৬ 05 TN ৪2০ 
| MLB ০ ৩৩ ৫ এপ 
[৫৭৮৫] আবৃল ইয়ামান (র)...... উন্মে সালামা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন নবী 
লজ ঘুম থেকে উঠে বললেন $ সুব্হানাল্সাহ ! অদ্যকার রাতে কত যে ধন-ভান্ডার এবং কত 
যে বিপদ-আপদ নাযিল করা হয়েছে। কে আছ যে এ হুজরা বাসিনীদের অর্থাৎ তার রিবিদের 
জাগিয়ে দেবে? যাতে তারা সালাত আদায় করে । দুনিয়ার কত কাপড় পরিহিতা, আখিরাতে 
উলঙ্গ হবে! “উমর (রা) বর্ণনা করেন, আমি একদিন নবী জহুর কে জিজ্ঞাসা করলাম, আপনি 
কি. আপনার বিবিগণকে ‘তালাক’ দিয়েছেন? তিনি বললেন £ না। তখন আমি বললাম $ 
‘আল্লাহু আকবার" । 
তি জা লিডিল এও ০০ এ ভে Ap of it Ul ১৩০ xf 
04) 2৮ ১ 2৫০ ০৮ ১০৯ ০ ০ ৩০ ০৬৯ ০৮০৪ 5৪ তা ১০০৯৩ ০৫ 

ক 28230 পা ৪ 2০, 

7 বল তিন ও ৩৩5১5১৮৯8৯8 9142 ৬০৬ UY এ ০০50 
2 1505 ULE 5৩ 2 5 ৪0 0 ০ এ (8256 রিও, 
= FE hen lf, ১০ এই ক পান WDE LMG 
এ ০৪8 ও ৮০১০৮101347 2 0 ১ এক 3 Ua ৩৫ ১৯৬০ 
5545 


2 22 প ৪.৪ রগ 2 
0° SRG SE ১০০ পর) Mn | ১৫ ৬৯ ৩৬৫৪০ 


আচার-ব্যবহার ৫০৩ 


[৫৭৮৬] আবুল ইয়ামান ও ইসমাঈল (র)...... আলী ইব্‌ন হুসায়ন (রা) থেকে বর্ণিত যে, নবী 
-এর স্ত্রী সাফিয়্যা বিন্ত হুইয়াই (রো) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ শুর রামাযানের শেষ দশ দিনে 
মসজিদে ইতিকাফ থাকা অবস্থায় তিনি তার সাথে দেখা করতে গেলেন । তিনি রাতের প্রথম ভাগে 
কিছু সময় তীর সঙ্গে কাথবার্তার পর ফিরে যাওয়ার জন্য উঠে দাড়ালেন । নবী প্ল্ক্প তাকে এগিয়ে 
দেওয়ার জন্য উঠে দীড়ালেন। অবশেষে যখন তিনি মসজিদেরই দরজার নিকট পৌছলেন, যা নবী হুল 
-এর স্ত্রী উম্মে সালামার ঘরের নিকটে অবস্থিত, তখন তাঁদের পাশ দিয়ে আনসারের দু'জন লোক 
চলে গেলে, তারা উভয়েই রাসূলুল্লাহ্‌ লুজ কে সালাম দিল এবং নিজ পথে রওয়ানা হল । তখন 
রাসূলুল্লাহ্‌ সুর তাদের বললেন ঃ ধীরে চল। ইনি সাফিয়্যা বিনৃত হুইয়াই। তারা বললো ঃ 
সুবহানাল্লাহ! ইয়া রাসূলুল্লাহ! তাদের উভয়ের মনে তা গুরুত্বপূর্ণ মনে হল । তিনি বললেন ঃ নিশ্চয়ই 
শয়তান মানুষের রক্তে চলাচল করে থাকে । তাই আমার আশংকা হলো যে, সম্ভবতঃ সে তোমাদের 
অন্তরে সন্দেহের উদ্রেক করতে পারে । ূ 

Sd ১৪ ১%। ০৫. ০০৫ 


২৫৫৪. পরিচ্ছেদ £ ঢিল ছোড়া 


৪০০৪৪ 5 CN 


5 SUL S359 ০৫০ LUE ০৪৪০ 05 BG 26 iS সে 134৬ [০] 
Ee LE AMS hl ও ৩ 50542 215 

জা , a 4১ 5) 
[৫৭৮৭] আদম র)...... ‘আব্দুল্লাহ ইবৃন মুগাফৃফাল মুযানী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী লু ঢিল ছুড়তে নিষেধ করেছেন । আর বলেছেন £ এ কোন শিকার মারতে পারবে না এবং 


শক্রকেও আহত করতে পারবে না বরং কারো চোখ ফুঁড়ে দিতে পারে আবার কারো দাত ভেংগে 
দিতে পারে । 


AbD Adi ৫,৭০০ 
২৫৫৫. পরিচ্ছেদ ঃ হাচিদাতার “আল্হামদু লিল্লাহ' বলা 
এ) 9954০ of ie IU এ ৩৩০ এও if 0 ০০ ৪০৮ [সদন] 
৯ 05 4050581০৫4০ ১১০1০ Fl Ls OX) ০৪৩৩ Ls 
HAS (0950 BUS 
[৫৭৮৮] মুহাম্মদ ইবৃন কাসীর (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 
একদিন নবী হুল -এর সামনে দু'ব্যক্তি হাচি দিল। তখন নবী ঈগল একজনের জবাব দিলেন। 


৫০৪ বুখারী শরীফ 


অপরজনের জবাব দিলেন না। তাকে এর কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বললেন ঃ এই ব্যক্তি 
আল্হামদু থিল্াহ বলেছে জার ই ব্যক্তি আান্হায়ন পিলাহ বলে নি (ভাই দির জবার নেয়া 
হয় নি)। 

91 ০৩৮15] থা পিক PU. ০০" 
২৫৫৬. পরিচ্ছেদ £ হাচিদাতার আল্হামদু লিল্লাহ্‌র জবাব দেওয়া 
CI ১০ ৩৩ ৮০৩ nk of ভু এত ৮৬ ৩১৫৮ ৫৫৬ [5৭ 


22 “3 


ot EUV C9 A ৩৩ 4 di 2) el ০০ ০৪ ০০০৮0 
০7827 3 তে মুল) সান সার? ১০৭ তত 2০:০০] ০৩৪ রি 
EE রা CRM জেতে ও, ০ ৩ ০6 ৬৬০ i 001) ০ ৮85 ০০ 

ঃ ০ 2520 rly 04203, 20৮৫ 2 
[৫৭৮৯] সুলায়মান ইবৃন হারব (র)...... বারা" ইবৃন আযিব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ 
নবী হর আমাদের সাতটি কাজের আদেশ দিয়েছেন এবং সাতটি কাজ থেকে নিষেধ করেছেন। 
রোগীর দেখাশোনা করতে, জানাযার সঙ্গে যেতে, হাচিদাতার জবাব দিতে, দাওয়াত গ্রহণ করতে, 
সালামের জবাব দিতে, মাযলুমের সাহায্য করতে এবং কসম পুরা করতে আমাদের আদেশ 
দিয়েছেন। আর সোনার আংটি অথবা বালা ব্যবহার করতে, সাধারণ রেশমী কাপড় পরতে, মিহিন 
রেশমী কাপড়, রেশমী যিন ব্যবহার করতে, কাসীই ব্যবহার করতে এবং রৌপ্য পাত্র ব্যবহার করতে 
আমাদের নিষেধ করেছেন। 
্‌ 1) 05 HG 59 ৮৬ 02 LL 6 ৫০০০৬ 

২৫৫৭. পরিচ্ছেদ £ কিভাবে হাচির দুআ মুস্তাহাব, আর কিভাবে হাই তোলা মাকরূহ 
রি ld ct 20 নে 5.৬ 55.) ৪ পু ৬ PES a EN ] 

গা 56 এ LE FA Wa ৩০ SS গা ৩৩ প্র ty oof Bio 

৮০৪ ০০০ 98 IOI md BUH fe Yo) ES 

22800 8 EAS 2525 ৯2726 টিনার ৮০ রর 7১১০ ক ২০:৫৩ 
০ 5 ৬৬ ৩৯৬ এ 


00৫ ডে on ৩0996 tet 
[৫৭৯০] আদম ইব্‌ন আৰূ আয়াস (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 


নবী ক্লু বলেন £ আল্লাহ তা'আলা হাচি দেওয়া পছন্দ করেন, আর হাই তোলা অপছন্দ করেন। 
সুতরাং কেউ হাচি দিয়ে 'আল্হামৃদু লিল্লাহ্‌* বললে, যারা তা শোনবে তাদের প্রত্যেককে তার জবাব 


আচার-ব্যবহার y ৫০৫ 


দেওয়া ওয়াজিব হবে। আর হাই তোলা, তাতো শয়তানের তরফ থেকে হয়ে থাকে, তাই যথাসাধ্য 
তা রোধ করা উচিত । সির কেউ সুখ বুজো হা করে তন মিরার তর রত রাতে 


2 ১৫ UF ০০৪৪ SVU Yoon 
২৫৫৮. পরিচ্ছেদ £ঃ কেউ হাচি দিলে, কিভাবে জবাব দিতে হবে? 

14১0 ও এড UE পে FA এ এত ০৪০০ ৮৬৫০ এপ 
। 40:245558555% sl ১৬ ৬ ০৮ চিত 21৬2০ প্র 
০০545 LL HOLST I $y 5 ১০১৯ :০ 

6 ৩ 
[৫৭৯১] মালিক ইব্‌ন ইসমাঈল রে)...... আবূ হুরায়রা (র) থেকে বর্ণিত যে, নবী ফ্লু বলেছেনঃ 
যখন তোমাদের কেউ হাচি দেয়, তখন সে যেন “আল্হামৃদু লিল্লাহ্‌' বলে । আর তার শ্রোতা যেন এর 
জবাবে “ইয়ারহামুকাল্লাহ' বলে। আর যখন সে 'ইয়ারহামুকাল্লাহ' বলবে, তখন হাচিদাতা তাকে 
বলবে 3 “ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইয়ুসলিহু বালাকুম' । 


91 ১৩০৭ of Bb CASI শু ০০৪৭ 

২৫৫৯. পরিচ্ছেদ ঃ হাচিদাতা “আল্হামূদু লিল্লাহ' না বললে তার জবাব দেওয়া যাবে না 
রি রে RON MAE 135০ 22 ০ ৮৪ ৩৬ সে রা? 
১২15০708155 0১906 চল ৫ ৫:5558355 


[৫৭৯২] আদম (র)...... নি ভি নী 
নবী লুল -এর সামনে দুই ব্যক্তি হাচি দিলেন। তিনি একজনের হাচির জবাব দিলেন এবং অপর 
ব্যক্তির জবাব দিলেন না। অপর ব্যক্তিটি বলল ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তার হাচির জবাব 
দিলেন, কিন্তু আমার হাচির জবাব দিলেন না। তিনি বললেন ঃ সে ‘আল্হামৃদু লিল্লাহ' বলেছে, 
কিন্তু তুমি “আল্হাম্দু লিল্লাহ' বলনি ৷ 

£8 এডি ও al OIE BU. Yon. 
৫৬০. পরিচ্ছেদ £ যদি কেউ হাই.তোলে, তবে সে যেন নিজের হাত তার মুখে রাখে 


৬৪ - 


৫০৬ বুখারী শরীফ 


. Ae - 303 


fo ৪:28 ৯৮:1৫ ৬৮০৩০ ২ 3 ss প্‌. x8 
১৮5১৮0৮6198 5 IONS 5 AAS ও 01 ও HG লি ০6 2৫০ 
2 i 2 25° A পা PAE Lt EBA 35 পে 8, রে চটী চেনে রা পর 
৮ ৩. পদ CIE MI LEC Tb LT ৬ 9 ১০০০ 
sl) 
[৫৭৯৩] আসিম ইবৃন আলী (র)...... আবু হুরায়রা (রো) থেকে বর্ণিত যে, নবী লু বলেছেন $ 
আল্লাহ্‌ তা'আলা হাচি দেওয়া পছন্দ করেন, আর হাই তোলা অপছন্দ করেন। যদি তোমাদের কেউ 
বলা ওয়াজিব । আর হাই তোলা শয়তানের তরফ থেকে হয়ে থাকে । সুতরাং তোমাদের কারো হাই 

উঠলে সে যেন তা যথাসাধ্য রোধ করে । কারণ কেউ হাই তোললে শয়তান তার প্রতি হাসে । 


33৬০ DAE) 
অনুমতি চাওয়া অধ্যায় 


I লL ০৪৯ 
২৫৬১. পরিচ্ছেদ ঃ সালামের সূচনা ঠা 
28৩ 01 ১৮ 22 (পা ০০০৬৮ 50 LE ৩৬ হজ ৬৫:৪০ ৫০০ [ova 
90555825515 2645 
LSE 9 বি) এত ও UES ৩ ৬৫০৪ ০০ রস ৮ 2 


NE Lal Ss 27 
ইয়াহ্‌ইয়া ইবৃন জাফর (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী গ্লু বলেছেন ঃ 


আল্লাহ্‌ তা'আলা আদম (আ)কে তার যথাযথ আকৃতিতে সৃষ্টি করেছেন, তার উচ্চতা ছিল ষাট হাত । 
তিনি তাকে সৃষ্টি করে বললেন ঃ তুমি যাও । উপবিষ্ট ফিরিশৃতাদের এই দলকে সালাম করো এবং 
তুমি মনোযোগ সহকারে শোনবে তারা তোমার সালামের কি জবাব দেয়? কারণ এটাই হবে তোমার 
ও. তোমার বংশধরের সম্ভাষণ (তাহিয়্যা) তাই তিনি গিয়ে বললেন ঃ “আসসালামু আলাইকুম’ । তারা 
জবাবে বললেন $ “আস্সালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ' ৷ তারা বাড়িয়ে বললেন ঃ “ওয়া 
রাহমাতুল্লাহ' বাক্যটি । তারপর নবী গ্লগু্প আরও বললেন £ যারা জান্নাতে প্রবেশ করবে তারা আদম 
(আ)- -এর আকৃতি বিশিষ্ট হবে। তারপর থেকে এ পর্যন্ত মানুষের আকৃতি ক্রমশঃ হ্রাস পেয়ে আসছে। 


ES 29927564180 GY VAT AH: SW BIB OU You 
52 028 222 82272 ৬2 12৪৮ ৪ ১,৪০০ 4 
৬9155 8০৬-০১৮০ এ ST ০৮ SD Wal SE Np Nel 
HE EA ed a ISO A SY GF ws 50 লে 


৫১০ বুখারী শরীফ 


81) ০665 ও 9 7০5 ০ 988৮৫ এ 2৬ ১০০ ৮4-০ Oj এ 
এ।০74৮৯৮৭ ig 06424 ০৩ ১ OST Uy ০১০৩ 5০০ 
১৭১১৯ Jj. ae By at dh J6- ois ০১১১৬০ AS 
J) 8 ০৭ 4 5৩ ০৬) ৮৮১৮1৮৭১৮১০ ০17৮5 Ce pall 
৬1501 02 ০৮৫ 2৬ 558 ০৮৬৭১ ৮১ ১০৮১৫ ০৩৮৭ 
০05502032০2 তত জা SL DG SAN ০৪) ৫ এ 
50 কু ওঁ! 9801 565 559 58০ CIC &) xd 20750 ৮৪5 ৩০ 02 ০৮ 


GAS রি 
২৫৬২. পরিচ্ছেদ £ আল্লাহ তা'আলার বাণী £ হে ঈমানদারগণ! তোমরা নিজেদের ঘর ছাড়া 
অন্য কারো ঘরে, যে পর্যস্ত সে ঘরের লোকেরা অনুমতি না দেবে এবং তোমরা গৃহবাসীকে 
সালাম না করবে, প্রবেশ করো না। এ ব্যবস্থা তোমাদের জন্য অতি কল্যাণকর, যাতে তোমরা 
নসীহত গ্রহণ কর। যদি তোমরা সে ঘরে কাউকে জবাব দাতা না পাও, তবে তোমাদের 
অনুমতি না দেওয়া পর্যন্ত তাতে প্রবেশ করবে না। যদি তোমাদের বলা হয় ফিরে যাও তবে 
তোমরা ফিরে যাবে, এই তোমাদের জন্য পবিভ্রতম কাজ । আর তোমরা যা কর সে সম্বন্ধে 
আল্লাহ বিশেষ অবহিত | অবশ্য যে সব ঘরে কেউ বসবাস করে না, আর তাতে যদি তোমাদের 
মাল আস্বাব থাকে, সে সব ঘরে প্রবেশ করলে তোমাদের কোন গুনাহ হবে না। তোমরা 
প্রকাশ্যে অথবা গোপনে যা কিছুই কর না কেন, তা সবই আল্লাহ্‌ জানেন। সাঈদ ইব্‌ন আবুল 
হাসান হাসান (রো)-কে বললেন £ অনারব মহিলারা তাদের মাথা ও বক্ষ খোলা রাখে। তিনি 
বললেন £ তোমার চোখ ফিরিয়ে রেখো । আল্লাহ তা“অলার বাণী £ হে নবী! আপনি ঈমানদার 
পুরুষদের বলে দিন, তারা যেন নিজেদের দৃষ্টি অবনত করে চলে এবং নিজেদের লজ্জাস্থান 
সংরক্ষণ করে। কাতাদা (র) বলেন, অর্থাৎ যারা তাদের জন্য হালাল নয়, তাদের থেকে। হে 
নবী আপনি ঈমানদার মহিলাদেরকেও বলে দিন, তারাও যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং 
নিজেদের লজ্জাস্থান হিফাযত করে। আর আল্লাহর বাণী £ ৮৪1 ৮০ (অর্থাৎ খেয়ানতকারী 
চোখ) অর্থাৎ নিষিদ্ধ স্থানের দিকে তাকানো সম্পর্কে । আর খতুমতী হয়নি, এমন মেয়েদের 
দিকে তাকানো সম্পর্কে ৷ ইমাম যুহ্রী রে) বলেন, অপ্রাপ্ত বয়ক্কা হলেও এসব মেয়েদের এমন 
কিছু অঙ্গ-প্রত্যঙ্গের দিকে তাকানো নাজায়েয, যা দেখলে লোভ সৃষ্টি হতে পারে । আতা ইব্‌ন 
রাবাহ এসব কুমারীদের দিকে তাকানোও মাকরূহ বলতেন, যাদের মক্কার বাজারে বিক্রির জন্য 
আনা হতো । তবে কেনার উদ্দেশ্যে হলে তা স্বতন্ত্র কথা 


অনুমতি চাওয়া ৫১১ 


৮৮ SY SE sr 99 ৬ A 9 ০ xt ৫৫ uu 32০ 


PREP lt 2৮25৬ ৪৬০ 


IG ৫7০9 HS 07৮) GSN cis ০, Eas rd Hal 
২9024 A Hs 5 ১5৩০ 3. ০৩০ ৪৮০০৯ এ lis 
(৫ -ত এ ly 5 ও 52 ০০৪ 38০ ৯ 3) 04০ GES ২০৮১ ০১৬ ty 
জিয়াউর রোযা টিরাঠা রানা ক Cae 
৩০ পি তি এড চৈ ও BLD OL আ 05০০ TSG 5 ও 2০ 
70৩? ৮৮0 45 Al Jo do এ ১৪৬ ০1 ৫৮2: 31055 
[৫৭৯৫] আবুল ইয়ামান (র)...... আব্দুল্লাহ ইবৃন আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার 
নাল 185 
বসালেন। ফায্ল (রা) একজন সুন্দর ব্যক্তি ছিলেন। নবী সুরঃ লোকদের মসলা মাসায়েল বাত্লিয়ে 
দেওয়ার জন্য আসলেন। এ সময় খাশ‘আম গোত্রের একজন সুন্দরী মহিলা রাসূলুল্লাহ্‌ জল -এর 
নিকট একটা মাসআলা জিজ্ঞাসা করার 'জন্য আসল। তখন ফাযূল (রা) তার দিকে তাকাতে 
লাগলেন। মহিলাটির সৌন্দর্য তাঁকে আকৃষ্ট করে দিল। নবী ধু ফায্ল (রা)-এর দিকে ফিরে 
দেখলেন যে, ফাযুল তার দিকে তাকাচ্ছেন। তিনি নিজের হাত পেছনের দিকে নিয়ে ফায্‌ল (রা)-এর 
চিবুক ধরে এ মহিলার দিকে না তাকানোর জন্য তার চেহারা অন্যদিকে ফিরিয়ে দিলেন । এরপর 
মহিলাটি জিজ্ঞাসা করল ঃ ইয়া রাসূলুল্লাহ! আল্লাহ্‌ তা'আলার পক্ষ থেকে তার বান্দাদের উপর যে 
হাজ্জ ফরয হওয়ার বিধান দেওয়া হয়েছে, আমার পিতার উপর তা এমন অবস্থায় এসেছে যে, 
বয়োবৃদ্ধ হওয়ার কারণে সাওয়ারীর উপর বসতে তিনি সক্ষম নন। যদি আমি তার তরফ থেকে হাজ্জ 
আদায় করে নেই, তবে কি তার পক্ষ থেকে তা আদায় হয়ে যাবে? তিনি বললেন ঃহা । 


৮৬০১৪ ls ; এ) ১৮৮০ ৫৫৮ ০৫৫ পা UE oe ২৩ ৩০ [নম 
HU HE bn) Gd Ae পা ৩১০৪৮ 
1 ৩ 5৫০৬০ ৪ ৫9 3) 07) ৫1৩ oil 
২59০০20২০০৪ -৯ U6 8 DIU Sh ০১90 ০০ Gn Hn ০৮ 

- fl ০৫ ৯৪3 ২ ০১3৮5 A ১৩৭ ১১ এ৩ধু। 


[৫৭৯৬] আব্দুল্লাহ ইবৃন মুহাম্মদ (র)...... আবূ সাঈদ খুদূরী (রা) থেকে বর্ণিত যে, একবার 
নবী হল বললেন $ তোমরা রাস্তায় বসা থেকে বিরত থাকো। তার বলল ঃ ইয়া রাসূলাল্লাহ 


৫১২ | বুখারী শরীফ 


আমাদের রাস্তায় বসা ছাড়া গত্যন্তর নেই, আমরা সেখানে কথাবার্তা বলি । তখন তিনি বললেন, যদি 
তোমাদের রাস্তায় মজলিস করা ছাড়া উপায় না থাকে, তবে তোমরা রাস্তার হক আদায় করবে। 
তারা বলল ইয়া রাসূলাল্লাহ! রাস্তার দাবী কি? তিনি বললেন, তা হলো চোখ অবনত রাখা, কাউকে 
কষ্ট দেওয়া থেকে বিরত থাকা । সালামের জবাব দেওয়া এবং সৎকাজের নির্দেশ দেওয়া আর 
অসৎকাজ থেকে নিষেধ করা। 


VES OE ৫০৭ 


৪৪৪৯৫ 


১২১১) 51 
২৫৬৩. পরিচ্ছেদ £ আল্লাহ তা“আলার নামের মধ্যে ‘সালাম’ একটি নাম | আল্লাহ তা“আলার বাণীঃ 
আর যখন তোমাদের সালাম দেওয়া হয়, তখন তোমরা এর চেয়ে উত্তমভাবে জবাব দিবে, না হয় 
তার অনুরূপ উত্তর দিবে 


। ০5 ৩৮ উদ পি ৩৩ ০৬ ৩০ af Boe ১০৬ ৮৮৪০০] 
45০৮ ৫০9 ১৫35 oe Ss উ্ছ BEd J 
৮১১৩ sg Cl J hl ১০০ 5৪ ৩৯৬ sb ১ ৪ 
"9401 5৫505 ০0055 ৯ ০০ J Sah 0 নে BY 
BLN ১55০ di ১ এলি এড 45 LS Be Lah Uf Se 
Sf BY dS fag ০9355 ৩ po 206 CCA ৬3 


পা tes er 


TEED LL 
EES উমর ইব্‌ন হাফ্‌স (র)...... আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ যখন আমরা 
নবী হল -এর সঙ্গে সালাত আদায় করলাম, তখন (বসা অবস্থায়) আমরা আল্লাহর প্রতি তার 
বান্দাদের পক্ষ থেকে সালাম, জিবরাঈল (আ)-এর প্রতি সালাম, মীকাঈল (আ)-এর প্রতি সালাম 
এবং অমুকের প্রতি সালাম দিলাম । নবী ক্লক যখন সালাত শেষ করলেন, তখন আমাদের দিকে 
চেহারা মুবারক ফিরিয়ে বললেন ৪ আল্লাহ তা'আলা নিজেই “সালাম' । অতএব যখন তোমাদের কেউ 
সালাতের মধ্যে বসবে, তখন বলবে £ (550 & ১৩০০, & ০৬০ মুসল্লী যখন এ কথাটা 
বলবে, তখনই আসমান যমীনে সব নেক বান্দাদের নিকট এ সালাম পৌছে যাবে । তারপর বলবে 
1%১১....... ১১৫৮ তারপর সে তার পছন্দমত দু'আ নির্বাচন করে নেবে 


ASL ৪৫ এ) LS SU ০৯ 


২৫৬৪. পরিচ্ছেদ £ অল্প সংখ্যক লোক বেশী সংখক লোকদের সালাম করবে 


অনুমতি চাওয়া | ৫১৩ 
এ 2 i xf bn ১০০৫ এ [চি 

খনি 8৬. 2 / ৮৮5 পা বলিনি ie 
০6 0580 সঙগঞ এ 55 5 ৫ এ ly MS UU 88 5) ০০ তি 2 nl 


e 
= ASI 


পা 


আবুল হাসান মুহাম্মদ ইব্‌ন মুকাতিল (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। 
নবী কুক বলেছেন ঃ ছোট বড়কে, পথচারী উপবিষ্ট লোককে এবং অল্প সংখ্যক লোক বেশী সংখ্যক 
লোকদের সালাম দিবে । 


yp এ oF pS ক. ০৭০ 
২৫৬৫, রিট ঠনরোধিরকিচরীকেলীলাদ ক 
(এ ৩৪৮০ বস পর OG পে ও ০ সিএ এ 9৪৩৮ [oval 
se LSI ৯ bi So ৩ IN ER ৭৮০ থা ১5০৮ সু 
১৫0 46০30 25৩ এ 1৪৯৩9 ০৪০) 
[৫৭৯৯] মুহাম্মদ ইব্‌ন সালাম (র)...... রি 
লট বলেছেন $ আরোহী ব্যক্তি পদচারীকে, ০ ব্যক্তি উপবিষ্টকে এবং অল্প সংখক 
অধিক সংখককে সালাম করবে। 
কা ০৭৭ 
২৫৬৬, পরিচ্ছেদ £ পদচারী উপবিষ্ট লোককে সালাম করবে 
JG ০ ৫০ BUS LSS লিড ০০৩০ ৪৮০৮০ ৮ SE pg 
LE Mo) EA AB HS SD স ৩৮) চদা fe of ১154: 
১885 এ 2 ph এ তাতে টি 6 ad) Ld 
- ASI ৬০ 
[৫৮০০] ইসহাক ইবৃন ইব্রাহীম (র)...... টির 
হসন্ত বলেছেন £ আরোহী পদচারীকে, পদচারী উপবিষ্টকে এবং অল্প সংখক লোক অধিক সংখক 
লোককে সালাম করবে । 


0925 26 LEE of Go 06 ৮৮91 05) সর ৬৪ সহ) ৮5 5০১৫.+০৭৬ 


৬৩৫- 


৫১৪ | বুখারী শরীফ 


এডি সনি ld ও 59৬ UU EIA তে ৮2559 96 ০০ 
Al ৩০ 4581) 20d এ 500) ৮৫] 
২৫৬৭. পরিচ্ছেদ £ ছোট বড়কে সালাম করবে। ইব্রাহীম (র)...... আবূ হুরায়রা রো) থেকে 
বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ নুর বলেছেন £ ছোট বড়কে, পথচারী উপবিষ্টকে এবং কম সং 
বেশী সংখককে সালাম করবে | S 
৪১০০ 9৬৪] PU. YOAA 
২৫৬৮ পরিচ্ছেদ ঃ সালাম প্রসারিত করা 0 


Ed 2230 


a বব | oA. \ | 


2 6° ঞ 


«29 [985 ১০১ ৯৮৪০০) ০০ rll ৮৪১০৪০০১০০৭ ৪১৩ 
৮০১ 4০6) RM ESL UY 25 ৬০৪০৮ ৪৪ ৮৮830) GH 
-5727313 dy 03005 ৮৭ ৮ ০৮১ 2৩৭ 
কুতায়বা (র)...... বারা'আ ইবৃন আযিব রো) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সক আমাদের নির্দেশ দিয়েছেন সাতটি কাজের £ রোগীর খোজ -খবর নেওয়া, জানাযার সঙ্গে 
যাওয়া, হাঁচি দাতার জন্য দু'আ করা, দুর্বলকে সাহায্য করা, মাযলুমের সহায়তা করা, সালাম প্রসার 
করা এবং কসমকারীর কসম পূর্ণ করা । আর নিষেধ করেছেন (সাতটি কাজ থেকে) $ রূপার পাত্রে 
পানাহার, সোনার আংটি পরিধান, রেশমী জ্বিনের উপর সাওয়ার হওয়া, মিহিন রেশমী কাপড় 
পরিধান, পাতলা রেশম কাপড় ব্যবহার, রিনি বলিত কাতান কুগড়তারিযান। এবং গাঢ় রেশমী 
কাপড় পরিধান করা । 
20 ০: 2) BAD 09 PN +০শ৪ 
২৫৬৯. পরিচ্ছেদ $ পরিচিত ও অপরিচিত সবাইকে সালাম করা 
এ. ০ ০৮ পপ af LR LG সিল ৩৬ Ct ও Es 4০ ৮৮ & ১৫ ৬০৬ [ACT 
HN এ 406৫ 55 SLY GH চে 0০55 Hs gf 


IA ML So ০৮৩৮ ৪ 
[৫৮০২] আব্দুল্লাহ ইব্‌ন ইউসুফ (র)...... আব্দুল্লাহ ইব্‌ন আমর (রা) থেকে বর্ণিত । এক ব্যক্তি 
নবী জি জিজ্ঞাসা করল £ ইসলামের কোন কাজ উত্তম? তিনি বললেন ঃ তুমি ক্ষুধার্তকে খাবার 
দেবে, আর সালাম দিবে যাকে তুমি চেন এবং যাকে তুমি চিন না। 


অনুমতি চাওয়া ৫১৫ 


৬৪ চে NG i ৫৩ ১৯ ৪৮ SE BO bl ৩০ ০1০০ ৩৫০ OAT 


১৮০৫০০৬৯৪৪৮ ৭৬০ ও MALY এ TUG চে ৮০ ও &। ৮০৪ 


গল ০2 


-৮ ৬৯৫ ৬ ০০ এ 9৫০ 0575558080০ 3 এ 
[৫৮০৩] জনতা আলী ইব্‌ন আব্দুল্লাহ (র)...... আবূ আইউব (রা) থেকে বর্ণিত যে, নবী হুঃ বলেছেনঃ 
কোন মুসলমানের পক্ষে তার কোন ভাইয়ের সাথে তিন দিনের বেশী এমনভাবে সম্পর্কচ্ছেদ করে 
থাকা বৈধ নয় যে, তারা দুজনের দেখা সাক্ষাত হলেও একজন এদিকে, অপরজন অন্যদিকে চেহারা 
ফিরিয়ে নেয়। তাদের মধ্যে উত্তম এ ব্যক্তি যে প্রথম সালাম করবে । আবু সুফিয়ান (রা) বলেন যে, 
এ হাদীসটি আমি যুহরী (র) খেকে তিনবার শুনেছি। 


২৫৭০. পরিচ্ছেদ £ পর্দার আয়াত 

JIS ৬ ক 9০৮০৫ তে ৮৯১ ৬ ৫০০ ৩ ১৩০০ 07৮৯৫ ৪০৬ (587৮ 
১১851277725 পিন 
৮10555১0755 ৮955 সে লজ নন ০৫ জেড ২০8 2 077 
০৮৮ পাজি নারি IG LINN i 
এ ৮১০5 A FR pln ৮ 14658 ৩৫ ৩০০4 4 
EAS En) ERS 3H ৬14৮০155৭৮0 ৯ 40৮ 


p- 26 রি রঃ cer 4 Ao 3 ee ডি 0 ৰণ ce 
% ০০458 IG TAS যি গজ EIS di J) ০০ 
৫15 ৭০০৯1 ১১১ ৮০) ৫০ ০৮১ ৬্প 4 ৯০১ ০৮০ ০৯০ চা 
৬০০9০ এও ML LG TAS হু & ৬৮ ০৬০০৯ I 


2rd 


০10 কও ০০7০ oe ঘা 1761১৮5 ১৩১9৮ এ ০৪ 
[৫৮০৪] ইয়াহ্‌ইয়া ইবন সুলায়মান রে)...... আনাস ইবৃন মালিক (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্‌ 
শি যখন মদীনায় আগমন করেন, তখন তার বয়স ছিল দশ বছর । তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ 
ইল -এর জীবনের দশ বছর আমি তাঁর খিদমত করি । আর পর্দার বিধান সম্পর্কে আমি সব চেয়ে 
বেশী অবগত ছিলাম, যখন তা নাযিল হয়। উবাই ইব্‌ন কা'ব. (রা) প্রায়ই আমাকে এ সম্পর্কে 
জিজ্ঞাসা করতেন। যায়নাব বিন্ত জাহস (রা)-এর সঙ্গে রাসূলুল্লাহ্‌ ফর -এর বাসরের দিন প্রথম 


৫১৬ বুখারী শরীফ 


পর্দার আয়াত নাযিল হয়। নবী গু নতুন দুলহা হিসেবে সে দিন লোকদের দাওয়াত করেন এবং 
এরপর অনেকেই দাওয়াত খেয়ে বেরিয়ে যান। কিন্তু কয়েকজন তার কাছে রয়ে যান এবং তাদের 
অবস্থান দীর্ঘায়িত করেন। তখন রাসূলুল্লাহ্‌ কর উঠে দাড়িয়ে ঘর থেকে বেরিয়ে যান এবং আমিও 
তার সঙ্গে যাই, যাতে তারা বের হয়ে যায়। তারপর রাসূলুল্লাহ্‌ সরল চলেন এবং আমিও তার সঙ্গে 
চলি। এমন কি তিনি আয়েশা (রা)-এর কক্ষের দরজায় এসে পৌছেন। এরপর রাসূলুল্লাহ্‌ 
ক্র ধারণা করেন যে, নিশ্চয়ই তারা বেরিয়ে গেছে । তখন তিনিও তার সঙ্গে আমি ফিরে আসি। 
তিনি যায়নাব (রা)-এর গৃহে প্রবেশ করে দেখেন যে, তারা তখনও বসেই আছে, চলে যায়নি । তখন 
. রাসূলুল্লাহ্‌ চট ফিরে গেলেন এবং আমিও তার সঙ্গে ফিরে যাচ্ছি। এমন কি তিনি আয়েশা (রা)- 
এর দরজার চৌখাট পর্যন্ত এসে পৌছেন। এরপর তিনি ধারণা করেন যে, এখন তারা অবশ্যই 
বেরিয়ে গেছে। তাই তিনি ফিরে এসে দেখেন যে, তারা বেরিয়ে গেছে । এই সময় পর্দার আয়াত 
নাধিল হয়। এবং তিনি তার ও আমার মধ্যে পর্দা টেনে দেন। 


LE do চার্ট ৩6৯০ পা এত লে UG ০৪০ 20০ 9৪ ৮৪০৮ [585] 
(৫ 5 বড 3৮6 5019 © pnd 0০১ CSS (৪ 03৮ ৩৩৩ 
aN চে LES) চে 008 05503 ৩৪ ০৫3 এ 9 As ob ol 
> 05 ul © ০০৮৪1041510 oe 19 ০০৫০ ৯% 


yr Eloy: ৩৫ dn IGS এ) 2 ৮৬ sb 02 ০৮৬ ০৯১ 

- ঘি 2 Cl রে 115৫ 
[৫৮০৫] আবু নু'মান রে)...... আনাস (রা) থেকে বর্ণিত | তিনি বলেন, যখন নবী কুক যায়নাব 
(রা)-কে বিয়ে করলেন, তখন (দাওয়াত প্রাপ্ত) একদল লোক তার ঘরে এসে খাওয়া দাওয়া 
করলেন। এরপর তারা ঘরে বসেই আলাপ-আলোচনা করতে লাগলেন । তিনি দাড়ানোর পর কিছু 
লোক উঠে বেরিয়ে গেলেন। কিন্তু অবশিষ্ট কিছু লোক বসেই থাকলেন । নবী ঞ্্ ঘরে প্রবেশ করার 
জন্য ফিরে এসে দেখলেন যে, তারা বসেই আছেন । কিছুক্ষণ পরে তারা উঠে চলে গেলেন। তারপর 
আমি নবী লু কে ওদের চলে যাওয়ার সংবাদ দিলে তিনি এসে প্রবেশ করলেন । তখন আমি 
ভেতরে যেতে চাইলে তিনি আমার ও তার মাঝখানে পর্দা ঝুলিয়ে দিলেন । এই সময় আল্লাহ 
তা'আলা এই আয়াত নাযিল করেন £ হে ঈমানদারগণ! তোমরা নবীর ঘরগুলোতে প্রবেশ করো 
না।...... শেষ পর্যন্ত । | 


৪ ০০৬67) পা ৬ প্‌ cece ঠ 2০ ES বুল শষ ০ প্র ৫ 

পপ সা IG ৬৯ ০৮ ০6 পেকে LF gh Bi CAN Uf SEL এপ লা 
Lz * 2 0৫5 পাস প ৪ এ) 52 oct 552৬5 

১৮৮০) ৩ pr 8 TI FF ৭০ ০৮৮০ মুত 080 0: 52০০ 


অনুমতি চাওয়া ৫১৭ 


CEH ভি) 0123৩) Jd BEG 5এ ৭5 SH ও। ১১75 4৮ 
॥ ০০০০৫ রহ হিরা 

০7 AF ০ ০5১৮ HALEN Wj ৩৪ ৪৮০০ CS ৮০৩০ 5৩ 5৩ ১৩ 
EIS USA IE 01 de তা 2১০ 8১85 IG lilt ও 25) ৮০ 
EE oe 2 dl 39 

[৫৮5৬] ইসহাক (র)...... নবী নল -এর সহধর্মিণী আয়েশা (রা) থেকে বর্ণিত যে, উমর ইব্ন 
খাত্তাব (রা) নবী জর্জ -এর নিকট প্রায়ই বলতেন যে, আপনি আপনার সহ্ধর্মিণীদের পর্দা করান। 
কিন্ত তিনি তা করেন নি। নবীল্্টি-এর সহধর্মিনীগণ প্রাকৃতিক প্রয়োজনে রাতে মাঠের দিকে 
বেরিয়ে যেতেন। একবার সাওদা বিন্ত যামআ' (রা) বেরিয়ে গেলেন। তিনি ছিলেন লম্বাকৃতির মহিলা ৷ উমর 


(রা) মজলিসে উপস্থিত ছিলেন। তাই তিনি তাকে দেখে ফেললেন এবং পর্দার নির্দেশ নাযিল হওয়ার আগ্রহে 
বললেন ঃ ওহে সাওদা! আমি আপনাকে চিনে ফেলেছি । অতঃপর আল্লাহ তা'আলা পর্দার আয়াত নাযিল করেন। 


rail rl ip 0595)। PU. Tov) 
২৫৭১. পরিচ্ছেদঃ তাকানোর অনুমতি চাওয়া 


০০৩৯৩ তে ৩৫ 4৪৫৮ GAD 0৩ ০৩৫০ ৩০ dns 23s ৫০55] 
’ Ed 2) ০০৩৫ টি 28 8, ৪4৪ ENE টি চৰ ০ ৬ চলে 
oH DE জি পচ এট ও ৬৫ ৩৯০৩০ IU Fie on J 


0৮ উস TE এ আজও এন পু এ পেত IE ০208 এ 
2: 
[৫৮০৭] আলী ইব্‌ন আব্দুল্লাহ (র)...... সাহল ইবৃন সা'দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন £ একবার 
এক ব্যক্তি নবী ক্ল -এর কোন এক ছুজরায় উকি মেরে তাকালো | তখন নবী লু -এর কাছে 
একটা “মিদরা' ছিলো, যা দিয়ে তিনি তাঁর মাথা চুলকাচ্ছিলেন | তখন তিনি বললেন £ যদি আমি 
জানতাম যে তুমি উঁকি মারবে, তবে এ দিয়ে তোমার চোখ ফুঁড়ে দিতাম । তাকানোর জন্য অনুমতি 
গ্রহণের বিধান দেওয়া হয়েছে। 
্ রঃ ০8১১82828৮০ 85958 less 
১৯05০ 26 এ পাও &। ১৫৮ LE সু) 21১৩০ ৩০ SL ৬০৬৭1 
মারি HLL 2 রি 52 বি 2 ত:& ৪০৩ PELE gt 
৯ করিও adn 2 inne Bo তে CO উঠ তি সি ৮ ৩2 ০০০ ১৮০ 
. 2 on 2 - 
- 42452 050 0০ এ) 
[৫৮০৮] মুসাদ্দাদ (র)...... আনাস ইবৃন মালিক রো) থেকে বর্ণিত যে, একবার এক ব্যক্তি 
নবী চল -এর এক কামরায় উকি দিল। তখন তিনি একটা তীর ফলক কিংবা তীর ফলকসমূহ নিয়ে 


৫১৮ বুখারী শরীফ 


তার দিকে দৌড়ালেন। আনাস রো) বলেনঃ তা যেন এখনও আমি প্রত্যক্ষ করছি। তিনি এ 
লোকটির চোখ ফুঁড়ে দেওয়ার জন্য তাকে খুঁজে ছিলেন। 
cl ১১১ CN ৮১০৮. 1০১৭ 
২৫৭২. পরিচ্ছেদ $ যৌনাঙ্গ ব্যতীত অঙগ-পত্যঙ্গের ব্যভিচার 
Le) ১ ff এ ১6 ০৬ ৮ 1১৮ ১৩৩ ৬ as ৪ [5৭ 
৮৮0৮ ৬৮ ১০০ ho Lh a IF te pil ls এ 
তিতা 10৩ ৩০৮৩ এ es UG ৩১7 ১০ 246 IE ১৮১ ৮৪ 
58055 ৪ Uh se ars Of ৬৩ শর্ত ও 5188 99 ০০ 2 
4958১ Gal Ey ES) SF ny 0৮:০0 ১০ Uy 5০0 ১৪ 
[৫৮০৯] হুমায়দী ও মাহমূদ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী কলৰ বলেছেন $ নিশ্চয়ই আল্লাহ তা'আলা বনী আদমের জন্য যিনার একটা অংশ নির্ধারিত 


রেখেছেন। সে তাতে অবশ্যই জড়িত হবে । চোখের যিনা হলো তাঝুমুনো, জিহবার যিনা হলো কথা 
বল্া, কুপ্রবৃত্তি কামনা ও খাহেশ সৃষ্টি করে এবং যৌনাঙ্গ তা সত্য মিথ্যা প্রমাণ করে। 


UN OEY mld শ৮৫.+৪৬৮ 

২৫৭৩. পরিচ্ছেদ ঃ তিনবার সালাম দেওয়া ও অনুমতি চাওয়া 
98 ০০৫5০ Ait dn এ ৫৮ এ এ Uf ০৬৮৫ ৩ [জাল 
4৫ রঃ ১) ৬১৩০ ০০ TOE ৩ 1325 310 bo dl 
- UX sf 


ইসহাক (র)...... আনাস (রা) থেকে বর্নিত যে, নবী সর যখন সালাম করতেন, তখন 
তিনবার সালাম দিতেন এবং যখন কথা বলতেন তখন তা তিনবার উল্লেখ করতেন। 


Me LA থে LAL ৩০৮ ১৩০ ০ do এত 5 এজন] 
চির 
১5751226155 +৪১৯/০১৪৫ ৬ ৩৪ ০১৪১৩ এ 
8 ote Rr SE ৮3 ON LE 


CAA 


HIG hp ০০ ASL 25588351৫5৮ 


টপ 


অনুমতি চাওয়া | ৫১৯ 


BS) 4 রর ৯৬ 


পতল af 


EE 


[৫৮১১] আলী ইব্‌ন আব্দুল্লাহ (র)...... আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন একবার 
আমি অনসারদের এক মজলিসে উপস্থিত ছিলাম । এমন সময় হঠাৎ আবূ মূসা (রা) ভীত সন্ত্স্থ হয়ে 
এসে বললেন £ আমি তিনবার উমর (রা)-এর নিকট অনুমতি চাইলাম, কিন্তু আমাকে অনুমতি 
দেওয়া হলো না । তাই আমি ফিরে এলাম ৷ উমর (রা) তাকে জিজ্ঞাসা করলেন £ তোমাকে ভেতরে 
প্রবেশ করতে কিসে বাধা দিল? আমি বললাম £ আমি প্রবেশের জন্য তিনবার অনুমতি চাইলাম, কিন্তু 
আমাকে অনুমতি দেয়া হলো না। তাই আমি ফিরে এলাম । (কারণ) রাসূলুল্লাহ্‌ হুর বলেছেন £ যদি 
তোমাদের কেউ তিনবার প্রবেশের অনুমতি চায় | কিন্তু তাকে অনুমতি দেওয়া না হয় তবে সে যেন 
ফিরে যায়। তখন উমর রো) বললেন ঃ আল্লাহর কসম! তোমাকে এ কথার উপর অবশ্যই প্রমাণ 
প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সবাইকে জিজ্ঞেস করলেন £ তোমাদের মধ্যে কেউ আছে কি? যিনি 
নবী জর থেকে এ হাদীস শুনেছে ? তখন উবাই ইব্‌ন কাব (রা) বললেন ঃ আল্লাহর কসম! 
আপনার কাছে প্রমাণ দিতে দলের সর্ব কনিষ্ঠ ব্যক্তিই উঠে দাড়াবে । আর আমিই দলের সর্ব কনিষ্ঠ 
ছিলাম । সুতরাং আমি তীর সঙ্গে উঠে দাড়িয়ে বললাম £ নবী জকি অবশ্যই এ কথা বলেছেন। 
LE 50 এ 06 BG 0৪ 4০ IG OSE 05 Gd 08৮ (১0 ০5০৬৫ 
42. 55 IU He GF THA 2 
২৫৭৪. পরিচ্ছেদ £ যখন কোন ব্যক্তিকে ডাকা হয়; আর সে আসে, সেও কি প্রবেশের অনুমতি 
নিবে? আবৃ হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী হরর বলেছেন £ এ ডাকা তার জন্য অনুমতি 
2 সা 
62618 এড এ ১৪৩০ 
NE ০4 ৩১ 592-31535 
[৫৮১২] আবূ নুয়া'ঈম ও মুহাম্মদ ইবৃন মুকাতিল (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত ৷ 
তিনি বলেন £ একদিন আমি রাসূলুল্লাহ্‌ শুর -এর সঙ্গে তার ঘরে প্রবেশ করলাম । তিনি ঘরে 


গিয়ে একটি পেয়ালায় দুধ পেলেন। তিনি আমাকে বললেন £ হে আবু হির! তুমি আহ্‌লে 
সুফ্ফার নিকট গিয়ে তাদের আমার নিকট ডেকে আন । তখন আমি তাদের কাছে গিয়ে দাওয়াত 


৪52 


৫২০ বুখারী শরীফ 


দিয়ে এলাম। তারপর তারা এল এবং প্রবেশের অনুমতি চাইলে তাদের অনুমতি দেয়া হলো। 
তারপর তারা প্রবেশ করল। 

92291 ৬৪ edd ৫9৬০ 
২৫৭৫. 87 


৬ ‘LS, 14 2৬ 


নিলি 55509 4৮25৬ রা 
[৫৮১৩] আলী ইব্‌ন জা'দ (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত যে, একবার তিনি 
একদল শিশুর পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তিনি তাদের সালাম করে বললেন যে, নবী জর 
ও তা করতেন। 


0৬) ৬ ০০) গা ৬ ০৬) es ০৫,০৬৭ 
২৫৭৬. পরিজ বে বনের রা ররকো সৰিল সালাম করা 


Ed ৬০ 


৩৫৩০৪০০১১০০ পরও এ লিড do এ ৬০ লন হের 
১৮৫ ৭:5৬7 36 ৭ ৩০৮১৯ এ 05109০ wad ey 
88 28৬ ০৬ ৮৮305 BEE জলে ১ ৮ 4০৪ মনত 
343) এ ৬3০৩ 559 41025 ও 5 GT HES 

- aa 
[৫৮১৪] আব্দুল্লাহ ইব্‌ন মাসলামা (র)...... সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
আমরা জুমু'আর দিনে আনন্দিত হতাম । রাবী বলেন, আমি তাকে বললাম ঃ কেন? তিনি বললেন £ 
আমাদের একজন বৃদ্ধা মহিলা ছিল। সে কোন একজনকে 'বুদাআ' নামক খেজুর বাগানে পাঠাত সে 
বীট চিনির শিকড় আনতো । তা একটা ডেগচিতে ফেলে সে তাতে কিছুটা যবের দানা দিয়ে ঘুটত 
ফলে তাতে এক প্রকার খাবার তৈরী করত। এরপর আমরা যখন জুম'আর সালাত আদায় করে 
ফিরতাম, তখন আমরা এ মহিলাকে সালাম দিতাম । তখন সে আমাদের এ খাবার পরিবেশন করত 


আমরা এজন্য খুশী হতাম। আমাদের অভ্যাস ছিল যে, আমরা জুমু'আর পরেই মধ্যাহ্ন ভোজন ও 
মধ্যাহ বিশ্রাম করতাম । 


৪০ ৪৫০1 fo," ed রা yds gre 2255 2 
OE ME ONE PEE NTL 


4. ০১:৪3 ‘Lb his 27802: ৫ ৬2 
7৩8০৯ ০৬ LS ২৫৩ 2 $। ৩৮৮০ US ৬০ &। ০০ বিএ ১৪৮৮০ 


অনুমতি চাওয়া ৫২১ 


ঈ BIL HA ভরত স ৬ ক ও ৮৯১৯১ ৫) CLG rt এ 


৯ ec 2 EES 


- 367) ৪১১১ ০৮ ১০০০ Ly U0 Ut এিও 

[কা ইবন সুকাতিল রে) রঃ আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন 

রাসূলুল্লাহ ফ্রি বললেন $ হে আয়েশা! ইনি জিবরাঈল (আ) তোমাকে সালাম দিচ্ছেন। তখন 

আমিও বললাম ঃ ওয়া আলাইহিস্‌ সালাম ওয়া রাহমাতুল্লাহ ৷ তিনি রাসূলুল্লাহ্‌ ঈ কে উদ্দেশ্যে 

করে বললেন 8 আমরা যা দেখছিনা, তা আপনি দেখছেন । ইউনুস যুহরি সূত্রে বলেন এবং 
“বারাকাতুহু' ও বলেছেন। 

40615550619] ৮৫০৬৬ 

২৫৭৭. পরিচ্ছেদ £যদি কেউ কারো সম্পর্কে জিজ্ঞাসা করেন যে, ইনি কে? আর তিনি বলেন, আমি 

JS AL ০৪০2০ ০৮ ৭ XE ৫০ ১০০০ ০ 21 0৬ 550) ৮ ৪০ [দন] 


et শপ Jer 


CLADE আঁ এ ৩৩১৪১ 2 % সা JH EE &। ৮১ 2৬ ৩৬৮ 
AS বাত ওঁ এ) 518 ৫1১50 
[৫৮১৬] আবুল ওয়ালীদ হিশাম ইব্‌ন আব্দুল মালিক (র)...... জাবির (রা) বলেন, আমার পিতার 
কিছু খণ ছিল। এ বিষয়ে আলোচনা করার জন্য আমি নবী নহব -এর কাছে এলাম এবং দরজায় 
করাঘাত করলাম । তিনি জিজ্ঞাসা করলেন £ কে? আমি বললাম $ ইহ ঠিকানা 
আমি যেন তিনি তা অপছন্দ করলেন। 
BALLS) AN ale) 2৪৬ 69 (94৭) ৩৩ 0৬ ১) 0 OU. YOVA 
- ঞ1 2৮১3 ০৩৪৫৯ oT এডি 90 ১৪ তেও 0৬95 845 
২৫৭৮. পরিচ্ছেদ £ যে সালামের জবাব দিল এবং বলল ঃ ওয়ালাইকাস্‌ সালাম । (জিবরাঈল (আ)- 
এর সালামের জবাবে “আয়েশা (রা) “ওয়া আলাইহিস্‌ সালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু' 
বলেছেন। আর নবী শক্ত বলেনঃ আদম (আ)-এর সালামের জবাবে ফিরিশ্তাগণ বলেন ঃ 
আস্সালামু আলাইকা ওয়া রাহমাতুল্লাহ 
১ সর ০৪ ও এ ৬ ASL dn ২ ৩০৮9১5৮৩০৯৪ 
20102855222 ১ Srl ৮০ তা 


০৮০১৯ BILL 4 0 tls Se এ mili io ৬১৮৬ 
৮৯১৮১ NE ০৩ AL গজ (৮ Se ০০ Yat ৩৪ 5 ih 


৬৬-_. 


৫২২ | বুখারী শরীফ 


COS BIG BIL CAL এ জে ও এ ৬ IG ৮4০৩ 5 


8 SEN PEE ER PEST AEE 72825212558 f 
NT tg ৩ চার্ট আচ ৮ ভি LD চিল শি ৪৮৮ rob ৪১৩০ এ! 
৫ ্ .‘ GB At 222. 8 80685251274 পর otf 0 “gouge ee 
ml ৩৮ উপ ml SUSU SRS GE OU ৬17) ০৪ উপ ৬5৭ 


৪... £ 


Ue (৪৮ $৮ 910 ৩ তি ES DS Ue LAS ৬৮ ৪০ 
৪৫৫ oes ৩ ৬ . ce fe Pi se এ) 77858728 
- UG GES ৮ L291 ঞ ৮ পা 039 lS ০০১৩ ৬ ৩১ 04 


[৫৮১৭] ইসহাক ইবৃন মানসূর রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। একব্যক্তি মসজিদে প্রবেশ 
করল। তখন রাসূলুল্লাহ্‌ সর মসজিদের একপার্থে উপবিষ্ট ছিলেন। সে সালাত আদায় করে এসে 
তাকে সালাম করল । নবী সর বললেন £ ওয়া আলাইকাস সালাম; তুমি ফিরে যাও এবং সালাত 
আদায় কর। কেননা তুমি সালাত আদায় কর নি। সে ফিরে গিয়ে সালাত আদায় করে এসে আবার 
সালাম করল। তিনি বললেন ঃ ওয়া আলাইকাস্‌ সালাম; তুমি ফিরে যাও এবং সালাত আদায় কর ৷ 
কেননা তুমি সালাত আদায় কর নি। সে ফিরে গিয়ে সালাত আদায় করে তাকে সালাম করল । তখন 
সে দ্বিতীয় বারের সময় অথবা তার পরের বারে বলল ঃ ইয়া রাসূলুল্লাহ! আপনি আমাকে সালাত 
শিখিয়ে দিন। তিনি বললেন ঃ যখন তুমি সালাতে দীড়াবার ইচ্ছা করবে, তখন প্রথমে তুমি যথাবিধি 
অযূ করবে। তারপর কিবৃলামুখী দাড়িয়ে তাকবীর বলবে । তারপর কুরআন থেকে যে অংশ তোমার 
পক্ষে সহজ হবে, তা তিলাওয়াত করবে । তারপর তুমি রুকু করবে প্রশাস্তভাবে । তারপর মাথা তুলে 
ঠিক সোজা হয়ে দীড়াবে। তারপর তুমি সিজ্দা করবে প্রশাস্তভাবে । তারপর মাথা তুলে বসবে 
প্রশান্তভাবে। তারপর সিজ্দা করবে প্রশান্তভাবে। তারপর আবার মাথা তুলে বসবে প্রশাস্তভাবে। 
তারপর ঠিক এভাবেই তোমার সালাতের সর্কল কাজ সম্পন্ন করবে । আবূ উসামা (রা) বলেন, 
এমনকি শেষে তুমি সোজা হয়ে দীড়াবে। 


81201 


৮406 2106 এত পিস DAE ৩৫ এ জিডি এও ০৬ 05 ৪৮ [OANA 
৩ 2০৮6 SS 9০088 DIG IG 5 


[৫৮১৮] ইব্‌ন বাশৃশার রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী সুর বলেছেনঃ 
তারপর উঠে বস প্রশাত্তির সাথে। 


এরা বা 
PA ৬১০৪ ০১৬ ০৩51 কহ ১০৬৭ 


২৫৭৯. পরিচ্ছেদ £ যদি কেউ বলে যে, অমুক তোমাকে সালাম করেছে 


অনুমতি চাওয়া ্‌ ৫২৩ 


৬০০৩ ৮ প5 ৫ 


EIA fs ৮ JA ip ৪০ UU US ৪০০ তের ৩০০ (SANT 
নিরিহ a 0 ০ ৩ ৯ তে) 26025 
EME (94০। 405) Eb 


[৫৮১৯] আবু নুয়াইম (র)...... আয়েশা (রা) থেকে বর্ণিত। একদিন নবী পু তাকে বললেনঃ 
জিবরাঈল (আ) তোমাকে সালাম করেছেন। LaLa) a Cl lh a la 
ওয়া রাহমাতুল্লাহ। 


০৮৮54 ০৮ ০ ৮১৮৪ ০০ ও পি 41 ৮৫. ৫০/১, 
২৫৮০. পরিচ্ছেদ ঃ মুসলিম ও মুশরিকদের মিশ্রিত মজলিসে সালাম দেওয়া 


প৪৪%৪/৪৩৪ vce 


৮৭ ETE DE GAD oF AS ১০ UT % 0152 ৪ [লোন 
USL BS ৫41১০ ০5৯ af bi el ৬ il Jb 
EA SI AY BEG এ০ চর ৮৮00 a I SEs 
ES tn) 80৩ সপ ৯2৮ ৪ ৮৬৮ 24 ৪9১ ৬১ 
Ub ০২৮3০ 4 ১:০১ ৯) ১০ পতি 4 ৩ পি ১5 ১৪৫ 
61334906545 তাতো HEE LE ছে ৬ A ৮৪০ 


MALE JG TP কি চি) « 9) ১৪৪ 09 5১78 ১ 09 
৬১05১8955৬৮ 9৮৮ 5 ০৬ ৫০৯৮৯ ২0৬ de iY 
ES UE RE SP 53৩8০ এ NEE 
NEE 01055 ৮55৮2 34740) ১০ লও 5৩০০ ৮৫4৬০ 
০০ ভা এ ৪৩০ এ এড ০৮০৪৮ ভর 5৮4৯ 0717 
৩ ০9 UE এন 015৩9 এ 091 (ডি ও 454 ৮৩৮ HOG Cs 
SEAS oh Bel এপ Gh ৯ BHD BS isis dh 
৩৩৬৪ ৩ ৪৬৫ তি ১5 ৬১ dn 35 ৩০ ashe ৪৯৫০ ৮9 


- H Gus & 58 


৫২৪ বুখারী শরীফ 


[৫৮২০] ইব্রাহীম ইব্‌ন মূসা (র)...... উসামা ইবৃন যায়দ (রা) থেকে বর্ণিত যে, একবার 
নবী সুক্ৰ এমন একটি গাধার উপর সাওয়ার হলেন, যার জ্বীনের নীচে ফাদাকের তৈরী একখানি 
চাদর ছিল। তিনি উসামা ইব্‌ন যায়দকে নিজের পেছনে বসিয়েছিলেন। তখন তিনি হারিস ইব্‌ন 
খাযরাজ গোত্রের সা'দ ইব্‌ন উবাদা (রা)-এর দেখাশোনার উদ্দেশ্যে রওয়ানা হচ্ছিলেন। এটি ছিল 
বদর যুদ্ধের আগের ঘটনা । তিনি এমন এক মজলিসের পাশ দিয়ে যাচ্ছিলেন, যেখানে মুসলমান, 
প্রতিমাপূজক, মুশরিক ও ইয়াহুদী ছিল। তাদের মধ্যে আব্দুল্লাহ ইবৃন উবাই ইব্‌ন সালুলও ছিল । আর 
এ মজলিসে আব্দুল্লাহ ইব্‌ন রাওয়াহা (রা)ও উপস্থিত ছিলেন । যখন সাওয়ারীর পদাঘাতে উড়ন্ত 
ধুলাবালী মজলিসকে ঢেকে ফেলছিল। তখন আব্দুল্লাহ ইব্‌ন উবাই তার চাদর দিয়ে তার নাক 
ঢাকল। তারপর বলল £ তোমরা আমাদের উপর ধুলাবালী উড়িয়োনা। তখন নবী ধরল তাদের 
সালাম করলেন। তারপর এখানে থামলেন ও সাওয়ারী থেকে নেমে তাদের আল্লাহর প্রতি আহ্বান 
করলেন এবং তাদের কাছে কুরআন পাঠ করলেন । তখন আব্দুল্লাহ ইব্‌ন উবাই ইব্‌ন সালুল বললো ঃ 
হে আগত ব্যক্তি! আপনার এ কথার চেয়ে সুন্দর আর কিছু নেই । তবে আপনি যা বলছেন, যদিও তা 
সত্য, তবুও আপনি আমাদের মজলিসে এসব বলে আমাদের বিরক্ত করবেন না । আপনি আপনার 
নিজ ঠিকানায় ফিরে যান। এরপর আমাদের মধ্য থেকে কেউ আপনার নিকট গেলে তাকে এসব কথা 
বলবেন। তখন ইব্‌ন রাওয়াহা রো) বললেন, ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের মজলিসে আসবেন, 
আমরা এসব কথা পছন্দ করি। তখন মুসলিম, মুশরিক ও ইয়াহুদীদের মধ্যে পরস্পর গালাগালি শুরু 
হয়ে গেল। এমন কি তারা একে অন্যের উপর আক্রমণ করতে উদ্যত হল। তখন 
রাসূলুল্লাহ্‌ রর তাদের থামাতে লাগলেন । অবশেষে তিনি তার সাওয়ারীতে আরোহণ করে রওয়ানা 
হলেন এবং সা'দ ইব্‌ন উবাদার কাছে পৌছলেন। তারপর তিনি বললেন হে সা'দ! আবূ হুবাব অর্থাৎ 
আব্দুল্লাহ ইব্‌ন উবাই কি বলেছে, তা কি তুমি শুনোনি? সা'দ রো) বললেন £ সে এমন কথাবার্তা 
বলেছে। তিনি আরো বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তাকে মাফ করে দিন । আর তার কথা 
ছেড়ে দিন। আল্লাহর কসম! আল্লাহ তা'আলা আপনাকে যে সব নিয়ামত দান করার ছিল তা সবই 
দান করেছেন । পক্ষান্তরে এ শহরের অধিবাসীরা তো পরামর্শ করে সিদ্ধান্ত নিয়েছিল যে, তারা তাকে 
রাজ মুকুট পরাবে । আর তার মাথায় রাজকীয় পাগড়ী বেঁধে দিবে । কিন্তু আল্লাহ তাআলা আপনাকে 
যে দীনে হক দান করেছেন, তা দিয়ে তিনি তাদের সিদ্ধান্তকে বাতিল করে দিয়েছেন । ফলে সে 
(ক্ষোভানলে) জ্বলছে । এজন্যই সে আপনার সঙ্গে যে আচরণ করেছে, তা আপনি নিজেই প্রত্যক্ষ 
করেছেন। তারপর নবী প্র তাকে মাফ করে দিলেন । 


এ) ওঠ লে Gr ০০৯০ ১৮ পি ও OS 25 ও শু পি ৬ oN YEA 


PALS এ উনি ১০৯৪ 0 di 0৪ UU) - SPURS ওল ভি 


অনুমতি চাওয়া | । ৫২৫ 


২৫৮১. পরিচ্ছেদ ঃ গুনাহগার ব্যক্তির তাওবা করার নিদর্শন প্রকাশ না পাওয়া পর্যন্ত এবং 
গুনাহগারের তাওবা কবুল হওয়ার প্রমাণ না পাওয়া পর্যস্ত যিনি তাকে সালাম করেন নি এবং তার 
সালামের জবাবও দেননি । আন্ুল্লাহ ইবুন উমর টো) বলেন $ শরাৰ খোযদের সালাম দিবে না 


2 3০5 এ 


চা A RR SETI COPE PA TE ৯1৯5 H 
els তিনি রিশির্বি নি 
পা Hh খে ৩১০০০ CLS 8৮ 59 ৫09৩ 3৮ ০ এ৮ 


[৫৮২১] ইব্‌ন বুকায়র (র)...... আব্দুল্লাহ ইব্‌ন কা'ব (রা) বলেন ঃ যখন কাব ইব্‌ন মালিক (রা) 
তাবুকের যুদ্ধে অংশ গ্রহণ না করে পশ্চাতে রয়ে যান, আর রাসূলুল্লাহ্‌ গুু্( তার সাথে সালাম 
কালাম করতে সবাইকে নিষেধ করে দেন.। (তখনকার ঘটনা) আমি কাব ইবৃন মালিক (রা)কে 
বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ্‌- ফ্লু এর কাছে আসতাম এবং তাকে সালাম করতাম আর 
মনে মনে বলতাম যে, আমার সালামের জবাবে তার ঠোট দু'খানা নড়ছে কিনা । পঞ্চাশ দিন পূর্ণ 
হলে নবী গ্লু ফজরের সালাতের সময় ঘোষণা দিলেন যে, আল্লাহ তা'আলা আমাদের তাওবা 
কবূল করেছেন। ্‌ 
6১1 এ 49104 ৬6 ১ LOLS PU. YOAY 

২৫৮২. পরিচ্ছেদ £ অমুসলিমদের সালামের জবাব কিভাবে দিতে হয় 
dh ০০১ EE 315 GIA ৩৩ GAD CS ৩ oud % 35৬ [oar] 
০1 ৩245 ০৫০ 0৩90 2৪ 56948251285 
০ ads Lh ও BHD ৮৮৭ 3 LE 0945 & 0০ 05 El Aa কারি 

EE CLG 3। 055 UG GC SNH &। 0০০ 
[৫৮২২] আবুল ইয়ামান (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার একদল 
ইয়াহুদী রাসূলুল্লাহ হুল -এর নিকট এসে বললো ঃ আসৃসামু আলায়কা ! (তোমার মৃত্যু হোক, 
নাউজুবিল্লাহ) আমি একথার মর্ম বুঝে বললাম £ আলাইকুমুস্‌ সামু ওয়াল লানাতু ৷ (তোমাদের উপর 
মৃত্যু ও লানত)। নবী সুর বললেন £ হে “আয়েশা! তুমি থামো । আল্লাহ্‌ সর্বাবস্থায়ই বিনয় পছন্দ 
করেন। আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! তারা যা বললো £ তা কি আপনি শুনেন নি? 
রাসূলুল্লাহ্‌ লুপ বললেন £ এ জন্যই আমিও বলেছি, ওয়া আলাইকুম(তোমাদের উপরও)। 


৫২৬ বুখারী শরীফ 


5১৫ dl AB ১6 23১১ 8 ৪ ১ 545০5৮8৮৮8৭ ১৩ এত জা 


EE A TARE ELITR SS EG hc, 


- Ul i Wl 

[৫৮২৩] আব্দুল্লাহ ইবৃন ইউসুফ (র) হর আব্দুল্লাহ্‌ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত যে, 

নবী লু বললেন ঃ ইয়াহুদী তোমাদের সালাম করলে তাদের কেউ অবশ্যই বলবে £ আস্সামু 
আলায়কা। তখন তোমরা জবাবে “ওয়াআলায়কা' বলবে। 

০০1১ লাঠি ঞ ২৩৬ ৩০০ 6:০১ ৫০৬ হু ঠা ০০ ৩৮ [oar 


৮1 ৮৬০১০৫৫০০০৯ eh 4505 Es dh ৮) ৯412 Ls (52 


ee 
৪ ee 


পিএ 
[৫৮২৪] উসমান ইবৃন আবু শায়বা (র)...... আনাস ইব্ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী ঈলল্জ বলেছেন ঃ যখন কোন আহলে কিতাব তোমাদের সালাম দেয়, তখন তোমরা বলবে ওয়া 
আলায়কুম । (তোমাদের উপরও) 


02০2 ০ | ৩ ১০৯৭১ কা ৪) 08 02 ON YoATY 
২৫৮৩. পরিচ্ছেদ £ কারো এমন পত্রের বিষয়ে স্পষ্টরূপে জানার জন্য তদন্ত করে দেখা, যা 
মুসলমানদের জন্য আশংকাজনক 


০১০৮ পভ 06০50 Sl ৩৫৪ BE i 
1৮০ শপ ৩০ ৩৪ ৩০ pr পা, ED পা BE AC 
Eo oy) IA SS al IG ৮ 49 sy 28 ৬9 150 02998 ও 
JSF 150 ও হ ৪09 ০৮৬ 0৪ pe 5 ৩৮5০ ও পন ও 38 
UL sh SI GIG ২1035735৩৩0 এ 2৩ 
621 0345 ৬9 ৩৩১ ৪ এ ও 3০ তত St ০:51 
ff AS 0৮৯৩ US SAV ৮৮১ ০৫ ৩০০০ এপ ০৩ US 
UA 5৮৯4 ৩৯9 WS এ ৩৮৫ ০০ কে bod ০4০ ৩০ ০৩০৫ 
৬০ ৮৬ ৫ ৩০০৮ ৩ ৩ He 147) 24 এ 0৩ দেও ১৮০৮ 


অনুমতি চাওয়া | ৫২৭ 


3৫ ১1 ১০১০ CNY oR ৩৪ 4755 ৬ Ep ৩৮৫ 4 ৪5 ৫৩ ৩৩০ 


4 ৮4)৯ এ৩ এড ৮০5 এ০ এর সস এত 


203,23 


এই পন চে ০5০৪ JU Vi SYS 5১৩ 52০03 5953 4১ 45 পর & 


2265274০১৮৫ ০৬৪ ৩৪ বি ০০০৬ od 24 42৮১) 4১০ 


ঙ +55 


LAE EF CAL IG Kh Et UB । ০৮ ০194 0 ১৫১৭ এ sb) 


দহ di 09) 
[৫৮২৫] ইউসুফ ইব্‌ন বাহলুল (র)...... আলী (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ক্র আমাকে 
ও জুবায়র ইব্‌ন আওয়াম (রো) এবং আবু মারসাদ গানাভী (রা)-কে অশ্ব বের করে নির্দেশ দিলেন 
যে, তোমরা রওয়ানা হয়ে যাও এবং 'রওযায়ে খাখে' গিয়ে পৌছ। সেখানে একজন মুশরিক স্ত্রীলোক 
পাবে। তার কাছে হাতিব ইবৃন আবু বালতার দেওয়া মুশরিকদের নিকট একখানি পত্র আছে। আমরা 
ঠিক সেই জায়গাতেই তাকে পেয়ে গেলাম যেখানকার কথা রাসূলুল্লাহ্‌ কঃ বলেছিলেন । শর স্ত্রী 
লোকটি তার এক উটের উপর সাওয়ার ছিল । আমরা তাকে জিজ্ঞাসা করলাম যে, তোমার কাছে যে 
পত্রখানি আছে তা কোথায়? সে বললো £ আমার সাথে কোন পত্র নেই। তখন আমরা তার উটসহ 
তাকে বসালাম এবং তার সাওয়ারীর আসবাব পত্রের তল্লাসি করলাম । কিন্তু আমরা কিছুই (পেত্রখানা) 
খুজে পেলাম না। আমার দু'জন সাথী বললেন ঃ পত্রখানা তো পাওয়া গেল না । আমি বললাম ঃ 
আমার জানা আছে যে, রাসূলুল্লাহ্‌ শর অযথা কথা বলেন নি । তখন তিনি স্ত্রী লোকটিকে ধমকিয়ে 
বললেন £ তোমাকে অবশ্যই পত্রখানা বের করে দিতে হবে, নতুবা আমি তোমাকে উলঙ্গ করে 
তল্লাসি নেব। এরপর সে যখন আমার দৃঢ়তা দেখলো, তখন সে বাধ্য হয়ে তার কোমরে পেচানো 
চাদরে হাত দিয়ে এ পত্রখানা বের করে দিল। তারপর আমরা তা নিয়ে রাসূলুল্লাহ্‌ ফল -এর কাছে 
পৌছলাম। তখন তিনি হাতিব (রা)-কে জিজ্ঞাসা করলেন £ হে হাতিব! তুমি কেন এমন কাজ 
করলে? তিনি বললেন £ আমার মনে এমন কোন দুঃসংকল্প নেই যে, আমি আল্লাহ ও তাঁর রাসূলের 
প্রতি ঈমান ও বিশ্বাস হারিয়ে ফেলি। আমি আমার দৃঢ় মনোভাব পরিবর্তন করিনি এবং আমি ধর্মও 
বদল করিনি। এই পর্রখানা দ্বারা আমার নিছক উদ্দেশ্য ছিল যে, এতে মক্কাবাসীদের উপর আমার 
দ্বারা এমন এহসান হোক, যার ফলে আল্লাহ তা'আলা আমার পরিবার ও সম্পদ নিরাপদে রাখবেন। 
আর সেখানে আপনার অন্যান্য সাহাবীদের এমন লোক আছেন যাদের দ্বারা আল্লাহ তা“আলা তাদের 
পরিবার ও সম্পদের নিরাপত্তা বিধান করে দেবেন । তখন নবী সরু বললেন $ হাতিব ঠিক কথাই 
বলেছে। সুতরাং তোমরা তাকে ভাল ছাড়া অন্য কিছুই বলো না । রাবী বলেন £ উমর ইবৃন খাত্তাব 
(রা) বললেন, তিনি নিশ্চয় আল্লাহ ও তার রাসূল এবং মুমিনদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। 
অতএব আমাকে ছেড়ে দিন আমি তার গর্দান উড়িয়ে দেই । রাবী বলেন, তখন নবী ঈ্শ্রর বললেন ঃ 


৫২৮ | বুখারী শরীফ 


হে উমর! তোমার কি জানা নেই যে, নিশ্চয়ই আল্লাহ তাআলা বদর যুদ্ধে অংশগ্রহণকারীদের 
সম্পর্কে জ্ঞাত আছেন এবং ঘোষণা দিয়েছেন যে, তোমরা যা ইচ্ছা করতে পার । নিশ্চয়ই তোমাদের 
জন্য জান্নাত নির্ধারিত হয়ে আছে। রাবী বলেন £ তখন উমর (রা)-এর দু'চোখ দিয়ে অশ্রু ঝরতে 
লাগলো । তিনি বললেন আল্লাহ ও তার রাসূলই সবচেয়ে ভাল জানেন। 

oS ১৭ এ রড জি LS শু । $9/২$ 
২৫৮৪. পরিচ্ছেদ ঃ কিতাবী সম্প্রদায়ের নিকট কিভাবে পত্র লিখতে হয়? 
JS GAD ০৮ ৮৫৮ ৫ এ ৪০৮9 ০০০০: 95০0৫4০৮4০০ [হান 


৬ ৪০৪৪ sf 


Soy sf oA Ge Uf 2 NG SUNG EE ৮ 
৮০৫06 35 6 ০4০0৩74542৮ ও SL 0১১ 
MAGA Gg pr ০+৮%। &। 04 24919 658 9 2 77০ PEL 

- এ এ জা ও ০০ এড ১৩০ 5030 ০৮০ 0৮৮ ও| 4755 
[৫৮২৬] মুহাম্মদ ইবৃন মুকাতিল (র)...... আব্দুল্লাহ ইবৃন আব্বাস (রা) বর্ণনা করেন যে, আবৃ 
সুফিয়ান ইব্‌ন হারব তাকে বলেছেন ঃ হিরাক্রিয়াস আবু সুফিয়ানকে ডেকে পাঠালেন, কুরায়শদের এ 
দলসহ যারা ব্যবসার জন্য সিরিয়া গিয়েছিলেন। তারা সবাই তার নিকট উপস্থিত হলেন। এরপর 


তিনি ঘটনার বর্ণনা করেন। শেষভাগে বললেন যে, তারপর হিরাক্রিয়াস রাসূলুল্লাহ্‌ ফু -এর 
পত্রখানি আনালেন এবং তা পাঠ করা হল । এতে ছিল বিসমিল্লাহির রাহমানির রাহীম আল্লাহর বান্দা 


ও তার রাসূল মুহাম্মদ এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাক্রিয়াসের প্রতি 524. 2 ৬৫ (92 
শাস্তি বর্ষিত হোক তাদের উপর যারা সৎপথের অনুসরণ করেছে। 
৮৩৩ ৬ 0৩ 


EEE 


৮৬. YoAo 
২৫৮৫. পরিচ্ছেদ ঃ চিঠিপত্র কার নাম দিয়ে আরম্ভ করা হবে 

৮৬৪৮৮০৮৯৮৪৬ এ ও সদ পি Ch ০০১ ৩ 
25 বদ ২০93০ ৬১৬০ 5 ধা dl ৮০ ১৪ ক ০ I 
1765 এ 06 A পতি ৮৪ 96) সত এ ক ০১০০১ ০৩১ মা ও ০৯০৪ 
৬1১৯১ 0 উপ পু অভ উদ এ ৭৩৪ JES UES PSH পর 35 24 
- 5% 


_ অনুমতি চাওয়া ্‌ ৫২৯ 


[৫৮২৭] লায়ন রে)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী নর বনী ইস্রাঈলের এক ব্যক্তির 
কথা উল্লেখ করে বললেন যে, সে এক খন্ডকাঠ নিয়ে খোদাই করে এর ভেতর এক হাজার দীনার 
ভর্তি করে রাখল এবং এর মালিকের প্রতি লেখা একখানা চিঠিও রেখে দিল । আর উমর ইব্‌ন আবু 
সালামা সূত্রে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী ফ্লু বলেছেন ঃ একব্যক্তি একখন্ড কাঠ 
খোদাই করে তার ভেতরে কিছু মাল রেখে দিল এবং এর সাথে তার প্রাপকের প্রতি একখানা পত্রও 
ভরে দিল, যার মধ্যে লেখা ছিল, অমুকের পক্ষ থেকে অমুকের প্রতি । 

১552০ এ| 14 2 ER JH ৮. ০/১৭ 
২৫৮৬. পরিচ্ছেদ £ নবী কলর -এর বাণী £ তোমরা তোমাদের সরদারের জন্য পীড়াও 
bs 0৯ ১৮০ তা ১৪০9] ০৬০ ০ মু ও Ay 1 ০ 2০৩ 
১৮ LSTA 11৮৮ IG ০০০০ 8 ad Jol ০৮০ SS ০ 
) 24৩1 ১৫০ SB ৩৩ ০৩৩৪৬ ৬৪7০৮ 55% 35০ ০57৮ 


৪৪5 


জিভ নি ভি JE (০5১ ৮ ৮420৩ 


- ৬৩৩৬ 2 লা 9 0৮ 229 ৬০০ a ৮ 
[৫৮২৮] আবুল ওয়ালীদ (র)...... আবৃ সাঈদ (রা) থেকে বর্ণিত যে, কুরাইযা গোত্রের লোকরা সা'দ 
(রা)-এর ফায়সালার উপর আত্মসমর্পণ করলো । নবী ক্র তাকে আনার জন্য লোক পাঠালেন। 
তারপর তিনি এলে নবী ফ্লু সাহাবাদের বললেন £ তোমরা আপন সরদারের প্রতি অথবা বললেন ঃ 
তোমাদের শ্রেষ্ঠ ব্যক্তির প্রতি উঠে দীড়াও। তারপর সা'দ (রা) এসে নবী পর -এর পাশেই 
বসলেন। তখন নবী ঈল্প তাকে বললেন $ এরা তোমার ফায়সালার উপর আত্মসমর্পণ করেছে। 
তিনি বললেন £ তা হলে আমি ফায়সালা দিচ্ছি যে, এদের মধ্যে যারা যুদ্ধযোগ্য তাদের হত্যা করা 
হোক। আর তাদের বাচ্চাদের বন্দী করা হোক । তখন নবী গ্ল্জ বললেন ঃ এদের ব্যাপারে তুমি 
আল্লাহ তা'আলার ফায়সালা অনুযায়ীই ফায়সালা দিয়েছ। ইমাম বুখারী (র) বলেন, আমার কোন 
কোন সঙ্গী উত্তাদ আবুল ওয়ালীদ থেকে আবূ সাঈদের এ হাদীছে ৫৫৫ ০ এর স্থলে ০5৫৮ এ 
শব্দ আমার কাছে বর্ণনা করেছেন। 
পি ৬ +০/১২ 
১০৬ এ! ৬ ৪ dl dyn BY alt CSS 445 2 TS 09 এ 


৩৩১১ ৩৫৩ ৩৮ 33% 41 ০2৪ 


৬৭- 


৫৩০ বুখারী শরীফ 


২৫৮৭. পরিচ্ছেদ. £ মুসাফাহা করা | ইব্‌ন মাসউদ (রা) বলেন, নবী গ্লু যখন আমাকে 
তাশাহ্ছদ শিক্ষা দেন তখন আমার হাত তার দু'হাতের মাঝে ছিল। কা'ব ইব্‌ন মালিক (রা) 
বলেন, একবার আমি মসজিদে প্রবেশ করেই রাসূলুল্লাহ্‌ দলত কে পেয়ে গেলাম । তখন তালহা 


রঃ উবায়দুল্লাহ (রা) তাড়াতাড়ি আমার দিকে দৌড়ে এসে আমার সঙ্গে মুসাফাহা করলেন 
77 


ক ৫০৮৫০ 


2095 পর 
[৮২৯] “আমর ইব্‌ন “আসিম (র)...... কাতাদা রে) চিন তি 
জিজ্ঞাসা করলাম ঃ নবী সুন -এর সাহাবীগণের মধ্যে কি মুসাফাহা করার রেওয়াজ ছিল? তিনি 
বললেন £ হা। 
LL 


2০2০০" es 


৮81 ০ 

৫৮৩০ | ইয়াহ্‌ইয়া ইব্ন সুলায়মান (র)...... আব্দুল্লাহ ইব্‌ন হিশাম (রা) থেকে বর্ণিত যে, আমরা 

০০৯৮৮ ৷ তখন তিনি উমর ইবৃন খাত্তাব (রা)-এর হাত ধরা অবস্থায় ছিলেন। 

A 4১০৭ 0123) 0১৩ So) shit ৯৯ধা PU 198৯ 

২৫৮৮. দু'হাত ধনে বসিয়া করা হাম্মাদ ইব্‌ন যায়দ (র) ইব্‌ন মুবারকের সঙ্গে দু'হাতে 
মুসাফাহা করেছেন 


পরা পন ক 
2 “ee ৬ চর ৬ ডি al eee ঙ EAL Rd 7 


পট ০ ঙ 


১ এ ৩৫০৬১ ০৫০০০৫৭০৪০৬: 35০25 রিও 
ঞ। ২129 FF ০৯4৩০) & ১৩৪ 635 (955) 5 4659 BLS 


ডা পি 


৬ ও 9 এ ০০19 5306 02 %) 5: ৩১৫৪? 


_ 2 ভা 
[৫৮৩১] আবু নুয়ায়ম (র)...... ইবৃন মাসউদ রো) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ রাসূলুল্লাহ্‌ 
সক আমার হাত তার উভয় হাতের মধ্যে রেখে আমাকে এমনভাবে তাশাহ্‌হুদ শিখিয়েছেন, যে 


এসময় তিনি আমাদের মাঝেই বিদ্যমান ছিলেন। তারপর যখন তার ওফাত হয়ে গেল, তখন থেকে 
আমরা ৩০:০১: এ স্থলে +৫। 4০ (94 পড়তে লাগলাম । 

০৪ Cl ০৫421 0) « AWS OU. +৪/১৭ 
২৫৮৯, পরিচ্ছেদ ঃ আলি্ন করা এবং কাউকে বলা কিভাবে তোমার তোর হয়েছে! 


a2 230 ঙ 
কাপর ভি পা ৩ 28 Uf ৩৩৬ Bis [AFT 
ই SE ALGAE A ০৫০৬ ৬৫ 
4৬৮) ১৬৩ 7-22 PB) ons EE LECT - e230 পভ ০ 


৪১৬ PFE 
| ৮ 559 3 dr টিটি yf 00 a 25551 SESS ০93 8 
AE 6৮ ex) 0 sf Bde 5১9 ভা! 92 Can) 
৩৬ ১১ /। ১8 ৮০৪ ILS HE Bn 0577 ও ৩ ৩৯১৩ 5৩১৭ ০৭ 
BIL ৬০ Ld 2 ae ৫০5 5৪ ৩৬ ১1) tS Ck 

- wf Ye & ০১০০ WEY 2) ৬ ৭ এক 
[৫৮৩২] ইসহাক এবং আহমদ ইব্‌ন সালিহ্‌ (র) মা আব্দুল্লাহ ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত যে, 
আলী ইব্‌ন আবূ তালিব যখন নবী জর -এর অন্তিম কালের সময় তার কাছে থেকে বেরিয়ে এলেন, 
লোকেরা তাকে জিজ্ঞাসা করলো £ হে আবুল হাসান! কিভাবে নবী সর -এর ভোর হয়েছে? তিনি 
বললেন £ আলহামদুলিল্লাহ সুস্থ অবস্থায় তার ভোর হয়েছে । তখন আব্বাস (রা) তার হাত ধরে 
বললেন £ তুমি কি তার অবস্থা বুঝতে পারছনা? তুমি তিনদিন পরই লাঠির গোলাম হয়ে যাবে । 
আল্লাহর কসম! আমি নিঃসন্দেহে ধারণা করছি যে. রাসূলুল্লাহ্‌ ঈ্র তার এ রোগেই সত্তর ইন্তেকাল 
করবেন। আমি বনু আবদুল মুস্তালিবের চেহারা থেকে তাদের ওফাতের লক্ষণ চিন্তে পারি । অতএব 
তুমি আমাদের রাসূলুল্লাহ্‌ লুই -এর নিকট নিয়ে যাও। আমরা তাকে জিজ্ঞেস করবো যে, তার 
অবর্তমানে খিলাফতের দায়িত্ব কাদের হাতে থাকবে? যদি আমাদের খান্দানেই থাকে, তবে তা 


আমরা জেনে রাখলাম । আর যদি অন্য কোন গোত্রের হাতে থাকবে বলে জানি, তবে আমরা তার 
সাথে পরামর্শ করবো এবং তিনি আমাদের জন্য অসিয়ত করে যাবেন । আলী (রা) বললেন ঃ 


৫৩২ বুখারী শরীফ 


আল্লাহর কসম! যদি আমরা এ ব্যাপারে রাসূলুল্লাহ্‌ গ্লু কে জিজ্ঞাসা করি আর তিনি এ সম্পর্কে 
আমাদের বিরত থাকার নির্দেশ দেন, তাহলে লোকজন কখনও আমাদের এর সুযোগ দেবেনা । 
সুতরাং রাসূলুল্লাহ্‌ লুক কে কখনো জিজ্ঞেস করবো না। 

৬:০০ ৬৫৫ কতটি ol Yon. 
২৫৯০. পরিচ্ছেদ £ যে ব্যক্তি কারো ডাকে 'লাব্বায়কা' এবং “সাদায়কা' বলে জবাব দিল 


2৫১) GF 0৩ 545 ০ পি EI 5166 ০0:92] 0: ৩৮১০ ৩0৬ [50] 


এ ৩90৮ ৩ ৩১৮৫০ UN 4৪ ০৩ ৮ 5 শু Cl ১৬ GIG HE dh 
১৩০5 US CL 9০ 050 GC 90০75 UE a VS LY oA Sf a 

HY Sf EMS 1 1 dE ১৩০ ০৮ ৩৬০১৫ J IS 
[৫৮৩৩] মুসা ইব্‌ন ইসমাঈল (র)...... মু'আয ইবৃন জাবাল (রা) বলেন, আমি একবার নবী চর - 
এর পেছনে তার সাওয়ারীর উপর বসা ছিলাম । তখন তিনি আমাকে ডাকলেন $ ওহে মু'আয! 
আমি বললাম, লাব্বায়কা ওয়া সাদায়কা । তারপর তিনি এরূপ তিনবার ডাকলেন । এরপর বললেন ঃ 
তুমি কি জানো যে, বান্দাদের উপর আল্লাহর হক কি? তিনি বললেন ঃ তাহলো , বান্দারা তার 
ইবাদত করবে আর এতে তার সঙ্গে কোন কিছুকে শরীক করবে না৷ আবার কিছুক্ষণ চলার পর তিনি 
বললেন $ ওহে মু'আয! আমি জবাবে বললাম ঃ লাব্বায়কা ওয়া সাদায়কা। তখন তিনি বললেন ঃ 
তুমি কি জানো যে, বান্দা যখন তার ইবাদত করবে, তখন আল্লাহর উপর বান্দাদের হক কি হবে? 
তিনি বললেন £ তা হলো এই যে, তিনি তাদের আযাব দিবেন না।' 


ডি coef te A ৬ পা Ee 28:58. 2 2.4 টি ৪৮৮৮ {Les EE 
৪ Ju; রী পা sis FEV ea চট 5 Ea ~ ১১ ৮৮ JL ph 2° ন্‌ 


$ 5৪ রি ক ৫2৮52 ৫7 টি রি gs EAE Le A 
2 NG EL ৬০৪ ০১৫ AS ভে 5 awl 
LAE 


‘ Rd 1 ক ০০ 5৪ রি লে BIA RS এ 5 এ ৬ 
৩৩. লা তে 52 Ei ছু 9৩০5০ fy SSG SSG Hs 4 Jt 9)! 


EAE পপ কোলন ৫০৬ 4০৪০৫, প ডিপ পি পর পতিত ৬ল ৬০৫ 
49০ 51485)1285 এড ০৭ IS ৮৯ 055৭] এড 5 &। ০১০০ ৫ ১53 
to ক: গড ০ . পা ৫ তি পু ed ore ig Ee “ ৮. প ৪.৫ 418৫০ 
৩ yo Lid BUG SE GES cee be BNC Us 
রি পা ও পতল ৫০2 ৮২৪ রি ০1৫.) BS ও 8৫ ৮ 252৮2 
১ 41১৮450৩৮০০ ০ ৬৯১ 9১০৪৯ ILD ০৮৮ ১ ০ 


তি রশ চি চা ৪.০ ৬ ০ নে ৯১৩ 5 প র্ গত ২8৮ 


অনুমতি চাওয়া ৫৩৩ 


2, ৮4৭ 56 SUL ৪০6 এর 0 আজ DIG ০5৪ এ 
CED Uy ভি 09 IE 35০ 23 ভর 49 ৯ 0১০ ৪ ৩ dh Js এড &৬ 
১ 2১9। 0৮3৯ 53395 4১ % 9০ ১4105 85১00 ৮ হাঁ AL HN SS 
০৬ RY ১১৪ এক পা 39৯ 4৭555 পর 1০০০০ ‘yi ৬৯১ 

-০৯৩ ড% 


[৫৮৩৪] উমর ইবন হাফ্স (র) Tod রি ভা EEE EEE ROOT 
রাবাযাহ নামক স্থানে আমাদের কাছে বর্ণনা করেন যে, একবার আমি নবী জু -এর সঙ্গে এশার 
সময় মদীনায় হার্রা নামক স্থান দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলাম । তখন আমরা ওহোদ পাহাড়ের 
সম্মুখীন হলে তিনি আমাকে বললেন ঃ হে আবূ যার! আমি এটা পছন্দ করি না যে, আমার নিকট 
ওহোদ পাহাড় পরিমাণ সোনা আসুক । আর খণ পরিশোধের পরিমাণ ব্যতীত এক দীনার পরিমাণ 
সোনাও এক রাত অথবা তিন রাত পর্যন্ত আমার হাতে তা থেকে যাক । বরং আমি পছন্দ করি যে, 
আমি এগুলো আল্লাহ্র বান্দাদের এভাবে বিলিয়ে দেই । (কিভাবে দেবেন) তা তার হাত দিয়ে তিনি 
দেখালেন। তারপর বললেন £ হে আবূ যার! আমি বললাম ঃ লাব্বায়কা ওয়া স“দায়কা, ইয়া 
রাসূলাল্লাহ তখন তিনি বললেন ঃ দুনিয়াতে যারা অধিক সম্পদশালী, আখিরাতে তারা হবেন অনেক 
কম সাওয়াবের অধিকারী । তবে যারা তাদের সম্পদকে এভাবে, এভাবে বিলিয়ে দেবে । তারা হবেন 
এর ব্যতিক্রম । তারপর তিনি আমাকে বললেন £ আমি ফিরে না আসা পর্যন্ত, হে আবূ যার! তুমি এ 
স্থানেই থাকো । এখান থেকে কোথাও যেয়োনা ৷ এরপর তিনি রওয়ানা হয়ে গেলেন, এমন কি আমার 
চোখের আড়ালে চলে গেলেন। এমন সময় একটা শব্দ শুনলাম । এতে আমি শংকিত হয়ে পড়লাম 
যে, রাসূলুল্লাহ্‌ কল কোন বিপদের সম্মুখীন হয়ে পড়লেন কিনা? তাই আমি সে দিকে অগ্রসর হতে 
চাইলাম। কিন্তু সাথে সাথেই রাসূলুল্লাহ্‌ ভুল -এর নিষেধাজ্ঞা, যে কোথায়ও যেয়োনা মনে পড়লো 
এবং আমি থেমে গেলাম । এরপর তিনি ফিরে আসলে আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আমি একটা 
. আওয়ায শুনে শংকিত হয়ে পড়লাম যে, আপনি সেখানে গিয়ে কোন বিপদে পড়লেন কিনা । কিন্তু 
আপনার কথা স্মরণ করে থেমে গেলাম । তখন নবী শশুর বললেন $ তিনি ছিলেন জিব্রাঈল । তিনি 
আমার নিকট এসে সংবাদ দিলেন যে, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোন কিছুকে 
শরীক না করে মারা যাবে, সে বেহেশতে প্রবেশ করবে । তখন আমি বললাম, ইয়া রাসূলাল্লাহ! 
যদিও সে ব্যক্তি ব্যভিচার করে? যদিও সে ব্যক্তি চুরি করে? তিনি বললেন £ সে যদিও ব্যভিচার 
করে, যদিও চুরি করে থাকে তবুও । আমাশ (র) বলেন, আমি যাবৃদকে বললাম, আমার কাছে খবর 
পীছেছে যে, এ হাদীসের রাবী হলেন আবুদদারদা। তিনি বললেন $ আমি সাক্ষ্য দিচ্ছি যে, এ 
হাদীসটি আবু যারই রাবাযা নামক স্থানে আমার কাছে বর্ণনা করেছেন । আমাশ (র) বলেন, আবৃ 


৫৩৪ বুখারী শরীফ 


সালিহ ও আবুদ দারদা (রা) সূত্রে আমার কাছে অনুরূপ বর্ণনা করেছেন। আর আবু শিহাব, আমাশ 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন £ ‘তিন দিনের অতিরিক্ত' । 


did 05 055) 0251 ৮ SY ০. ০৭৭ 

২৫৯১. পরিচ্ছেদ £ কোন ব্যক্তি কোন ব্যক্তিকে তার বসার স্থান থেকে উঠাবে না 
4) 52৮১ AE ১95 06০৪ ৬৪০ পল I 1১৫0 Len Sis [ভাত 
53 ৮৯0০৯ 0 0৯০1 4৯ EY ৩৩ উ লেট ০6 ৩৫৪ 


[িজ্ঞ] ইসমাঈল ইব্‌ন আবুল্লাহ রে) 7288 ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত। নবী 
কলৰ বলেছেন £ কোন ব্যক্তি অপর কাউকে তার বসার জায়গা থেকে তুলে দিয়ে সে সেখানে 
বসবে না। 


১ 31913 প্রি do দে dd dat ও) Vl SS F551 ৮৫. ০৭৭ 

. মু 197৬13)4 
২৫৯২. পরিচ্ছেদ $ (আল্লাহ তা'আলার বাণী £ ) যদি তোমাদের বলা হয় যে, তোমরা মজলিসে 
বসার জায়গা করে দাও। তখন তোমরা বসার জায়গা করে দিবে, তা হলে আল্লাহ তোমাদের জন্য 
স্থান প্রশস্ত করে দিবেন......(৫৮ 8 ১১)। 


পরতে ৫ 230 


৮9৮ ০ 25৪ ডের আত ০6 ৩৩০ পদ শত ৯১ ৫৮ OT [OAT | 
০৯১৮৬ PE ০৮৮৮৬ FAR পে 
IEC ০১ 6 ৮0৮০০ চে ১৮৫০৬ 
[৫৮৩৬] খাল্লাদ ইব্‌ন ইয়াহইয়া (র)...... ই থেকে বর্ণিত যে, নবী হুল কোন 
ব্যক্তিকে তার বসার জায়গা থেকে তুলে দিয়ে সেখানে অপর ব্যক্তিকে বসতে নিষেধ করেছেন । তবে 


তোমরা বসার জায়গা প্রশস্ত করে দাও এবং ব্যবস্থা করে দাও। ইবন উমর (রো) কেউ তার জায়গা 
থেকে উঠে যাক এবং তার জায়গায় অন্যজন বসুক তা পছন্দ করতেন না। 


০০৫ 60 CEL 66 55৬০ OSE ly এ Sf alah 65 05 ON, 9৭ 
২৫৯৩. পরিচ্ছেদ £ কারো তার সাথীদের থেকে অনুমতি না নিয়ে মজলিস কিংবা-ঘর থেকে উঠে 
যাওয়া, রর 

৮ ৩6 টস এড FY জা ০০০ রে । ১৬ [597 


12৮ DOGS SS OTH dl ID 05% ৩03 26 &। ০০০ ৯০০ 


অনুমতি চাওয়া ৫৩৫ 


7৩৩১৩ ৬৯ ols 257 (7608 তিন বড ২০6 ৭৩ ০০৮০৪ ০০৮ 
7 106০৮ (099 0255 গজ HB পে 0) KY ০০৩ 0৪ 2503 0 
বাব ১৯৮০৬ 120 ১৩42 রা ০৮৪ ৬ 93 1 159 


ঞা ক ০৬ 


97555 1:25 এ ৫: SS dn 990 « ১ ৩৪ সজল ES 
কর এ তাহ 
- ৪৪০ 83৬ 0৩1৫১ 445 BLAS Og of UB El 


[৫৮৩৭] হাসান ইব্‌ন উমর (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন 
নবী ফ্লু যায়নাব বিন্ত জাহশ (রা)কে বিয়ে করলেন, তখন তিনি কয়েকজন লোককে দাওয়াত 
করলেন। তারা আহার করার পর বসে বসে অনেক সময় পর্যন্ত আলাপ আলোচনায় মশগুল 
থাকলেন। তখন তিনি নিজে উঠে চলে যাওয়ার ভাব প্রকাশ করতে শুরু করলেন । কিন্তু এতেও তারা 
উঠলেন না। তিনি এ অবস্থা দেখে নিজেই উঠে দীড়ালেন। যখন তিনি চলে গেলেন, তখন 
লোকজনের মধ্যে যারা দীড়াবার ইচ্ছা করলেন, তারা তার সাথেই উঠে চলে গেলেন। কিন্তু তাদের 
তিনজন থেকে গেলেন। এরপর যখন নবী গ্লু ফিরে এসে ঘরে প্রবেশ করতে চাইলেন, তখন 
দেখলেন যে এ তিনজন তখনো বসে রয়েছেন। কিছুক্ষণ পর তারাও উঠে চলে গেলে, আমি গিয়ে 
তাঁকে তাদের চলে যাওয়ার সংবাদ দিলাম । এরপর তিনি এসে ঘরে ঢুকলেন । তখন আমিও ঢুকতে 
চাইলে তিনি আমার ও তার মধ্যে পর্দা টেনে দিলেন। এই সময় আল্লাহ তাআলা ওহী নাযিল 
করলেন ঃ হে মুমিনগণ! তোমাদের অনুমতি দেওয়া না হলে তোমরা নবীগৃহে প্রবেশ করবে 
না।....... আল্লাহর দৃষ্টিতে তা ঘোরতর অপরাধ (৩৩3 ৫৩) 


sald hy 53৩ ০ ৮ ৫০৭ £ 
২৫৯৪. পরিচ্ছেদ ঃ দু'হাটুকে খাড়া করে দ্‌*হাতে বেড় দিয়ে পাছার উপর বসা 


৪52০5 6০5 


৮42০5 ৩১৬ পানি I LF ATA UE OE তি এ Ci [ATA 
Sl ০৩8 3 4। ০৮১ ০0 JU 4০ di ৮১ ০ of ০৮ ০০০৪০ Lf pl 

- Sh 22 LEY 
[৫৮৩৮] মুহাম্মদ ইবৃন আবূ গালিব (র)...... kU জিত Anca 


একবার রাসূলুল্লাহ্‌ গ্লু কে কাবা শরীফের আঙ্গিনায় দু'হাটু খাড়া করে দু'হাত দিয়ে তা বেড় দিয়ে 
এভাবে বসা অবস্থায় পেয়েছি । 


৫৩৬ বুখারী শরীফ 


Un fh পে Ef শিক 0৫ «৪৬০ ৮০ ৬ এ 2 উড ০ ০৬. ০৭০ 


te 
= - 9 


৬ dt 556 91০৬ 5১ 


২৫৯৫. পরিচ্ছেদ $ যিনি তার সাথীদের সামনে হেলান দিয়ে বসেন। খাব্বাব (রা) বর্ণনা করেন, 
আমি একবার নবী লুক -এর কাছে আসলাম । তখন তিনি একখানা চাদর দিয়ে বালিশ বানিয়ে 
তাতে হেলান দিচ্ছিলেন। আমি বললাম £ আপনি কি আমার মুক্তির জন্য) আল্লাহর কাছে দু'আ 
77579 


৩৮৮০ XE ০৮ ০৮০] ও টড 0 ৩ 2 এপ ও] ০ 0 6 ৪০৩ [oA 
৮0961 24 হত এ 8135550802৩ দুর এও ১ 
LSE ১৩১ 4 24 725 SI LL ৩০০ ১009 ৩৮১ dl 5531 IG cd 09 


- ০০ 09 ls “S ০ ০০৫৫0) ৪ $ 339 0১ Nf IG ০০৯৪ 1০১ 
[৫৮৩৯] আলী ইব্‌ন আবুল্লাহ...... আবূ বাক্রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সর বললেন, আমি কি তোমাদের নিকৃষ্ট কবীরা গুনাহের বর্ণনা দিব না? সকলে বললেন £ হাঁ ইয়া 
রাসূলাল্লাহ! তখন তিনি বললেন ঃ তা হলো, আল্লাহর সঙ্গে অন্য কোন কিছুকে শরীক করা এবং মা 
বাপের অবাধ্যতা । মুসাদ্দাদ, বিশূরের এক সূত্রে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তাতে অতিরিক্ত 
বর্ণনা করেছেন যে, তখন নবী লুক হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপর তিনি সোজা হয়ে 
বসলেন এবং বললেন ঃ হুশিয়ার হয়ে যাও! আর (সবচেয়ে বড় গুনাহ হলো) মিথ্যা কথা বলা ৷ এ 
কথাটা তিনি বারবার বলতে থাকলেন । অবশেষে আমরা বললাম ঃ হায়! তিনি যদি থেমে যেতেন । 

Xa 92৬ 22 ও 60০05 ৫5৭৭ 


২৫৯৬, লিজ 27775 55 


এবি RCN 
[৫৮৪০] আৰূ আসিম রে) বরা উক্বা ইবৃন হারিস (রা) বলেন, একবার নবী ঈ্ল্র আসরের সালাত 
আদায় করে তাড়াতাড়ি গিয়ে নিজ ঘরে প্রবেশ করলেন। 


শি] শু. Yoav 


২৫৯৭. পরিচ্ছেদ $ পালঙ্গ ব্যবহার করা 


অনুমতি চাওয়া . ৫৩৭ 


০5 CEA 


২৫৫০ ০১৮৮ ০ ৬৮ ৬৫ [০১৬৫০ A Bio মুড ৩৮ [ও 
DE oie এ dh IL ০৫ 56 ৩6 & ০০) 
-২১০। 3৬ 15৫73 (9৮60 ২৬০ YSIS মে 


[৫৮৪১] কুতাইবা (র)...... 'আয়েশা (রা) বর্ণনা করেন। রাসূলুল্লাহ্‌ লরি (আমার) পালঙ্গের 
মধ্যখানে দাড়িয়ে সালাত আদায় করতেন । তখন আমি তার ও কিবৃলার মাঝখানে শুয়ে থাকতাম । 
যখন আমার কোন প্রয়োজন হতো, তখন আমি তার দিকে মুখ করে উঠে দাড়ানো পছন্দ করতাম না 
বরং আমি শুয়ে শুয়েই পেছনের দিক দিয়ে কেটে পড়তাম। 


2১০) 4115 ৮৫০৭, 
২৫৯৮. পরিচ্ছেদ ঃ যার হেলান দেয়ার উদ্দেশ্যে একটা বালিশ পেশ করা হয় 
৮6৮5১৮৩৮8০০ 
AT 0216 ০৯ ও | ঠা GA এও UN লে ০০৬ ৮৪ সুভ ৬ 
৮৫৪৮০ SELLE 2৮0৮৩ 5৮৮০ এ 95 জারি 
আ পন 5 2০) ০০০০ ০৮% এলেন ০০ 
2৩8,৩৫8 0৮2 
৬০514456০৪1 9৪ di 4৪০ ঘ ১ es ০৪ 2০৮ 


EL 


cy ১41) ৫. ts Al 9৮ ১95 ৮১ 5 ৮০ 
[৫৮৪২] ইসহাক এবং আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মদ (র) এ আবু্লাহ ইবন আমর (রা) বর্ণনা করেন যে, 
নবী কহু -এর নিকট আমার বেশী সাওম পালন সম্পর্কে উল্লেখ করা হলো । তখন তিনি আমার 
ঘরে আসলেন এবং আমি তার উদ্দেশ্যে খেজুরের ছাল ভর্তি করা চামড়ার একটা বালিশ পেশ 
করলাম । তিনি মাটিতেই বসে পড়লেন । আর বালিশটা আমার ও তার মাঝখানে থেকে গেল । তিনি 
আমাকে বললেন ঃ প্রত্যেক মাসে তিনদিন রোযা থাকা কি তোমার জন্য যথেষ্ট নয়? আমি বললাম । 
ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন $ তা হলে পাচ দিন? আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেনঃ 
_ তবে সাতদিন ? আমি আবার বললাম £ ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন £ তবে নয়দিন? আমি পুনরায় 
বললাম $ ইয়া রাসূলাল্লাহ! তিনি বললেন £ তা হলে এগার দিন? আমি আবার বললাম £ ইয়া 
রাসূলাল্লাহ! তখন তিনি বললেন ঃ দাউদ (আ)-এর সাওমের চেয়ে বেশী কোন (নফল) সাওম নেই। 
তিনি প্রত্যেক মাসের (অথবা বছরের) অর্ধেক দিন সাওম পালন করতেন অর্থাৎ একদিন সাওম 
পালন করতেন আর একদিন পালন করতেন না। 


বু 


বুখারী শরীফ 


Ne 58 il | 12 5725 ১৮ EEG DANO 3001 25 
19৮154550৮9 05 ০০ পপ এ ৬৭ 
15855 09 520১ চি ০105 0৩৪ 
০ 88 477 ১৩ এত dh ol sh SY ৩৫: টানি ২০3৬ ৪৫ ০ 
০ ১৮০০0 A 5555 By Lr HY ০ 4 ০1) x ler 
EF Es Sp U5 IG ৪9380 IH J সি ৬০৬ 


- H BIL Lg Ghee Sy ৮৫৪ 
[৫৮৪৩] ইয়াহইয়া ইবন জা*ফর ও আবূ ওয়ালীদ (র)...... ইব্রাহীম (র) থেকে বর্ণিত । তিনি 
বলেন, একবার আলকামা (রা) সিরিয়ায় গমন করলেন । তখন তিনি মসজিদে গিয়ে দু'রাক'আত 
সালাত আদায় করে দুআ করলেন ঃ ইয়া আল্লাহ! আপনি আমাকে একজন নেক সঙ্গী দান করুন। 
এরপর তিনি আবৃদ দারদা (রা)-এর পাশে গিয়ে বসে পড়লেন । তারপর তাঁকে জিজ্ঞাসা করলেন ঃ 
আপনি কোন শহরের লোক? তিনি জবাব দিলেন £ আমি কৃফার বাসিন্দা ৷ তিনি জিজ্ঞাসা করলেন £ 
আপনাদের মধ্যে কি সেই ব্যক্তি নেই? যিনি এ ভেদ সম্পর্কে অবগত ছিলেন, যা অপর কেউ 
জানতেন না। (রাবী বলেন) অর্থাৎ হুযায়ফা (রা)। আবার জিজ্ঞাসা করলেন £ আপনাদের মধ্যে কি 
এমন ব্যক্তি নেই, অথবা আছেন, যাকে আল্লাহ তা'আলা তার রাসূলের দু'আর কারণে শয়তান থেকে 
পানাহ দিয়েছেন? (রাবী বলেন) অর্থাৎ আম্মার (রা) তিনি আবার জিজ্ঞাস করলেন £ আর আপনাদের 
মধ্যে কি সে ব্যক্তি নেই যিনি রাসূলুল্লাহ্‌ ৪ -এর মিসওয়াক ও বালিশের জিম্মাদার ছিলেন? (রাবী 
বলেন) অর্থাৎ আব্দুল্লাহ ইব্‌ন মাসউদ (ো)। আবু দারদা (রা) তাকে জিজ্ঞাসা করেন £ আব্দুল্লাহ 
ইব্‌ন মাসউদ (রা) সূরায়ে “ওয়াল্লাইলি ইযা ইয়াগশা' কি রকম পড়তেন? তিনি বললেন £ তিনি 
'ওয়ামা খালাকায যাকারা ওয়াল উনসা'র স্থলে “ওয়ামা খালাকা' অংশটুকু ছেড়ে দিয়ে পড়তেন। 
“ওয়ায যাকারা ওয়াল উনসা' । তখন তিনি বললেন £ এখানকার লোকেরা আমাকে এ সূরা সম্পর্কে 
সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছিলেন । অথচ আমি রাসূলুল্লাহ্‌ কঃ থেকে এ রকমই শুনেছি। 


2 এ AU ৫,০৭৭ 
২৫৯৯, টার EN 


5৫ পর্ণ 


সাজা 


অনুমতি চাওয়া ৫৩৯ 


[৫৮৪৪] মুহাম্মদ ইব্‌ন কাসীর (র)...... সাহল ইবন সা'দ (রা) থেকে বর্ণিত । তিনি বেন, আমরা 
জুমু'আর সালাতের পরেই “কায়লুলা' করতাম এবং দুপুরের খাবার খেতাম । 


এপ ও) মু SU YN 
২৬০০. পরিচ্ছেদ £ মসজিদে কায়লুলা করা 
U2 0৩০০০ 1750৬ লতি 3৭ এ এ ০ ১০ 0 মু ৩০৮ [555] 
0৬ 5 hE CAE eed পাঠ 2 ০৮ ৮4185) ১৬ 
3.৫ LB ৫5 ৩ € ৮ ডি bon (269০ ৩ অঙ্গ 


of ৪ ec, 30 


lb ১৪ 3 bi 07০) 0৩ 5 ৩০৬ JEL EAS Al পচ ও ৩ 
১৮৭০১ 25% 3 7৮০ গঞ 890 ০০৭০৭ SP BILD VIG ৭৬৪ 2 


20° 90, 33 PS 


77645475148 St I) FES CF UG 4 ৬35 ৬ 

- HIE 
[৫৮৪৫] কৃতায়বা ইব্‌ন সাঈদ (র)...... সাহ্‌ল ইব্‌ন সা'দ (রা) থেকে বর্ণিত । আলী (রা)-এর কাছে 
“আবূ তুরাব'-এর চাইতে প্রিয়তর কোন নাম ছিল না । এ নামে ডাকা হলে তিনি অত্যন্ত খুশী হতেন। 
কারণ একবার রাসূলুল্লাহ্‌ কল ফাতিমা (রা)-এর ঘরে আসলেন । তখন আলী (রা)কে ঘরে পেলেন 
না। তিনি জিজ্ঞাসা করলেন ঃ তোমার চাচাতো ভাই কোথায়? তিনি বললেন £ আমার ও তার মধ্যে 
কিছু ঘটায় তিনি আমার সঙ্গে রাগারাগি করে বেরিয়ে গেছেন। আমার কাছে কায়লুলা করেন নি। 
রাসূলুল্লাহ্‌ হু এক ব্যক্তিকে বললেন £ দেখতো সে কোথায়? সে লোকটি এসে বলল ঃ ইয়া 
রাসূলাল্লাহ! তিনি তো মসজিদে ঘুমিয়ে আছেন । তখন রাসূলুল্লাহ্‌ জলজ এসে দেখতে পেলেন যে, 
তিনি কাত হয়ে শুয়ে আছেন, আর তীর চাদরখানা পাশ থেকে পড়ে গেছে । ফলে তার সাথে মাটি 
লেগে গেছে। তখন রাসূলুল্লাহ্‌ কুল তার গায়ের মাটি ঝাড়তে লাগলেন এবং বলতে লাগলেন ঃ 
ওঠো, আবু তুরাব (মাটির বাবা) ওঠো, আবূ তুরাব! একথাটা তিনি দু'বার বললেন। 


elise 


৮১০৬ JU ৩ 1 52 ৫৫4১) 
২৬০১. পরিচ্ছেদ £ যিনি কোন কাওমের সাথে দেখা করতে যান এবং সেখানে “কায়লুলা করেন 


ক ত৪ ২৩৮৫ এ 


ig EEE ১৩০০ 3৮ ১5০ 0 ES Bis [GALS 
JG i ৬৬১ এড ৩৬ 053 Us রে টি 


2 cel পর 


৫ 
পু 


১২ ৬৮ BBs 55353 0 ৪ 55: রনি EE CU By 


৫৪০ বুখারী শরীফ 


৪0595 JG ৮ ৩১ 5 2৮৮ ও এ ৩৪৮52990০45 7 0 7০৮৪ 


-2৮১ 
[৫৮৪৬] কুতায়বা (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, উম্মে সুলায়ম রো) 
নবী জগ -এর জন্য চামড়ার বিছানা বিছিয়ে দিতেন এবং তিনি সেখানেই এঁ চামড়ার বিছানার উপর 
কায়লুলা করতেন। এরপর তিনি যখন ঘুম থেকে উঠতেন, তখন তিনি তার শরীরের কিছুটা ঘাম ও 
চুল সংগ্রহ করতেন এবং তা একটা শিশির মধ্যে জমাতেন এবং পরে “সুক্ষ নামীয় সুগন্ধির মধ্যে 
মিশাতেন। রাবী বর্ণনা করেন যে, আনাস ইবৃন মালিক (রা)-এর ওফাতের সময় ঘনিয়ে আসলে, 
তিনি আমাকে অসিয়ত করলেন ঃ যেন এঁ সুক্ক থেকে কিছুটা তার সুগন্ধির মধ্যে মিশিয়ে দেওয়া হয়। 
সুতরাং তা তার সুগন্ধির মধ্যে মিশিয়ে দেয়া হয়েছিল। 


৬6 ক ডি ও ৮৪৮ ৩৬০৬০ ৬৫5 পিল ৩৩ ০৪০০৫ ৪০০ [৮5] 
dpe EPA 32১ OAL f Ss bt IDA a ne প্‌ ৬ 
৬০০০৭ গড ATR BBE ও1 45০০ ON ৭১ এত বাঁ বি আআ ০১১০৩ ৩ 
PS 2526 4053 ৮০০ ০ DUS CITE Lh ০৬৪ ৮ 0০ ff 
i পিছে ষ্ঠ পাও 2:5১ aos tie 7, - e771. ৬৩৪ ওঠ নি 
rt JG এ ০১৮০ UU ৩519 IU ৬০০৮০ bil Hd) 
bE SE FERS ৪... ce ৫৬ ঠিক ৫ ৬ or SS 8 ০ ode ৪.2 ৬ 
97৮৫ ৫166 5 ১৮02৯ EOSIN 027 ও ৮0 পর ভন 
৭ ১৮০০3 te লিন f Bt El ০5৬] 95 m9 ৬6 এ১০০ 0৮ UG 
৪৪ পা 42 এ PoE ০5:22 IAN SE 
CL 0 SIG 2 লি Nf MNCL ৬০০০ BELA GLE LS) 
৩৫ Dp ৩৪ br ৩১৬০ ০৪ 254 ১০ সে ৬৪9 

[৫৮৪৭] ইসমাঈল (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) বর্ণনা করেন । নবী ঈ 'কুবা' এর দিকে 
যখন যেতেন তখন প্রায়ই উম্মে হারাম বিন্তে মিল্হান (রা)-এর ঘরে প্রবেশ করতেন এবং তিনি 
তাকে খানা খাওয়াতেন। তিনি উবাদা ইব্‌ন সামিত (রা)-এর স্ত্রী ছিলেন। একদিন তিনি তার ঘরে 
গেলে তাকে খাবার খাওয়ালেন। এরপর রাসূলুল্লাহ 8৪ সেখানেই ঘুমালেন। কিছুক্ষণ পরে তিনি 
সজাগ হয়ে হাসতে লাগলেন। তিনি জিজ্ঞাসা করলেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনাকে কিসে 
হাসাচ্ছে? তিনি বললেন ঃ স্বপ্নের মধ্যে আমাকে আমার উম্মাতের মধ্য হতে আল্লাহর পথে 
জিহাদকারী কিছু সংখ্যক মুজাহিদ দেখানো হয়েছে, যারা এই বিশাল সমুদ্রের মাঝখানে 
বাদশাহদের মত সিংহাসনের উপর সমাসীন। তখন তিনি বললেন £ আপনি দু'আ করুন যেন 


আল্লাহ তা'আলা আমাকেও তাদের অন্তর্ভুক্ত করে নেন। তিনি সে দু'আ করলেন এবং বিছানায় 
মাথা রেখে আবার শুয়ে পড়লেন । কিছুক্ষণ পর তিনি আবার হাসতে হাসতে সজাগ হলেন । আমি 


অনুমতি চাওয়া | | ৫৪১ 


বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনাকে কিসে হাসাচ্ছে? তিনি বললেন ঃ (স্বপ্নের মধ্যে) আমাকে 
আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর পথে জিহাদকারী কিছু সংখ্যক মুজাহিদ দেখানো হয়েছে, 
যারা এই বিশাল সমুদ্রের মাঝখানে বাদশাহ্‌্দের মত সিংহাসনের উপর সমাসীন । তখন আবার 
আমি বললাম £ আপনি আল্লাহর কাছে দু'আ করুন যেন তিনি আমাকে তাদের অন্তর্ভুক্ত করে 
নেন। তিনি বললেন ঃ তুমি প্রথম বাহিনীদেরই অন্তর্ভুক্ত থাকবে । সুতরাং তিনি মু'আবিয়া (রা)-এর 
আমলে সামুদ্রিক অভিযানে রওয়ানা হন এবং সমুদ্রাভিযান থেকে ফিরে এসে তার নিজেরই 
সাওয়ারী থেকে পড়ে গিয়ে (আল্লাহর পথেই) শাহাদাত বরণ করেন। 

রি Tl এড plod ক, শত 


২৬০২. পরিচ্ছেদ £ যার জন্য যেভাবে সহজ হয়, সেভাবেই বসা 
লেডি? ভে এ of leh LF ৪৮৮ ০6 ১৩০৩৮ di সড0 9 ৫৬ [ATA 
sal JOE ony ১০) ০৪১০০ ৯ ডে ৩ এড 46 doo) ৬১১৬০ 2০ 
৫ CADE? 5 bi রি এ 
LAE 55503 LINN পি ও IY EH Sb তে 2 1) ৮৮১ ৪১০৮3) 
SP ০০ 9407 BAB Lai af ৫2522 
[৫৮৪৮] আলী ইবৃন আব্দুল্লাহ রে)...... আবূ সাঈদ খুদরী (রা) বর্ণনা করেন। নবী শুর দু'রকমের 
লেবাস এবং দু'ধরনের বিক্রয় নিষেধ করেছেন। পেচিয়ে কাপড় পরিধান করা থেকে এবং এক 
কাপড় পরে “এহ্‌তেবা' করা থেকে, যাতে মানুষের লজ্জাস্থানের উপর কোন কাপড় না থাকে এবং 
' মুলামাসা ও মুনাবাযা - বেচা-কেনা থেকেও । 
& 7৯1 DG BY aro I 2 5 সব পে 9 পে ভে 02 OU I ক. YN 
২৬০৩. পরিচ্ছেদ £ যিনি মানুষের সামনে কারো সঙ্গে কানে কানে কথা বলেন । আর যিনি আপন 
ই রাহি ক হক হয হা 


iG iD 32506 ৮৬ ৮5০2 ও Us ল ৮ ৩০০ [oars] 
830,8৮5 bd ৩৪ জজ ie SE ০৩০১ 
205 ১ % 41770 2৯ er ও FS LY এ FN le 


65 EE TNE বরন 21০72 08 


৬৮৪ 


BIL MS SO ১৪ ক এ লুপ্ত এ HTL WE 5 


৫৪২ বুখারী শরীফ 


2৩ এ১০ CE MC 14৮০১ 0 CD ১৪ ভন 5৩ 2০5৯ 
24, 5 ৪ 

৬৬৫ ৩০৯৫ Ep ও ০৪ ৪৮ Bd ৫ পর ৩৪ 
J ধা ৬ ৬০০ 02 MEG BEGG ও এ তলে ৪ 
৫ ০০৪ রঃ Lg es AEB 55 * 5 1555 55 PE AA EEL RE ‘ PEE 
০৮ আস ৩০১৩ ও 4) ৮৮ EL IS আত 2০০৩ আও Yim অর 2 
5৫2 2 1০81 5১3) 
2 ০৮৮৩ ১ GE Cd 0 IG Gd ৪০০ EF ৩৪ ০০ sh ৪4 
-2&। ৪৯ 510 রি af pa ৮০০৪ 

[৫৮৪৯] মুসা ইব্‌ন ইসমাঈল (র)...... উম্মুল মু'মিনীন “আয়েশা (রা) বর্ণনা করেন, একবার আমরা 
নবী ফর -এর সব সহধর্মিণী তার নিকট জমায়েত হয়েছিলাম । আমাদের একজনও অনুপস্থিত 
ছিলাম না। এমন সময় ফাতিমা (রা) পায়ে হেটে আসছিলেন । আল্লাহর কসম! তার হাটা রাসূলুল্লাহ্‌ 
জর -এর হাটার অনুরূপই ছিল। তিনি যখন তাকে দেখলেন, তখন তিনি আমার মেয়ের আগমন 
শুভ হোক বলে তাকে সম্বর্ধনা জানালেন। এরপর তিনি যখন তাকে নিজের ডান পাশে অথবা (রাবী 
বলেন) বাম পাশে বসালেন। তারপর তিনি তার সঙ্গে কানে-কানে কিছু কথা বললেন, তিনি 
(ফাতেমা) খুব বেশী কাদতে লাগলেন। এরপর তার বিষণ্ন অবস্থা দেখে দ্বিতীয়বার তার সঙ্গে তিনি 
কানে-কানে আরও কিছু কথা বললেন, তখন ফাতিমা (রা) হাসতে লাগলেন । তখন নবী ফ্লু -এর 
সহধর্ষিণীগণের মধ্য থেকে আমি বললাম £ঃ আমাদের উপস্থিত থাকা অবস্থায়ই রাসূলুল্লাহ্‌ 
কট বিশেষ করে আপনার সঙ্গে বিশেষ কি গোপনীয় কথা কানে-কানে বললেন, যার কারণে 
আপনি খুব কাদছিলেন? এরপর যখন নবী চক্র উঠে চলে গেলেন, তখন আমি তাকে জিজ্ঞাসা 
করলাম যে, তিনি আপনাকে কানে-কানে কি বলেছিলেন? তিনি বলল্নে £ আমি রাসূলুল্লাহ্‌ হল - 
এর ভেদ (গোপনীয় কথা )ফাস করবো না। এরপর রাসূলুল্লাহ্‌ সুই -এর ওফাত হয়ে গেল । তখন 
আমি তাকে বললাম $ আপনার উপর আমার যে দাবী আছে, আপনাকে আমি তার কসম দিয়ে 
বলছি যে, আপনি কি গোপনীয় কথাটি আমাকে জানাবেন না? তখন ফাতিমা (রা) বললেন £ হা 
এখন আপনাকে জানাবো। সুতরাং তিনি আমাকে জানাতে গিয়ে বললেন ঃ প্রথমবার তিনি আমার 
নিকট যে গোপনীয় কথা বলেন, তা হলো এই যে, তিনি আমার নিকট বর্ণনা করেন যে, জিব্রাঈল 
(আ) প্রত্যেক বছর এসে পূর্ণ কুরআন একবার আমার নিকট পেশ করতেন। কিন্তু এ বছর তিনি 
এসে তা আমার কাছে দু'বার পেশ করেছেন । এতে আমি অনুমান করছি যে. আমার চির বিদায়ের 
সময় ঘনিয়ে আসছে। সুতরাং তুমি আল্লাহকে ভয় করে চলবে এবং বিপদে ধৈর্যধারণ করবে। 
নিশ্চয়ই আমি তোমার জন্য উত্তম অগ্রগমনকারী । তখন আমি কাদলাম যা নিজেই দেখলেন । তারপর 
যখন তিনি আমার বিষগ্রভাব দেখলেন, তখন দ্বিতীয়বার আমাকে কানে-কানে বললেন ঃ তুমি কি 


অনুমতি চাওয়া ৫৪৩ 


জান্নাতের মুসলিম মহিলাদের অথবা এ উম্মতের মহিলাদের নেত্রী হয়ে যাওয়াতে সন্তুষ্ট হবে না? 
(তখন আমি হেসে দিলাম)। 


50591 বু YY. 
- ২৬০৪. পরিচ্ছেদ £ চিত্‌ হয়ে শোয়া 

- ৩০ এ সি) ৪০1 ০ ৫০৯৫ ওই উ। 05 ৩9 064 
[৮৫5] আলী ইবুন আবুল্লাহ (র)...... আব্দুল্লাহ ইব্‌ন যায়দ আনসারী (রো) থেকে বর্ণিত । তিনি 


বলেন ঃ আমি রাসূলুল্লাহ হলঃ কে মসজিদে চিত হয়ে শুয়ে থাকতে দেখেছি, তখন তার এক পা 
আরেক পায়ের উপর রাখা ছিল। 


s fer 1০০02 MDE DERN পা পা fez ৪৫৫ রা es ৮৪ ০ # bo 
EG BLATT ALG: এত 45 Ja ০2১ 9৩ EE ৪ শা YI. 
Ey: 4% Sf 4813 le Ny dpa Toit 05১43 ৮5195 ১৬ 


পে 


৬০ 06152 ০০9 লিও পন চে Uy ০১৮৪৭ JS dh 

2 চিক তে 22 ৫2152 222 EOS 7 মলের 
EH 51 ৮১১১৬ ক ০৬1১ লে ০৬ bly তি pr EUS Bue oS 

্‌ ০004 ০ ০ &) 
২৬০৫. পরিচ্ছেদ $ তৃতীয় ব্যক্তিকে বাদ দিয়ে দুজনে কানে-কানে বলবে না। এ প্রসঙ্গে মহান 
আল্লাহ্‌র বাণী £ হে মুমিনগণ! যখন গোপন পরামর্শ কর, সে পরামর্শ যেন পাপাচার, 
সীমালংঘন...... মুমিনদের কর্তব্য আল্লাহ্‌র উপর নির্ভর করা । (৫৮ $ ৯ -১০ ) আরও আল্লাহর 
বাণী £ হে মুমিনগণ! তোমরা রাসূলের সঙ্গে চুপিচুপি কথা বলতে চাইলে তার পূর্বে সাদাকা প্রদান 
করবে...... তোমরা যা কর আল্লাহ তা সম্যক অবগত । (৫৮ £ ১২- ১৩) 


উ: 7141. 5) তলা 5 ৮86০ 7৮ রত 2215 ৪১) 55০ | 
০৬০১০ ৬১০৩ এ ০০ ৩৩৮১ UU UA ty Ly dot ws ৩০৬15] 


৯? রর প্‌ দিবে 887 কেকা এ তি 8575. জা kb ০০৪০ তি 
১১১ ১০ ৬৯৪ ১১ ২৯৩ 10] এও ই 414০5 ০ LE do 2০) SAF ৩৪ SU 

- ১5031 
[৫৮৫১] আব্দুল্লাহ ইবৃন ইউসুফ ও ইসমাঈল (র)...... আব্দুল্লাহ রো) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ 


লজ বলেছেন £ যদি কোথাও তিনজন লোক থাকে তবে তৃতীয় জনকে বাদ দিয়ে দু'জনে মিলে চুপি 
চুপি কথা বলবে না। 


৫৪৪ বুখারী শরীফ 


তব এ SU. YN 
২৬০৬. 79 


ce 2 302 coe 2০ 


22154 


ETD DAM 


‘$e ce 


- এ ৫৮2০1 
আবুল্লাহ ইবৃন সাব্বাহ (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন ঃ 
একবার নবী লুজ আমার কাছে একটি বিষয় গোপনে বলেছিলেন । আমি তার পরেও কাউকে তা জানাই 
নি। এটা সম্পর্কে উম্মে সুলায়ম (রা) আমাকে জিজ্ঞেস করেছিলেন । কিন্তু আমি তাকেও বলি নি। 


৪০209 ৮১০0৮ ০6১৬ BR ty ST Ny ১০১.১০১ 


২৬০৭. পরিচ্ছেদ £ কোথাও তিনজনের বেশী লোক থাকলে গোপনে কথা বলা, আর কানে-কানে 
কথা বলা দুষণীয় নয় 


JE dh) 2 এ Ly oF Dra 1 i ৩ ১০৬ ৬০ [জলা 


IBS of AU VES (৮ AYN 3১১ ১9৬০ FE 9৬ SE LS 98 লে 
[৫৮৫৩] উসমান (র)...... আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত । নবী চুল বলেছেন £ যখন কোথাও তোমরা 
‘তিনজন থাকো, তখন একজনকে বাদ দিয়ে দু'জনে কানে-কানে কথা বলবে না। এতে তার মনে 
দুঃখ হবে। তোমরা পরস্পর মিশে গেলে তবে তা করাতে দোষ নেই । 


রাও I ds ২৪ 6 GR ৮১০০৪ ১৯১০ gf ০১০ ৩৫৮ [55] 


405 ;এ ভা, ৬ ৮2৫ ০৮০৪১ ১০০৭ তে Jo ISL Us I 


- ৮: ক 
= ৪ EX 240 S50 


SLD IE YS IEE CAB LCS SCG Hy DUB DE 

FS gp HLS ry sh 
[৫৮৫৪] আবদান (র)...... আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ্‌ হর একদিন কিছু মাল 
লোকজনকে বন্টন করে দিলেন । তখন একজন আনসারী মন্তব্য করলেন যে, এ বন্টনটি এমন. যার 
মধ্যে আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখা হয়নি । তখন আমি বললাম সাবধান! আল্লাহ্র কসম! আমি 
নিশ্চয়ই নবী সল্প -এর নিকট গিয়ে এ কথাটা বলে দিব । এরপর আমি তার নিকট গেলাম । কিন্তু 
তখন তিনি একদল সাহাবীর মধ্যে ছিলেন। তাই আমি কথাটা তাকে কানে-কানেই বললাম তখন 
তিনি রেগে গেলেন। এমন কি তার চেহারার রং লাল হয়ে গেল ৷ কিছুক্ষণ পরে তিনি বললেন ঃ মূসা 


অনুমতি চাওয়া ৫8৫ 


(আ)-এর উপর রহমত নাযিল হোক। তাকে এর চাইতে অধিক কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু তিনি 
ধৈর্যধারণ করেছেন। 
পু 6 ly 8০৯৭ পাও ৪7 £ রা 

Ee oP CE in ND EPS HEP ০9৮ AU. TAA 
, ১৪৫ 2201) 

২৬০৮. পরিচ্ছেদ ঃ দীর্ঘ সময় পর্যন্ত কারো সঙ্গে কানে-কানে কথা বলা | 

£ প ৫০৬ এরর SOE 28s" fess ‘ ৮৯১৪ পন ৫ 8৯৮৮2 রে 

৩৮ LESH এ ০৮০ ভিত ০৯০৪ ৪১৩৭ ol JU এ এ॥ ০১ ০৮ 

- ০০303 ০ 5 2৩৮ 

[৫৮৫৫] মুহাম্মদ ইব্‌ন বাশৃশার (র)...... আনাস ইব্‌ন মালিক (রা) বর্ণনা করেন। একবার সালাতের 

একামত হয়ে গেলো, তখনও একজন লোক রাসূলুল্লাহ স্লু্্র -এর সঙ্গে কানে-কানে কথা বলছিলেন 

এবং দীর্ঘক্ষণ ধরে তিনি এভাবে আলাপ করতে থাকলেন। এমন কি তার সংগীগণ ঘুমিয়ে 

পড়েছিলেন । তারপর তিনি দাড়িয়ে সালাত আদায় করলেন। 


801 95 এ ও 341 এ০৩ ২ PU. YA 
২৬০৯. পরিচ্ছেদ £ ঘুমানোর সময় ঘরে আগুন রাখবে না 
3:0৩ 88 পে ০০ Sof ১৪01০ ০৪ ৮০৯০ EE Ch এ চে সা এপ এ 
” ” Tesco নিন 8 ৪ 252 
» ৩১০৩ ০৩ ৭5592 ৩১ ০৩ 1১5০ 
[৫৮৫৬] আবু নুয়ায়ম (র)...... সালিম (রা) তার পিতা থেকে, তিনি নবী থেকে বর্ণনা করেন। 
তিনি বলেছেন ঃ যখন তোমরা ঘুমাবে তখন তোমাদের ঘরগুলোতে আগুন রেখে ঘুমাবে না। 
. + es ৬০৬ ৬০ ৯718৮878257 পে ০ ০৪৩১০ ০ পে ৪ 
2 ৩. রা 542 ৪% মা ef 4 এগ শে 7522 5718 ৈ CE | £ 
ভা ৯৫০ ০০৪ ১50 os সুখি এত db ওল II UG os এআ ৬৮০০ a dy 
- SC ১৮১ ৮০2 ১১১০ ৯ fie) ০০ ৩! এও ৯ 
[৫৮৫৭] মুহাম্মদ ইব্‌ন আ'লা (র)...... আবু মুসা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার রাত্রি 
কালে মদীনার এক ঘরে আগুন লেগে ঘরের লোকজনসহ পুড়ে গেল। এদের অবস্থা নবী শর -এর 


নিকট জানানো হলে, তিনি বললেন $ এ আগুন নিঃসন্দেহে তোমাদের জন্য চরম শক্র । সুতরাং 
'তোমরা যখন ঘুমাতে যাবে, তখন তোমাদেরই হিফাযতের জন্য তা নিভিয়ে ফেলবে ৷ 


৫৪৬ ্‌ বুখারী শরীফ 


15 522 = 505 
BESS TET 
[৫৮৫৮] কুতায়বা (র)...... জাবির ইবৃন আব্দুল্লাহ (র) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
কর বলেছেন £ তোমাদের পানাহারের পাত্রগুলো ঢেকে রাখবে । আর ঘুমাবার সময় (ঘরের ) 


দরজাগুলো বন্ধ করবে এবং বাতিগুলো নিভিয়ে ফেলবে | কারণ প্রায়ই দুষ্ট ইদুররা জ্বালানো বাতির 
ফিতাগুলো টেনে নিয়ে যায় এবং ঘরে আগুন লাগিয়ে গৃহবাসীকে জ্বালিয়ে দেয় । 


El yl ৩১৬! ৩.৭), 

২৬১০. পরিচ্ছেদ £ রাত্রিকালে (ঘরের) দরজাগুলো বন্ধ করা 
ও 0১ 055 po ১০০০১০1৩৭ ৩৫০ ১০ পা ৩১০০ পাক] 
20257854810 24187 80৫22 চর 
2 
[৫৮৫৯] হাস্সান ইবৃন আবূ “আব্বাদ (র)...... জাবির (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী শু বলেছেন £ রাতে যখন তোমরা ঘুমাতে যাবে, তখন বাতি নিভিয়ে দেবে, দরজা বন্ধ 


করবে, খাদ্য ও পানীয় দ্রব্যাদি ঢেকে রাখবে এবং মশৃকের মুখ বেঁধে রাখবে । হাম্মাম বলেন ঃ এক 
টুকরা কাঠ দিয়ে হলেও। 


১31 ৮8৫9 SN AN Od PY YAN) 

২৬১১. পরিচ্ছেদ £ বয়োপ্রাপ্তির পর খাত্না করা এবং বগলের পশম উপড়ানো 
৮77৬ পা 2155৮০৬0825 ভি 0 ৩৯৫ ৬ ভি 
SUE: hi IH 915৪ ডি Boo BEA পি a 
০০৭ সেও ৮০ ৩০ ১০৯1 ও ১০3 
[৫৮৬০] ইয়াহইয়া ইব্‌ন কুযাআ' (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী সুজ বলেছেনঃ 


মানুষের স্বভাবগত বিষয় হলো পাঁচটি ঃ খাত্না করা, নাভীর নীচের পশম কামানো, বগলের পশম 
উপড়ানো, গৌপ কাটা এবং (অতিরিক্ত )নখ কাটা 


পর PEN ১0: 8৩৩০ 2০ লা তি লে এ ৪০০ [oan 


অনুমতি চাওয়া ৫৪৭ 


+ ML CU LEE ELIOT 2৬ ০0) LEIGH &। ১০০ ১157 

<4 039 UY এ 55580 BL খু ৫৪০ 
[৫৮৬১] আবুল ইয়ামান...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ = বলেছেন £ ইব্রাহীম 
(আ) আশী বছর বয়সের পর কাদৃম 'নামক' স্থানে নিজেই নিজের খাত্না করেন । কুতায়বা (র) 
আবুয যিনাদ (র) থেকে বর্ণিত । তিনি বলেন ঃ 'কাদ্দুম' একটি স্থানের নাম ৷ 


2 e 2 ra A চা 3 z ৪2 & টিটো ৫ 2 
babe 01 Foland BSS ৫০৮ ০: ১৬ ৬০৫ ৮১০) ১৩ Lo ৪০০ 


প ৬ +e EES es ec er ure fos ‘onde ৬০ 
৩ ক ভি পি এডি চাট ০) এ এ৩ রসি 0 চা ওটি এত] ভা ৩৮ এপ ০ 
2 ৪. 177 01592 620867৫5251 টিবি ব্া রা তা এরি 
৬ ৩৩3 ৩০০১ ৯ ০৯০] ৩১ 312৬3 JU ০৬৫ 2৮৬ ডা ৩9 BH ভে ০০ 
পা 4 2, রা ০ ৪ প্‌ ৬০ বধ ৪০৮52 ৬০ ৪6472 8: 
Ul, % 0 ৮০০৩ ০৮৮ ০০ ০৫ ০৩০ ০০ GE af if ০ ০০৭ 
Ge. 
- U5 
[৫৮৬২] মুহাম্মদ ইব্‌ন আব্দুর রহীম (র)...... সাঈদ ইবৃন জুবায়র (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
ইব্‌ন আব্বাস (রা) কে জিজ্ঞাসা করা হলো যে, নবী গ্রহ -এর ওফাতের সময় আপনি বয়সে কার 
মত ছিলেন? তিনি বললেন £ আমি তখন মাখতুন (খাত্নাকৃত) ছিলাম। তিনি আরও বলেন ঃ তাদের 
নিয়ম ছিল যে, সাবালক না হওয়া পর্যন্ত তারা খাত্না করতেন না। 


25 21218 Ed পাশে ৪ ০৩ মুগ 4০০ 142, রর ্ Ed a সি Ed 
Sl IG ৮৮৩৭ 56 2) dt 2৬ 5 85 9 1৮৫ 8 SCV. "1 


৬ ec es 1: ৮৯০15 SEAN gc O28 ei 

Sl fe ৩ এ ied 5৫ EFS ০০ ৮ 03 এত 853 

২৬১২. পরিচ্ছেদ £ যেসব খেলাধুলা আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে সেগুলো বাতিল । 

(হারাম)। আর এ ব্যক্তির সম্পর্কে, যে তার বন্ধুকে বললো, চলো, আমি তোমার সাথে জুয়া 

খেলবো । এ প্রসঙ্গে আল্লাহর বাণী $ মানুষের মধ্যে কেউ কেউ অজ্ঞতাবশতঃ অসার বাক্য ক্রয় 

করে নেয়। (৩১৪৬) 

হি sr! JU UE oF ৪৪ ৩৮ Sh) চি YU ৮ 3০৩ [oar] 

এ Eg NE PEE ৪০4 ২৪888 বব পু 25০ 4°45 se 2 ec 30 

4৮ ভাই ০০ Re Un pH 1 ০১০ IU এ 28০১ ও ০১৮০০ ৩৪ ০ 
রঙ 2, ate Ed 2 চি tee ৫ শা পা ৪. এক # টু পা ৪ ০ ০৪৪৫ 5 

- 535 BLU 0৩৫ ৮০০ 0৩ 255 ঝা 3 খু ও 03 ৬০9 ০৯৩৬ 

[৫৮৬৩] ইয়াহইয়া ইব্‌ন বুকায়র (র)...... আবু হুরায়রা (রা) বলেন, নবী সু বলেছেন £ 

তোমাদের কেউ যদি কসম করে এবং তার কসমে বলে লাত ও উয্যার কসম, তা হলে সে যেন লা 


৫৪৮ বুখারী শরীফ 


ইলাহা ইল্লাল্লাহ বলে, আর যে কেউ তার বন্ধুকে বলে £ এসো আমি তোমার সাথে জুয়া খেলবো । সে 
যেন সাদাকা করে। 


BALLIN bl ip Hl ok TAA % ০৫ sl dE ওক 


১৫ এ ৮ ৮৬) 0): 
২৬১৩. পরিচ্ছেদ £ পাকা ঘর-বাড়ি নির্মাণ করা। আবূ হুরায়রা (রা) বর্ণনা করেন যে, নবী 
মর বলেছেন £ কিয়ামতের অন্যতম আলামত হলো, তখন পশুর রাখালেরা পাকা বাড়ি-ঘর 
নির্মাণে পরস্পর প্রতিযোগিতা করবে 
এ 7 ৭6 of ০৮ 2৮ ৩৪ ০ ০৩7 ১ ০৬০ এ পেন % ৩ [৪5] 
4১৩০ তে 9 ০৭2 AE তে 488 DL ভীত ৩৩ ৩০ 
২1 Le 2০ জর্জ 
[৫৮৬৪] আবু নুয়ায়ম রে)...... ইব্‌ন উমর (রা) বর্ণনা করেন। নবী জজ -এর যামানায় আমার 
খেয়াল হলো যে, আমি নিজ হাতে আল্লাহর কোন সৃষ্টির সাহায্য ছাড়া এমন একটা ঘর বানিয়ে নেই, 
যা আমাকে বৃষ্টির পানি থেকে ঢেকে রাখে এবং আমাকে রোদ থেকে ছায়া দান করে। 
৮1০ 25168572217 05089 di 9৮০ ৩০৬ [oA] 
ও ২ 9০ 44০৫ BSH ১৩০ IG 9 ০ ০০52 
- ৪১55 93 4৪ LS 3, Ib 
[৫৮৬৫] আলী ইবৃন আব্দুল্লাহ রে) টা ইব্‌ন উমর (রা) বর্ণনা করেন। আল্লাহর কসম! আমি 
নবী লগ -এর পর থেকে এ পর্যন্ত কোন ইটের উপর ইট রাখি নি। (অর্থাৎ কোন পাকা ঘর নির্মাণ 
করিনি) আর কোন খেজুরের চারা লাগাই নি। সুফিয়ান (রাবী) বর্ণনা করেন, আমি এ হাদীসটি তার 
পরিবারের এক ব্যক্তির নিকট উল্লেখ করলাম । তিনি বললেন ঃ আল্লাহর কসম, তিনি তো নিশ্চয়ই 


পাকা ঘর নিমাণ করেছেন। তখন আমি বললাম, তা হলে সম্ভবতঃ এ হাদীসটি তার পাকা ঘর 
নির্মাণের আগেকার হবে। 


SEMI 
দু'আ অধ্যায় 


৫৫২ | OO বুখারী শরীফ 


nth UE ০৩৬ ULSD AR: ত্র yi ০০১ LU 515 
"৮ 5 [E+ VY ৬১৮ এ ৮৪৩ 15৮5) 024) Jl ৮5১১৪) 1)1)4 ৮৪০ 4০ sl 
৫ রি 
“৮2 ১৮৫৮৭ ALG 21 1575১ ৮৫6411/4৬ ১৮১৮ 19ঞ 9 22015) 
- ০ ৮১১19 6 ৪০154 md 5» এ! তন AR 
২৬১৫. পরিচ্ছেদ ঃ শ্রেষ্ঠতম ইস্তিগফার। আল্লাহ তা'আলার বাণী £ তোমরা তোমাদের নিজ 
প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা কর। তিনি তো মহাক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর 
বৃষ্টিপাত করবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সম্তান-সম্ভতিতে এবং তোমাদের 
জন্য স্থাপন করবেন উদ্যান ও প্রবাহিত করবেন নদী-নালা (৭১ ৪ ১০-১২)। আর আল্লাহর বাণী £ 
আর যারা অশালীন কাজ করে ফেলে অথবা নিজেদের প্রতি যুলুম করলে আল্লাহকে স্মরণ করে এবং 
নিজেদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে...... (৩ ৪ ১৩৫) 


পা শা, শা, পা, রি 
7 70890 ১ ৩4৬4 EC) sed পে ৫ ce © KH Oo 


৮ LEIS ১09] 4 ৩০৬ ১০ তি ৩৭৬ [oA | 


ঠাপ ঞ তে ৬০ XX প্‌ প Ke বে 82 fe ১০৪ ৪০ ৬৬০ 


24 PP কে Ae Daft, se 4 ste পে 

Lig Ee to: HB 7 28 LIL Ed EEE +, 2 er ০ টে ৪৫ 
AEG প্রো ely তি 55 Wf অতি UL  ৩৫ ১৪ খন 54০১ 
৪৫ ৬০৩৪ রে ৬ #02 +2, ৩ PS RO EC PE Th EA ১৪০৫ ৫5 
১32 0 ০৮৬ ৬ Gp ১৩০ 0 (ও 55549 লেট! ক্স এত ও 49 


লা 


45549055325 এ তে 9 ৮১ Eh ft সত 

Hd pals 
[৫৮৬৭] আবু মা'মার (র)...... শাদ্দাদ ইবৃন উস (রা) থেকে বর্ণিত। নবী হুল বলেছেন ঃ 
সাইয়্যেদুল ইস্তিগফার হলো বান্দার এ দু'আ পড়া-“হে আল্লাহ্‌ তুমিই আমার প্রতিপালক । তুমি ছাড়া কোন 
ইলাহ নেই। তুমিই আমাকে সৃষ্টি করেছ। আমি তোমারই গোলাম । আমি যথাসাধ্য তোমার সঙ্গে কৃত 
প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর আছি। আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে পানাহ 
চাচ্ছি। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি। আর আমার কৃত গুনাহের কথাও 
স্বীকার করছি। তুমি আমাকে মাফ করে দাও । কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারবে না।” 
যে ব্যক্তি দিনের (সকাল) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে 
মারা যাবে, সে জান্নাতী হরে ৷ আর যে ব্যক্তি রাতের (প্রথম) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দু'আ পড়ে 
নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতী হবে। 


দু'আ ll ৫৫৩ 


ly era Hd LOU YANN 
২৬১৬. পরিচ্ছেদ £ দিনে ও রাতে নবী শুর -এর ইস্তিগফার 
০১৮০ ১ ৩ মদে! GA IG GA CR UL ah yf Ba [oat 


EEA 
“decd ee 


সাত ও oH ঝি ০৭ | 8৭507883৭05 ০০27 5063৫ 


কং’ 
চে 
dco er 9 


তির ০ 
[৫৮৬৮] আবুল ইয়ামান (র)...... আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ্‌ ৯৪ কে বলতে 
শুনেছি ঃ আল্লাহ্র কসম! আমি প্রত্যহ আল্লাহর কাছে সন্তরবারেরও বেশী ইস্তিগফার ও তাওবা করে 
থাকি। 


boli ১০০ ৫৬০ ধ্ dh ৮119: BE 0 গ। ৮৫৫৭৭ 
২৬১৭. পরিচ্ছেদ £ তাওবা করা। কাতাদা রে) বলেন, মহান আল্লাহর বাণী £ “তোমরা সবাই 
আত্তরিকতার সাথে আল্লাহর কাছে তাওবা করো" 


০ ০৪০৪2৩৬১৪১৪ ০৪ সক পা ESS পে ৪ ৬৮ Bin [oA 


১০১ LN পু ০৮০ SS BME ESS pe of SCS 


202° 


«15১ Sp ০৮৩ &১ se ০ ০ 


1,8 


Cd U8 জা ৯৩ ols HH 9৩ 5 ০৬ 5 এ oi 
OE OCA 2 3879৮ ৮ চ৪ মন 
HAE EE, 2০ als El (০ EEE A 51 


টন ০335 44৯1) 2 ০6 পু 


LAI TAL of std of Leth otal EE hf ১99, 
৬০৩৭ ০৪ লৈ 280 25 3৭ 3৫০6 49 ০80 ১6 BULLE 


চে 


- 4 ০৩ LAL ০ 
[৫৮৬৯] আহমাদ ইবন ইউনুস (র)...... আবদুল্লাহ ইবন মাসউদ রো) দু'টি হাদীস বর্ণনা করেছেন। 
একটি নবী গু থেকে আর অন্যটি তার নিজ থেকে। তিনি বলেন, ঈমানদার ব্যক্তি তার 


QnA 


৫৫৪ বুখারী শরীফ 


গুনাহগুলোকে এত বিরাট মনে করে, যেন সে একটা পাহাড়ের নীচে বসা অছে, আর সে আশংকা 
করছে যে, সম্ভবত পাহাড়টা তার উপর ধৃসে পড়বে । আর পাপিষ্ঠ ব্যক্তি তার গুনাহগুলোকে মাছির 
মত মনে করে, যা তার নাকে বসে চলে যায়। এ কথাটি আবূ শিহাব নিজ নাকে হাত দিয়ে দেখিয়ে 
বলেন। তারপর (নবী ঈ্ক্রক্ থেকে বর্ণিত হাদীসটি বর্ণনা করে বলেন) নবী গু বলেছেন £ মনে 
কর কোন এক ব্যক্তি (সফরের অবস্থায় বিশ্রামের জন্য) কোন এক স্থানে অবতরণ করলো, সেখানে 
প্রাণেরও ভয় ছিল। তার সাথে তার সফরের বাহন ছিল। যার উপর তার খাদ্য ও পানীয় ছিল, সে 
মাথা রেখে ঘুমিয়ে পড়লো এবং জেগে দেখলো তার বাহন চলে গেছে। তখন সে গরমে ও পিপাসায় 
কাতর হয়ে পড়লো। রাবী বলেন ঃ আল্লাহ্‌ যা চাইলেন তা হলো । তখন সে বললো যে, আমি যে 
জায়গায় ছিলাম সেখানেই ফিরে যাই। এরপর সে নিজ স্থানে ফিরে এসে আবার ঘুমিয়ে পড়লো । 
তারপর জেগে দেখলো যে, তার বাহনটি তার পাশেই দাঁড়িয়ে আছে । তখন সে ব্যক্তি যে পরিমাণ 
খুশী হলো, নিশ্চয়ই আল্লাহ তা'আলা তাঁর বান্দার তাওবা করার কারণে এর চাইতেও অনেক বেশী 
খুশী হন । আবু আওয়ানা ও জারীর আমাশ (র) থেকে অনুরূপ বর্ণনা করেছেন। 
te BA SLM EEE EOE 42565575629 
BI 0৩ 0৩ EE di ৩৮০ ১৫9 BEG উজ (5 Eis ও ভিড রে 
৪১৬ pg পপ এ) ভর এ bE Mp Hh CH SH 
ইস্হাক ও হুদ্‌বাহ (র)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
সহ বলেছেন £ আল্লাহ তা'আলা বান্দার তাওবার কারণে সেই লোকটির চাইতেও বেশী খুশী হন, 
যে লোকটি মরুভূমিতে তার উট হারিয়ে পরে তা পেয়ে যায়। 


9581 75 | ৬৫ ৫9০০ LUNA 
২৬১৮. পরিচ্ছেদ ঃ ডান পাশে শয়ন করা 
৪ ৮88 ০5187527128 EE ESCA পরতে ৩255০) ১৪০ পে 
3 FE ৬ 02) ০ la! ৫ ৩৫ ৫৫ di ১৮৮) হন ০81 
I দস এপি 9 EE ৬০ (এ 05০2৮ BT ৬ ৮৮ ০৮ 


- 4559 
[৫৮৭১] আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মদ (র) RE ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 


নবী ল্ক্জ রাতের শেষ দিকে এগার রাকাত সালাত আদায় করতেন । তারপর যখন সুবহে সাদিক 
হতো, তখন তিনি হাল্কা দু'রাকাত সালাত আদায় করতেন । এরপর তিনি নিজের ডান পাশে কাত 
হয়ে বিশ্রাম নিতেন। যতক্ষণ না মুয়ায্যিন এসে তাকে সালাতের খবর দিতেন। 


দু'আ ৫৫৫ 


ab 5৫191 ৩ .৫)৭ 
২৬১৯. পরিচ্ছেদ $ পবিত্র অবস্থায় রাত কাটানো এবং তার ফযীলত 
৫ পাত ৫৩ ৬৪ et ec ৪০৫55৬56৩0৫ 9৫ পিঠ Ae আর্ত প৫6. ৫ 
"১:৩০ 0 2৩ ০: ৯৩০০০1৮৮5০০ JU ৮০ iS ১০০ ৪০৬ [OAV | 
(5৩ ভতগ 88 15575 I IG UGE do ৮১৩ ও পে 
০% TLL ০4৭ 440 059 a 595 এ lol Nal ৬৪১৮০ 
4080 3] ভি EY EL ও LAE x LL stb ৩9 ৪) ৪০ 
তা 241৮9 Uhl lo EL 5 5৮ ০ SAL ও পে ভিউ WUE, CT 
০০ oh Ay YI LN SUL চন ৪ 3৮ ও 
[৫৮৭২] মুসাদ্দাদ (র)...... বারা'আ ইব্‌ন আযিব (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, 
নবী ক্র আমাকে বললেন £ যখন তুমি শোয়ার বিছানায় যেতে চাও, তখন তুমি সালাতের অযূর 
ন্যায় অযু করবে। এরপর ডান পাশের উপর কাত হয়ে শুয়ে পড়বে । আর এ দু'আ পড়বে, হে 
আল্লাহ! আমি আমার চেহারাকে (অর্থাৎ যাবতীয় অঙ্গ-প্রত্যঙ্গকে) তোমার হাতে সঁপে দিলাম ৷ আর 
আমার সকল বিষয় তোমারই নিকট সমর্পণ করলাম এবং আমার পিঠখানা তোমার আশ্রয়ে (সোপর্দ 
করলাম। আমি তোমার গযবের ভয়ে ভীত ও তোমার রহমতের আশায় আশান্বিত। তোমার নিকট 
ছাড়া কোন আশ্রয়স্থল নেই এবং নেই মুক্তি পাওয়ার স্থান । তুমি যে কিতাব নাযিল করেছ, আমি তার 
উপর ঈমান এনেছি এবং তুমি যে নবী পাঠিয়েছ আমি তার উপর ঈমান এনেছি। যদি তুমি এ রাতেই 
মরে যাও, তোমার সে মওত স্বভাবধর্ম ইসলামের উপরই গণ্য হবে । অতএব তোমার এ দু'আগুলো 
যেন তোমার এ রাতের সর্বশেষ কথা হয় । রাবী বারা“আ বলেন, আমি বললাম £ আমি এ কথা মনে 


রাখবো। তবে 5০ ভি ৩৫৮০% সহ। রাসূলুল্লাহ্‌ জু বললেন, না ওভাবে নয়, তুমি বলবে, 
০47 ৬2 ৪৪১ 

১৩1১1 05 ০ PN বশ, 
২৬২০. পরিচ্ছেদ ঃ ঘুমাবার সময় কি দু'আ পড়বে | 
BILLIE 0913135৩954 ৩০০০ : IG ৮৪ এ এস খু চি 5৫ 


59802511886 LUE 541 


৫৫৬ বুখারী শরীফ 


[৫৮৭৩] কাবীসা (র)...... হ্যায়ফা ইব্‌ন ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী চুর যখন 
বিছানায় আশ্রয় গ্রহণ করতে যেতেন, তখন তিনি এ দু“আ পড়তেন ঃ হে আল্লাহ! আপনারই নাম 
নিয়ে মরি আর আপনার নাম নিয়েই জীবিত হই । আর তিনি যখন জেগে উঠতেন তখন পড়তেন £ 
যাবতীয় প্রশংসা সে আল্লাহর জন্য যিনি আমাদের (নিদ্রা জাতীয়) মৃত্যুদানের পর আবার আমাদের 
পুনজীবিত করেছেন । (অবশেষে) আমাদের তারই দরবারে মিলিত হতে হবে । 
না 
৩৬4৮ তি কিডস ৩০১৬০ পেজ dS ৮০১৩ 0 প০ 
5৬০০০০১৫৯৬০ তা H ‘dS CAP 
si clo : ৯১ ০4৮33 2 ৮4৫ ০ UI তে ০4০ ১1474) 
এ. ৫9০0918055৩ ভন না DH ২155 bE 47 তে 3 ৩820 2 
- ৪০০০৩০১৮০০৮ 
[৫৮৭৪] সাঈদ ইব্‌ন রাবী ও মুহাম্মদ ইবন আর“আরা র)...... বারা'আ ইব্‌ন আযিব (রা) বর্ণনা 
করেন, নবী গ্ল্জ কোন এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, অন্য সূত্রে বর্ণনা করেন যে, নবী ফ্লু এক 
ব্যক্তিকে অসিয়ত করলেন যে, যখন তুমি বিছানায় ঘুমাতে যাবে, তখন তুমি এ দু'আ পড়বে য়া 
আল্লাহ! আমি আমার প্রাণকে আপনার কাছে সোপর্দ করলাম, আর আমার বিষয় ন্যস্ত করলাম 
আপনার দিকে এবং আমার চেহারা আপনার দিকে ফিরিয়ে দিলাম, আপনার রহমতের আশায় এবং 
আপনার গযবের ভয়ে। আপনার নিকট ছাড়া আপনার গযব থেকে পালিয়ে যাওয়ার এবং আপনার 
আযাব থেকে বেচে যাওয়ার আর কোন জায়গা নেই । আপনি যে কিতাব নাযিল করেছেন, আমি তার 
উপর দৃঢ় বিশ্বাস করছি এবং আপনি যে নবী পাঠিয়েছেন, আমি তার উপর পূর্ণ বিশ্বাস স্থাপন 
করেছি।” যদি তুমি এ অবস্থায়ই মরে যাও, তবে তুমি স্বভাবধর্ম ইসলামের উপর মৃত্যুবরণ করবে । 
EA এসএ ০ ভে এ ০:৮১ ৮০৫ 22 
২৬২১. পরিচ্ছেদ £ ডান গালের নীচে হাত রেখে ঘুমানো 
রর ভেদ 05 মা 


১ 2 তে 9559591, a ৮০৮ 
- 7 


দু'আ ৫৫৭ 


[৫৮৭৫] মূসা ইব্‌ন ইসমাঈল (র)...... হ্যায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী ঈ্্র রাতে 
নিজ বিছানায় শোয়ার সময় নিজ হাতখানা গালের নীচে রাখতেন, তারপর বলতেন ঃ ইয়া আল্লাহ! 
আপনার নামেই মরি, আপনার নামেই জীবিত হই । আর যখন জাগতেন তখন বলতেন ঃ সে আল্লাহর 
জন্য প্রশংসা, যিনি মৃত্যুর পর আমাদের জীবন দান করলেন এবং তারই দিকে আমাদের পুনরুখান । 
৪%। টন ৬৪ 00) ০৫ ছা 
২৬৯১, পরিচ্ছেদ £ ডান পাশের উপর ঘুমানো 
Lz ৪2 & re 
শা 1:০০ ০ IG dl 0৫০ ৫৬5৫) ৩ আঠা এ এ ১০০ ৫০৬ [OAV 
০9 ৪ ৫০৫ 2 এ ঠা 198৯ তি 
Au এ (৮৮১ ০৮১১৩ 3 ৮০3০2 
SH এ LT ০231 ৮ ৫০4) EY 0h ৪১525725184 
৩9 CS ৩৩৪ 35203: % 31050 095০ LT নও 25) A 
৮৪৮ এ 
মুসাদ্দাদ (র)...... বারা' ইবন আযিব (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ সঃ যখন নিজ 
বিছানায় বিশ্রাম নিতে যেতেন, তখন তিনি ডান পাশের উপর ঘুমাতেন এবং বলতেন $ ইয়া আল্লাহ! 
আমি আমার সত্তাকে আপনার কাছে সোপর্দ করলাম, এবং আমার চেহারা আপনারই দিকে ফিরিয়ে দিলাম, আর আমার 
বিষয় ন্যস্ত করলাম আপনার দিকে আপনার রহমতের আশায় । আপনি ছাড়া কারো আশ্রয় নেই আর নেই কোন গন্তব্য। 
আপনার নাধিলকৃত কিতাবে ঈমান আনলাম এবং আপনার প্রেরিত নবী জ্-এর প্রতিও ৷ রাসূলুল্লাহ ঈ্ট বলেন, 
যে ব্যক্তি শোয়ার সময় এ দু'আগুলো পড়বে, 40075 
le 52 ১ ৮) ৬ [শী 
২৬২৩. পরিচ্ছেদ ঃ রাতে ঘুম থেকে জাগার পর দু'আ 
১০০৪ AF DRL LB ৫০ ১৪ ৪9 28 পল ০096 এপ কন 


57 0৮ ৮৯৬ hE IG এড ও oe JU ০০৭ ০০৮৪ 
LS SS ১৪৮০১ ৫ 9৬১ Cy LE 3৮9 ঘা এ এত 
A ELSA ৩৪ পরও ০৫০৪ Eb 


পার 


৮3৮ 03 ৩5 2 8৮০ ০১৪ 29০ 5৩ sod Lh pb 5 sot 
৮৫ £। £ 2৩১ BIH 0৩955 iy chad ০৪১৩৩ IN BG তি 0 45 


৫৫৮ . বুখারী শরীফ 


1) ৮০৮: ০৭3 3 ভুল2১1০2 পা ৪3১৮ ত্রাণ ১122 কুটি তত 
৪৮০ 


ত") ১5 ০9103 এ. 1) ৫) by ৬০১1১ ৬৯১1১ Sp 
০3 এ es ER FB bg তরি A Dy ৩ ৯৬১ EB ০৪৪ 


পা পাল 


-০৫:০৮ 75১3 55253 
আলী ইব্‌ন আবদুল্লাহ্‌ (র)...... ইবৃন আব্বাস (রা) থেকে বর্নিত । তিনি বলেন, একবার 
আমি মায়মূনা (রা)-এর ঘরে রাত কাটালাম । তখন নবী সহঃ উঠে তার প্রয়োজনাদি সেরে মুখ-হাত 
ধুয়ে শুইয়ে পড়লেন। কিছুক্ষণ পরে আবার জেগে উঠে পানির মশকের নিকট গিয়ে এর মুখ 
খুললেন। এরপর মাঝারি রকমের এমন অযু করলেন যে; তাতে বেশী পানি লাগালেন না । অথচ 
পুরা অযুই করলেন। তারপর তিনি সালাত আদায় করতে লাগলেন । তখন আমিও জেগে উঠলাম। 
তবে আমি কিছু দেরী করে উঠলাম। এজন্য যে, আমি এটা পছন্দ করলাম না যে, তিনি আমার 
অনুসরণকে দেখে ফেলেন। যা হোক আমি অযু করলাম । তখনও তিনি দাড়িয়ে সালাত আদায় 
করছিলেন। সুতরাং আমি গিয়ে তীর বাম দিকে দাড়িয়ে গেলাম । তখন তিনি আমার কান ধরে তার 
ডান দিকে আমাকে ঘুরিয়ে নিলেন। এরপর তার তেরো রাকা'আত সালাত পুর্ণ হলো । তারপর তিনি 
আবার কাত হয়ে ঘুমিয়ে পড়লেন। এমন কি নাক ডাকাতেও লাগলেন । তার অভ্যাস ছিল যে, তিনি 
ঘুমালে নাক ডাকাতেন। এরপর বিলাল (রা) এসে তাকে জাগালেন। তখন তিনি নতুন অযূ না করেই 
সালাত আদায় করলেন । তার দু'আর মধ্যে এ দু'আও ছিল 3 “ইয়া আল্লাহ ! আপনি আমার অন্তরে 
আমার চোখে, আমার কানে, আমার ডানে - বামে, আমার উপর-নীচে, আমার সামনে-পেছনে, 
আমার জন্য নূর দান করুন। কুরায়ব (র) বলেন, এ সাতটি আমার তাবৃতের মত। এরপর আমি 
আব্বাসের পুত্রদের একজনের সঙ্গে সাক্ষাত করলাম, তিনি আমাকে এ সাতটি অঙ্গের কথা বর্ণনা 
রোল: ত নয রভি ভাত চমতা উরি নারে দুট্র নগর কয 


০০১৬ পা ০১৩৫০ ৩৮ OE এত এ ৮ ও ২৫ ৪০০ [5৮1 


Ll ০7৩02 JG ১৪ 928 ৮019 ডা ৬ ৮৬ 


৩২০০ ০৫১ ও ৩ ১5 ১৮১১ | 5০ bau ৬১ ৩ ০১ ১৮১৪ 
509 ০৮ GL ১৮ 96) ৬৮ By ৮৮ এ) ৪৮ ৩৫৮) ৮৮ ৪১৬৪ Sl 
৬9 fH  ০ LF Dy তি 2 5৮25৮ 


ef 9519 


12525 সি রি নানা SL 


দু'আ ৫৫৯ 


[৫৮৭৮] আব্দুল্লাহ ইব্‌ন মুহাম্মদ (র)...... ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, যখন 
নবী নুন তাহাজ্জুদের সালাতে দীড়াতেন, তখন বলতেন ঃ ইয়া আল্লাহ! সমস্ত প্রশংসা আপনারই 
জন্য, আপনি রক্ষক আসমান ও যমীনের এবং যা কিছু এগুলোর মধ্যে আছে, আপনিই তাদের নূর । 
আর যাবতীয় প্রশংসা শুধু আপনারই । আসমান যমীন এবং এ দু'এর মধ্যে যা আছে, এসব কিছুকে 
সুদৃঢ় ও কায়েম রাখার একমাত্র মালিক আপনিই । আর সমূহ প্রশংসা একমাত্র আপনারই । আপনিই 
সত্য, আপনার ওয়াদা সত্য, আপনার কথা সত্য, আখিরাতে আপনার সাক্ষাত লাভ করা সত্য, বেহেশত সত্য, দোযখ 
সত্য, কিয়ামত সত্য, পয়গাস্বরগণ সত্য, এবং মুহাম্মদ সত্য। ইয়া আল্লাহ ! আপনারই কাছে 
আত্মসমর্পণ করেছি। আমি একমাত্র আপনারই উপর ভরসা রাখি । একমাত্র আপনারই উপর ঈমান 
এনেছি । আপনারই দিকে ফিরে চলছি। শত্রুদের সাথে আপনারই খাতিরে শত্রুতা করি । আপনারই 
নিকট বিচার চাই। অতএব আমার আগের পরের এবং লুক্কায়িত প্রকাশ্য গুনাহসমূহ আপনি মাফ 
করে দিন। আপনিই কাউকে এগিয়ে দাতা, আর কাউকে পিছিয়ে দাতা আপনি ছাড়া আর কোন 
মাবুদ নেই। 

6৩০ 2 pend ০৪৩ ০৫৫৭৫ 
২৬২৪. ঘুমানোর সময়ের তাসবীহ ও তাকবীর বলা 
৮2১6 অপ 99 ৫ ১৪ বু ও লি ৩৩ ৩০৫ ৩৬ [AVA 
Ui Hr লস ৩০৩ ৬০ ত TESS সে ক LO 
* ৩০৮৩০ ৬০১৬ ০৬ 0৬ EA পি CB 524 OS FB ০৪০০7 
YJB ০০১০ এডি 2 ১৮ ০১৬১ ৬৮ EY ASS ৪৫ JG তন ০ 


1723 ০ ০৫০০৮ 3540 ৩39 os tp এ গজ A ০৫3 
28৩5] ০৩ ০৫ নি 


৬০ 


y= ১০৬ Es এ ৪১৪৪০ LEN, US বি 


১ ৫. 


IN ৫9০2৩ 03 0 ০2 ০৫ 2৬ ০6 Ue 
[৫৮৭৯] সুলায়মান ইলা (র)...... আলী (রা) থেকে বর্ণিত। একবার গম পেষার চাকি 
ঘুরানোর কারণে ফাতিমা (রা)-এর হাতে ফোস্কা পড়ে গেল। তখন তিনি একটি খাদেম চেয়ে নেয়ার 
উদ্দেশ্যে নবী হুল -এর কাছে এলেন । কিন্তু তিনি তাকে পেলেন না । তখন তিনি আসার উদ্দেশ্যটি 
“আয়েশা (রা)-এর নিকট ব্যক্ত করে গেলেন। এরপর তিনি যখন ঘরে এলেন তখন “আয়েশা রো) এ 
বিষয়টি তাকে জানালেন। তারপর নবী জুল আমাদের কাছে এমন সময় আসলেন যখন আমরা 
বিছানায় বিশ্রাম গ্রহণ করেছি। তখন আমি উঠতে চাইলে তিনি বললেন ঃ নিজ জায়গায়ই থাকো । 
তারপর আমাদের মাঝখানেই তিনি এমনিভাবে বসে গেলেন যে, আমি তার দুপায়ের শীতল স্পর্শ 


৫৬০ | | বুখারী শরীফ 


আমার বুকে অনুভব করলাম । তিনি বললেন £ আমি কি তোমাদের এমন একটি আমল বাতলে 
দেবনা, যা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশী উত্তম । যখন তোমরা শয্যা গ্রহণ 
করতে যাবে, তখন তোমরা আল্লাহু আকবার ৩৩ বার, সুব্হানাল্লাহ ৩৩ বার, আল্হাদু লিল্লাহ ৩৩ 
বার পড়বে । এটা তোমাদের জন্য একটি খাদেমের চাইতেও অনেক বেশী মঙ্গলজনক ৷ ইব্‌ন সীরীন 
(র) বলেন £ তাসবীহ হলো ৩৪ বার । 


LI Ls 5 50219 ১০ শত YAY 
২৬২৫. পরিচ্ছেদ £ ঘুমাবার সময় আল্লাহর পানাহ চাওয়া এবং কুরআন পাঠ করা 
ৰ ৪৬৫৪ পরব পে ০ ৩555526৯৯৬৫ রর 
৬০ সা কিছ 9৫ ০ PEE ৪৪৩ ০৪ ৬০ 3৫০ ty bs ds ৩৩৬ [৮০7 
Pe রি GAT ta en AE ft DE 8: ৭22 26-22 GEST 
IN SLE 29০০5 Sf ৩৬ £& ডি 


পাতা রা পালিশ 


[৫৮৮০] আব্দুল্লাহ ইবৃন ইউসুফ রৈ)...... রর ও 
(ঘুমাবার জন্য) বিছানায় যেতেন, তখন মুয়াওবিযাত (ফালাক ও নাস) পড়ে তার দু'হাতে ফুঁক দিয়ে 
তা শরীরে মসেহ করতেন। 
[1 
শত ১৭৭ 
টা 
£0 2৬০ তত নদ ৪৬০৪ পেত $e. টিন প 17 an 
EEE TUE EME 
৩০ ৬৯০৪: 0৮ 5 এড ৬৭২ 250049০৪০৯৪ 
৮:০৮ ০৭4৪ 454 ৩ রি A ০ fy EE Ly 
EE AIG LE FUE LS LEC Eo HT x ৩৯৭০ ৪ 
৮৪০১০০১৬৬09 58500 Bh FTA dA ৮৯ এ 
= 38 5 ৩০ Rl 
[৫৮৮১] আহ্মদ . ইবৃন' ইউনুস (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী হুক বলেছেন ঃ যদি তোমাদের কেউ শয্যা গ্রহণ করতে যায়, তখন সে যেন তার লুঙ্গীর ভেতর 
দিক দিয়ে নিজ বিছানাটা ঝেড়ে নেয়। কারণ, সে জানেনা যে, বিছানার উপর তার অবর্তমানে 
কষ্টদায়ক কোন কিছু রয়েছে কিনা । তারপর পড়বে £ ০৪ ৩1০3 ৩০১ ৯ ৩০০১ ১) ৬৫০০ 


দু'আ ৫৬১ 


১৮৯৮৭] এ Lid ৬৮০৮০ ৬২০০1 01) 4-0৬ ৬ হে আমার প্রতিপালক! আপনারই নামে আমার 
দেহখানা বিছানায় রাখলাম এবং অপনারই নামে আবার উঠাবো। যদি আপনি ইতিমধ্যে আমার জান 
কবৃয করে নেন; তা হলে, তার উপর দয়া করবেন । আর যদি তা আমাকে ফিরিয়ে দেন, তবে তাকে 
এমনভাবে হিফাযত করবেন, তি সত যাত তিন 
১51 as j ৮৬এ৫। ৬০৮, লন 
২৬২৭. পরিচ্ছেদ £ মধ্যরাতের দু'আ 
2 ডা 6 
52 nt Sy He hE 3০5০১ ৩১৪ এএ, 
১885 এ 8৮ 6:৮5 4 
[হা আমুল আবীয ইব্‌ন আব্দুল্পাহ...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ 
গল বলেন $ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ বাকী থাকতে আমাদের পরওয়ারদেগার আমাদের 
নিকটতম আসমানে অবতরণ করে ঘোষণা করতে থাকেন £ আমার নিকট দু'আ করবে কে? আমি 


তার দু'আ কবুল করবো । আমার নিকট কে চাবে? আমি তাকে দান করবো । আমার কাছে কে তার 
গুনাহ মাফী চাবে? আমি তাকে মাফ করে দেবো। 


(5. ৪০555 4৪০ 


2 OAATY 


| ৮9৯) 35 ০৬০০ শত ১/ 
২৬২৮. পরিচ্ছেদ $ পায়খানায় প্রবেশ করার সময়ের দু'আ | | 

i 1G Cito of Bl A ১৪ UE Bi ৮৪ ৮ ১০০ Bio [AAT] 
০৩ ১৭ fl ol ০৩ ১৩৭ ০০১ ti HB হা 


[০৮৩] [৫৮৮৩] মুহাম্মদ ইবুন আর‘আরা রে)... রাহি OE BE EAT 
পায়খানায় প্রবেশ করতেন, তখন তিনি বলতেন ঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে যাবতীয় পুরুষ 
ও স্ত্রী জাতীয় শয়তানদের থেকে পানাহ চাচ্ছি। 


0:০2] 05 5 ou পথ 
২৬২৭. পরিচ্ছেদ £ ভোর হলে কি দু'আ পড়বে 
চাটি 
ই রও এ ০১৩০ Gy ৫০৩ ১০৩০ ৩০৬ [oAA | 
০১ LLY ০0 URLS IG জল of 96152 


৭১- 


৫৬২ বুখারী শরীফ 


১2০৬ ভাঙে আপ ০৪৭ ৩৫ পা ০ ০52৭ ৩১৫০ ৬৩০ উর) SG Uf, নে 
৪ প 2 প সি 
85 ০9] ৮20 55 ২ বত এ 
কা কও, হারাতে শাদ্দাদ ইবন আওস (রা) থেকে বর্ণিত । নবী জু বলেন, সাইয়্যিদুল 
ইস্তিগফার হলো ঃ “ইয়া-আল্লাহ! আপনিই আমার পালনকর্তা । আপনি ছাড়া আর কোন মাবুদ নেই। 
আপনিই আমাকে সৃষ্টি করেছেন, আর আমি আপনারই গোলাম । আর আমি আমার সাধ্যানুযায়ী 
আপনার সঙ্গে কৃত প্রতিজ্ঞা ও অঙ্গীকারের উপর সুদৃঢ়ভাবে কায়েম আছি। আমি আমার প্রতি 
আপনার নিয়ামত স্বীকার করছি এবং কৃতগুনাহসমূহকে স্বীকার করছি । সুতরাং আমাকে ক্ষমা করে 
দিন। কারণ আপনি ছাড়া ক্ষমা করার আর কেউ নেই । আমি আমার কৃতগুনাহের মন্দ পরিণাম 
থেকে আপনারা কাছে পানাহ চাচ্ছি।" যে ব্যক্তি সন্ধ্যা বেলায় এ দু'আ পড়বে, আর এ রাতেই মারা 
যাবে সে জান্নাতে প্রবেশ .করবে। রাবী বলেন, অথবা তিনি বলেছেন ঃ সে হবে জান্নাতী । আর যে 
ব্যক্তি সকালে এ দুআ পড়বে, আর এ দিনই মারা যাবে সেও অনুরূপ জান্নাতী হবে। 
Lh Mz তার) ৮ ৮৬ ০০ DL ১৬ ১৪ ০৫০ ৫৮4 Hf Sis 
82 i (9 of th Ut: 03৩ of Sf 15) তা ৩৬ JU AI 
Sd জন ও এম এসে ডি & 2:৬০ 06 ৪5 ১ 
[৫৮৮৫] আবু নুয়ায়ম রে)...... হুযায়ফা রো) থেকে বর্ণিত। তিনি বলেন $ নবী লু যখন ঘুমাতে 
চাইতেন, তখন বলতেন ঃ “ইয়া আল্লাহ! আমি আপনার নামেই মরি এবং জীবিত হই ।” আর তিনি 
যখন ঘুম থেকে সজাগ হতেন তখন বলতেন ঃ “আল্লাহ তা'আলারই যাবতীয় প্রশংসা যিনি আমাদের 
(নিদ্রা জাতীয়) ওফাত দেওয়ার পর আবার নতুন জীবন দান করেছেন। আর অবশেষে তারই কাছে 
আমাদের পুনরুত্থান হবে। 
৮১ ০৯ ৬৪ HE জি? ৬ 25 UE দি পা ৬ ০৪ ৩ দিও 
Ul 0 40 cs 54 188 তা UE GLE El ১১ ৮ 


- 27581 : 421) 151054490৮1 ঠা ও Ls 0 bE 1১ 1 ০০১2 


[৫৮৮৬] আবদান (র)...... আবূ যার (রা) থেকে বর্নিত। তিনি বলেন, নবী হুল যখন রাতে 
বিছানায় যেতেন তখন দুআ পড়তেন ঃ ইয়া আল্লাহ! আমি আপনারই নামে মরি এবং জীবিত হই। 
আর যখন তিনি জেগে উঠতেন তখন বলতেন ঃ “সকল প্রশংসা আল্লাহরই যিনি আমাদের জীবিত 
করেছেন, (নিদ্রা জাতীয়) মৃত্যুর পর এবং তারই কাছে পুনরুখান সুনিশ্চিত ৷” 


দু'আ ৃ | ৫৬৩ 


Xa ৩০ EU ৫, YAY 
২৬৩০. অনুচ্ছেদ £ সালাতর মধ্যে দু'আ পড়া 
AE Lh pl 1৮ এ AS ৩৩ ৬৫ ০৮০৮৮ 0 ৯ ৪০ 
১৭25 ০৯ ELISE ও তে si HY এ 2০৪ & 
YA 59 এড তা ০৩৪ এ; ১৩০ * ৪১০৬ 
LE LL 33) ৮৯5) ১১5 পো ৩৪ | ৮১০১১ 4535 05285 ৪8৯3 

- 2৪ পর ৯ ০ ৪ পা 0৫2০০ ৪ এ ৬০ HA প্র 

[৫৮৮৭] আব্দুল্লাহ ইব্‌ন ইউসুফ রে)... ডা ‘আবূ বকর সিদ্দিকী (রা) থেকে বর্নিত। একবার তিনি 
নবী সুজ -এর নিকট বললেন, আপনি আমাকে এমন একটি দু'আ শিখিয়ে দিন, যা দিয়ে আমি 
সালাতে দু'আ করব। তিনি বললেন ৪ তুমি সালাতে পড়বে £ “ইয়া আল্লাহ! আমি আমার নিজের 
উপর অনেক বেশী যুলুম করে ফেলেছি । আপনি ছাড়া আমার গুনাহ মাফ করার আর কেউ নেই। 
অতএব আপনি আপনার পক্ষ থেকে আমাকে মাফ করে দিন । আর আমার প্রতি দয়া করুন । নিশ্চয় 
আপনি ক্ষমাশীল ও অতি দয়ালু” 


3) TEC ৪৯ এ ৪45৩০ ৯ ৩ [১০ 

ot He ITT 

' [৫৮৮৮] আলী রে)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত যে, (আল্লাহর বাণী) - “...... সালাতে স্বর উচ্চ 
করবে না এবং অতিশয় ক্ষীণও করবে না ......।” এ আয়াতটি দু'আ সম্পর্কেই নাযিল করা হয়েছে। 
2 ১০১৮০ ১৪ ৪৮ এত ডলি ১৩৬ এপ] 
213355580৩৪ 8 bls GEE 0৩৬ ৯ ৩১ 

২15০৯ ০৫৪: 08 চনে GAG BS 7৯9৯ ৷ ৩] 0% ০১ 


A 


FESTA 5 0০০০১৯১৯১25 GREK LT US ৪৪ ০৯4০ 


৪৮০৪৪ 


-. ০5৩ 0 ৮ ০১ 25)5 ১1552115509 
[৫৮৮৯] উসমান ইবৃন আবূ শায়বা (র)...... আব্দুল্লাহ বলেন, আমরা সালাতে বলতাম £ 


“আস্সালামু আলাল্লাহ, আস্সালামু আলা ফুলানিন্‌।” তখন একদিন নবী রহ আমাদের বললেন £ 
আল্লাহ তা'আলা তিনি নিজেই সালাম । সুতরাং তোমাদের কেউ যখন সালাতে বসবে, তখন সে যেন 


ECR ERs & ৩৯৪ পর্যন্ত পড়ে । সে যখন এতটুকু পড়বে তখন আসমান যমীনের আল্লাহর 


৫৬৪ বুখারী শরীফ 


সব নেক বান্দাদের নিকট তা পৌছে যাবে । তারপর বলবে, 125০4 31১50 & খ! 4] 3 Sf 
4৮১১ = তারপর হামদ সানা যা ইচ্ছা পড়তে পারবে। 
2১৫) 25540 ৮6, TAY 


২৬৩১. পরিচ্ছেদ £ সালাতের পরের দু'আ 


০০০১ ৩৫০০ শে ৪ লা 
2 ya 04 ৮৯১ ও 07০০ iG 
22 ELL ey 4১০ be gy ৫০৬০৫ Line) পুতে ০৫০ 
Jn AVN CELE এ ১ 


১১৮৫০১৬১৮৪০ Bo YS ০৩ ঠ ৩১০৮৫ ins se ০2 ২৮৯ 5 
৬০ 28 cd 8s রর ৪০০০০ se > ৪০৫ শে 
2 AU 176 


eee 


0 


44553 923 59১0 ৪ / ০০ ple এর 29 ৯০৪ ro 919) 

্‌ 88 ০০ 55 লা ৩৪ 
[৫৮৯০] ইসহাক রে)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। গরীব সাহাবীগণ বললেন ঃ ইয়া 
রাসূলুল্লাহ জল ! ধনশীল লোকেরা. তো উচ্চমর্যাদা ও চিরস্থায়ী নিয়ামত নিয়ে আমাদের থেকে 
এগিয়ে, গেলেন । তিনি জিজ্ঞাসা করলেন £ তা কেমন করে? তারা বললেন £ আমরা যে রকম সালাত 
আদায় করি, তারাও সে রকম সালাত আদায় করেন । আমরা সে রূপ জিহাদ করি, তারাও সেরূপ 
জিহাদ করেন এবং তারা তাদের অতিরিক্ত মাল দিয়ে সাদাকা-খায়রাত করেন; কিন্তু আমাদের কাছে 
সম্পদ নেই। তিনি বললেন ঃ আমি কি তোমাদের একটি আমল বাতলে দেবনা, যে আমল দ্বারা 
এগিয়ে যেতে পারবে, আর তোমাদের অনুরূপ আমল কেউ করতে পারবেনা, কেবলমাত্র যারা 
তোমাদের ন্যায় আমল করবে তারা ব্যতীত । সে আমল হলো তোমরা প্রত্যেক সালাতের পর ১০ 
বার 'সুবৃহানাল্লাহ', যর জলহামনুলিয়াহ এবং ১০ বার দাহ আকবার: পাঠ রানে! 


33 EOI DER yal Lh Le Bio Lee LSB 225 ৩০০ [AN | 
% ৬৩৮2 ১৩০ পলি 82৩ এত তর WES Th ৩৮ 
০০) 4১ ৬০। 44 [১৬ ৬ ৮৮৩ ২] 4৭ AMM ০ ও 995 ৩৬ 


দু'আ ৫৬৫ 


০০ 360255205৩5 
[৫৮৯১] কৃতায়বা ইবৃন সাঈদ (র)...... মুগীরা (রা) আবু সুফিয়ানের পুত্র মু'আবিয়া (রা)-এর নিকট 
এক পত্রে লিখেন যে, নবী কলই প্রত্যেক সালাতে সালাম ফিরানোর পর বলতেন ঃ আল্লাহ ছাড়া আর 
কোন মাবুদ নেই। তিনি একাই মাবৃদ । তার কোন শরীক নেই । মূলক তারই, যাবতীয় প্রশংসা 
তারই প্রাপ্য । তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান ইয়া আল্লাহ! আপনি কাউকে যা দান করেন তাতে 
বাধা দেওয়ার কেউ নেই। আর আপনি যাকে কোন কিছু দিতে বিরত থাকেন তাকে তা দেওয়ার 
মতো কেউ নেই। আপনার রহমত না হলে কারো চেষ্টা ফলপ্রসূ হবে না। 
৮40৬94৮4১3১ ৮৪৫ ০৬০০৮ A পি Joy এ dl J oN. ৪] 
CE ৮৪ 9 ৬ এন 90 ৮৩ এ এ 9 দত 0৬ এ up 
২৬৩১. পরিচ্ছেদ ঃ আল্লাহ তাআলার বাণী $ তুমি দু'আ করবে চির 2 Ed 
বাদ দিয়ে কেবল নিজের ভাই-এর জন্য দু'আ করেন। আবু মূসা (রা) বলেন, নবী সর দু'আ 


করেন, ইয়া আল্লাহ! আপনি উবায়দ আবূ আমিরকে মাফ করুন। ইয়া আল্লাহ! আপনি আব্দুল্লাহ 
55558 


5539254৯859 শত a 
এ ্ ee UC &। 3 3৩৯ রে 76১১৬ 455 ৩০৫৫, 
4। 2০০ 5350%% 05 03 ৫ 2৬ ৩ ১5 3। 45450558917 
৮৫ ০0 ০7১5৩ 1 90৩০ Cl 5৪ EEE YY & 4৯০০৫ cy 28 
ক তে 

| ডিয়ার reese hI 


মুসাদ্দাদ (র)...... সালামা ইবৃন আক্ওয়া (রা) থেকে বর্ণিত । তিনি বলেন £ একবার 
আমরা নবী লু -এর সঙ্গে খায়বার অভিযানে বের হলাম । সেনাবাহিনীর এক ব্যক্তি বললেন £ ওহে 
আমির! যদি আপনি আপনার ছোট ছোট কবিতা থেকে কিছুটা আমাদের শুনাতেন? তখন তিনি 
সাওয়ারী থেকে নেমে হুদী গাইতে গাইতে বাহন হাকিয়ে নিতে শুরু কর্লেন । তাতে উল্লেখ করলেনঃ 


৫৬৬ বুখারী শরীফ 


আল্লাহ তা'আলা না হলে আমরা হেদায়েত পেতাম না । (রাবী বলেন) এ ছাড়া আরও কিছু কবিতা 
তিনি আবৃত্তি করলেন, যা আমি স্মরণ রাখতে পরিনি । তখন রাসূলাল্লাহ্‌ হর জিজ্ঞাসা করলেন £ এ 
উট চালক লোকটি কে? সাথীরা বললেন ঃ উনি আমির ইব্‌ন আকৃওয়া । তিনি বললেন £ আল্লাহ তার 
উপর রহম করুন। তখন দলের একজন বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তার দু'আর সাথে 
আমাদেরকেও শামিল করলে ভাল হতো না? এরপর যখন মুজাহিদগণ কাতার বন্দী হয়ে শত্রুর সাথে 
যুদ্ধ করলেন। এ সময় আমির (রা) তার নিজের তরবারীর অগ্রভাগের আঘাতে আহত হলেন এবং এ 
আঘাতের দরুন তিনি মারা গেলেন। এদিন লোকেরা সন্ধ্যার পর (পাকের জন্য) বিভিন্নভাবে অনেক 
আগুন জ্বালালেন। তখন রাসূলুল্লাহ্‌ শু জিজ্ঞাসা করলেন £ এ সব আগুন কিসের? এসব আগুন 
দিয়ে তোমরা কি জ্বাল দিচ্ছ। তারা বললেন £ আমরা গৃহপালিত গাধার মাংস জ্বাল দিচ্ছি। তখন 
নবী জর বললেন $ ডেগগুলোর মধ্যে যা আছে, তা সব-ফেলে দাও এবং ডেগগুলোও ভেঙ্গে ফেল। 
এক ব্যক্তি বললেন £ ইয়া রাসূলুল্লাহ! ডেগগুলোর মধ্যে যা আছে তা ফেলে দিলে এবং পাত্রগুলো 
ধুয়ে নিলে চলবেনা? তিনি বললেন £ তবে তাই কর। 


১৮5 £ 81 ০৮) ৬ পাও ১১০ 2৮৪ ৬৪ মজে ৪০4৪০ 13০৬ 
৮০৮ IE চা 6 ১৫০ de po Hn OW 3 এক 
[৫৮৯৩] মুসলিম (র)...... ররর হাটা না 
নবী জল -এর নিকট আসতো তখন তিনি দু'আ করতেন ঃ ইয়া আল্লাহ! আপনি অমুকের 


_পরিজনের উপর রহম নাযিল করেন। একবার আমার আব্বা তার কাছে কিছু সাদাকা নিয়ে এলে 
তিনি বললেন ঃ ইয়া আল্লাহ! আপনি আবূ আওফার বংশধরের উপর রহমত করুন। 


৮4৮ ৬৮ ৩৩ ১৪ ০৪ JL ৬৩৩৮ ৬ ও 2 ৬ ৩ এ [ont ৃ 


১০5 ৫০ 5 ০৯০৪2 ॥ 5০5 


0৩ ০4০১ সন ও ৬ পিঠ ৯13৮০549533 
0 ০৪১১০ ৪ ০ ১৭ EYP BMI ৫ ৩৪ এ কও 
১০ 045১ পাঠ ir ০৫৮ US ও ০৯০০ 9৩ ৬ ৫৬ 5 এ 220 
Loy 9 ৩৩০ UIC EG পা 2৪ রও CALIG ০৩০০ 

-০১ ০০৮৯, ৩৩ oY Ld 05 USS ৮ fC dy cd 


[৫৮৯৪] আলী ইবৃন অন্দুল্লাহ রে) রন জারীর (রা) থেকে -বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ 
ল বললেন £ তুমি কি যুল-খালাসাহকে নিশ্চিহ্ন করে আমাকে চিস্তামুক্ত করবে? সেটা ছিল এক 


দা ৫৬৭ 
re | 


মূর্তি । লোকেরা এর পূজা করতো । সেটাকে বলা হতো ইয়ামানী কাবা । আমি বললাম ঃ ইয়া 
রাসূলাল্লাহ! আমি ঘোড়ার পিঠে স্থির থাকতে পরি না। তখন তিনি আমার বুকে জোরে একটা থাবা 
মারলেন এবং বললেন ঃ ইয়া আল্লাহ! আপনি তাকে স্থির রাখুন এবং তাকে হিদায়েতকারী ও 
হিদায়েতপ্রাণ্ত বানিয়ে দিন। তখন আমি আমারই গোত্র আহমাসের পঞ্চাশজন যোদ্ধাসহ বের হলাম। 
সুফিয়ান (র) বলেন ঃ তিনি কোন কোন সময় বলেছেন ঃ আমি আমার গোত্রের একদল যোদ্ধার মধ্যে 
গেলাম । তারপর আমি সেই মূর্তিটির নিকট গিয়ে তাকে জ্বালিয়ে ফেললাম। এরপর আমি 
নবী ঈল্্প -এর কাছে এসে বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আল্লাহর কসম! আমি যুল-খালাসাকে জ্বালিয়ে 
পুড়িয়ে পাচড়াযুক্ত উটের ন্যায় করে ছেড়েই আপনার কাছে এসেছি। তখন তিনি আহমাস গোত্র ও 
ভিউ যেখান ল্য রুনা! 


নিউ ৮ ৩৫০ 099 0 ১৩০ ৪০ [তত] 
- 42059 ঠ 4 5১69০353945 7 00 ৩ ৬৯৬ তি ঞ ও) 
[না সাঈদ ইব্‌ন রাবী (7)... ৮ আনাস রো) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন উম্মে সুলায়ম 
(রা) নবী স্ঞ্জ কে বললেনঃ আনাস তো আপনারই খাদেম । তখন তিনি বললেন ঃ ইয়া আল্লাহ! 
আপনি তার সম্পদ সন্তান-সন্ততি বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা কিছু দান করেছেন, তাতে 
বরকত দান করুন। 
৩৯১ EG ১১৩ ৮৪ ৪৬ 3৮৮১ পাও 9৪ এ OT 
3৫৮ সর 22008 2৮১ ও ৩5 8 পে ৩ 55 Yi 
236155১5৪৩০ ঘা ৫) 
উসমান ইবৃন আবু শায়বা...... “আয়েশা রো) থেকে বর্িত। তিনি বলেন, নবী রর এক 
ব্যক্তিকে মসজিদে কুরআন তিলাওয়াত করতে শুনলেন । তখন তিনি বললেন £ আল্লাহ তার উপর 
রহমত করুন। সে আমাকে অমুক অমুক আয়াত স্মরণ করিয়ে দিয়েছে, যা আমি অমুক অমুক সুরা 
থেকে ভুলে গিয়েছিলাম । 
JG di XB LB fi af LE ১৩০ GALE ৩৩ 2৪০৮৮ ৪৬ 
% EEE 


৯০৫ 26 ৪১৪০৮ MEG 3) ৪৮) 2 AED ৪৮ ৮৪ 


ঃ ~ 02 
হাফুস ইব্‌ন উমর (র)...... আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত। একদা নবী কলই গনীমতের মাল 
বন্টন করে দিলেন তখন এক ব্যক্তি মন্তব্য করলেন ঃ এটা এমন বাটোয়ারা হলো যার মধ্যে আল্লাহর 


বুখারী শরীফ 


সন্তুষ্টির খেয়াল রাখা হয় নি। আমি তা নবী 3 কে জানালে তিনি_রাগান্ষিত হলেন। এমনকি আমি 
তার চেহারার মধ্যে রাগের আলামত দেখতে পেলাম । তিনি বললেন $ আল্লাহ মূসা (আ)- এর প্রতি 
রহম করুন তাকে এর চাইতে অধিকতর কষ্ট দেয়া হয়েছে, কিন্তু তিনি ধৈর্যধারণ করেছেন। 


১০০1০) 0১2 ভি ও পা শা 
২৬৩৩. পরিচ্ছেদ £ দু“আর মধ্যে ছন্দোবদ্ধ শব্দ ব্যবহার করা মাকরূহ | 
2 পর 4০ ০৫২০) ৫ তাতে 
28158 i ৩৪ ০০৩ sl EE NC ৯ 2 ৮৪5০ 
জানিনা 


৮৫35, ০ > ডি এ দি ০৪ ০ এস ৩১১১ ০8 


০৫ পি সি পর তে El ও ০ 2: 
- ০৬৯ ৩১১ 3 ১ ৭ ৫ ৩১১ ৭ টিন লে Ll 88 $। 0: 


ইয়াহ্‌ইয়া ইব্‌ন মুহাম্মদ ইব্‌ন সাকান (র)...... অ বেড 
বলেন যে, তুমি প্রতি জুমু'আয় লোকদের হাদীস শোনাবে ৷ যদি এতে তুমি ক্লান্ত না হও তবে সপ্তাহে 
দুবার । আরও অধিক করতে চাও তবে তিনবার । আরও অধিক ওয়ায করে এ কুরআনের প্রতি 
মানুষের মনে বিরক্তির সৃষ্টি করো না। লোকেরা তাদের কথাবার্তায় মশগুল থাকা অবস্থায় তুমি 
তাদের কাছে এসে তাদের উপদেশ দেবে - আমি যেন এমন অবস্থায় তোমাকে না পাই। কারণ 
এতে তাদের কথায় বিদ্ন সৃষ্টি হবে এবং তারা বিরক্তি বোধ করবে । বরং তুমি এ সময় নীরব থাকবে । 
যদি তারা আগ্রহভরে তোমাকে উপদেশ দিতে বলে তাহলে তুমি তাদের উপদেশ দেবে । আর তুমি 
দু'আর মধ্যে ছন্দবদ্ধ কবিতা পরিহার করবে । কারণ আমি রাসূলুল্লাহ্‌ পর ও তার সাহাবীগণকে তা 
পরিহার করতেই দেখেছি। 


2232 


১০৫১০ ছিটা ১ ২১০1 


575 ৭ এড মুনা od ক Yo 
২৬৩৪, পরিচ্ছেদ ঃ কবুল হওয়ার দৃঢ় বিশ্বাসের সাথে দু'আ করবে । কারণ কবুল করতে আল্লাহ্‌কে 
বাধা দানকারী কেউ নেই. 


১০৪৩৩ 2০১১ LP LA 4৪ 2510554০245 ০ 
JU at EE SEAS EAL ও ৯ 51 


<2 


EL 


Ed 


দু'আ ৫৬৯ 


[৫৮৯৯] মুসাদ্দাদ (র)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ নুর বলেছেন ঃ 
তোমাদের কেউ দু'আ করলে দু'আর সময় ইয়াকীনের সাথে দু'আ করবে এবং একথা বলবেনা ইয়া 
আল্লাহ! আপনার ইচ্ছা হলে আমাকে কিছু দান করুন । কারণ আল্লাহকে বাধ্য করার মত কেউ নেই। 
টিন a ০2591 ০৪১ ভা ০৮৯০ ১৫ মদত 4 3 ৩:০[55-] 
হি এ এ 8৯:58:8৮ 17858502145 ১০ CEA TES ভগ 5858০ এক 

০৪ ৩] ০১৮০ ED IAA MASI 2 ২ এড 8 31০১৮) Of LE এ ০ 
এ 3 এড ঘা ০০ 

আব্দুল্লাহ ' ইব্‌ন মাসলামা (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ্‌ 
সর বলেছেন £ তোমাদের কেউ কখনো একথা বলবেনা যে, ইয়া আল্লাহ! আপনার ইচ্ছা হলে 


আমাকে মাফ করে দিন। ইয়া আল্লাহ! আপনার ইচ্ছে হলে আমাকে দয়া করুন। বরং দৃঢ় বিশ্বাসের 
59855595959455755457 


085৮ 5 ১০৭ PEEL শা কন 


২৬৩৫. রিনা রত) ভাড়া করলে ( দেগা তে কলেজ নাসরিন 
হয়ে থাকে 


Sy ৯৪৪ a ড লৈ ১৪ ১৮১০০ CA ny bi ও এ Ba [ও 
1 2B Bt BE ০০১০ aft PLE eo ডু. পরও +s 6 ৪7৫ সি 
০০১০৯ এ১ ০৯৩ ৮ 669৮৪ আজে এও HE 31 ০০০ 91585 জে i ০৪0 


[৫৯০১] আব্দুল্লাহ ইব্‌ন ইউসুফ (র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী লুর বলেছেন 


তোমাদের প্রত্যেকের দু'আ কবূল হয়ে থাকে । যদি সে তাড়াহুড়া না করে । আর বলে যে, আমি 
দর হনয় বিজলি হা তে কুল হলোনা 


এরি জি Zand নর ও পা 
€9১ ০8 dl 6১ SASSI এ 818 


টি ০ 


5৬৩ গি ভি tl SL ভে ৬১7 ৮ ০% dy chil ০৩ ০১১ 44 


১৬০ ১) ০০ ১৪ ৯৬ 0 ০4 ০০ 24 09) & OG 4৬ ৮০ 

41 ০০৩ ০০ ৮ LSS) dl ০৪ দা ৬০ ১০৫০১) 
২৬৩৬. পরিচ্ছেদ £ দু'আর সময় দু'খানা হাত উঠানো । আবূ মূসা (রা) বর্ণনা করেন, 
নবী সক দু'খানা হাত এতটুকু তুলে দু'আ করতেন যে, আমি তাঁর বগলের ফর্সা রং দেখতে 
পেয়েছি । ইব্‌ন উমর (রা) বলেন, নবী কর জল দু'খানা হাত তুলে দু'আ করেছেন ঃ ইয়া আল্লাহ! 
৭২- 


৫৭০ | বুখারী শরীফ . 


খালিদ যা করেছে আমি তা থেকে অসন্তোষ প্রকাশ করছি। অন্য এক সূত্রে আনাস (রা) থেকে 
বর্ণিত। নবী হুইব উভয় হাত এতটুকু তুলে দু'আ করেছেন যে, আমি তার বগলের শুভ্রতা 
দেখতে পেয়েছি ্‌ 
ll 15225 LE EAL শা ও 
২৬৩৭. পরিচ্ছেদ ঃ 'কিবলামুখী না হয়ে দু'আ করা রা | 
JUS ৩৮১০৪ 554 
EES সস 00১05 0৩ ০৯০ ৫৩ স ৮ অঙ্গে এ 
এ এ 23 07 ৮5 5495 এ] 11৮ 0৮9 সত ০2৮ 023 75৮০9 
EELS TOE EO 527 
- dh Af el 5 9০0 05৮ পর CEL 0 Cl এও CS 
[৫৯০২] মুহাম্মদ ইব্‌ন মাহবৃব (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । নবী ন্ট জুমু'আর দিনে 
খুত্বা দিচ্ছিলেন। একব্যক্তি দাড়িয়ে বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি আমাদের উপর বৃষ্টির জন্য 
দু'আ করুন । (তিনি দু'আ করলেন) তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে গেল এবং এমন বৃষ্টি হলো 
যে, মানুষ আপন .ঘরে পৌছতে পারলো না এবং পরবর্তী জুমু'আ পর্যন্ত একাধারে বৃষ্টি হতে 
থাকলো । পরবর্তী জুমু'আর দিনে সেই ব্যক্তি অথবা অন্য একব্যক্তি দাড়িয়ে বললো £ আপনি 
আল্লাহর কাছে দু'আ করুন; তিনি যেন আমাদের উপর মেঘ সরিয়ে নেন । আমরা তো ডুবে 
গেলাম। তখন তিনি দু'আ করলেন ঃ ইয়া আল্লাহ! আপনি আমাদের আশে-পাশে বর্ষণ করুন। 
আমাদের উপর (আর) বর্ষণ করবেন না। তখন মেঘ বিক্ষিপ্ত হয়ে আশে-পাশে ছড়িয়ে পড়লো । 
মদীনাবাসীর উপর আর বৃষ্টি হলো না। 
মু 15822 EU শত তাও 
২৬৩৮, 2 
12520 ৩৩ এ Jat এ BEF NAG dr srt 
52 sy Cy Lh 14 
[৫৯০৩] মূসা ইবৃন ইসমাঈল (র)...... আব্দুল্লাহ ইবৃন যায়দ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, 


একবার নবী শুর ইস্তিস্কার (বৃষ্টির) সালাতের উদ্দেশ্যে এ ঈদগাহে গমন করলেন এবং বৃষ্টির 
জন্য দু'আ করলেন । তারপর কিব্লামুখী হয়ে নিজের চাদরখানা উল্টিয়ে গায়ে দিলেন। 


দু'আ | - ৫৭১ 


4576 2h Jes ১৪৭ (লি 582 ৯. ৭ 
২৬৩৯. পরিচ্ছেদ £ঃ আপন খাদেমের দীর্ঘজীবী হওয়া এবং বেশী মালদার হওয়ার জন্য নবী 
হর -এর দু'আ 


৮ 2 ec Les Zs se 75225 ৮৬৫ [ ২ ৬৮ ed 


569) Bo STL IG 548 (5 ৮ ৩০০৩ 41 ডের 055 281 
| - এ ০৪ 4 2০ 
[৫৯০৪] আব্দুল্লাহ ইবৃন আবুল আসৃওয়াদ (র)...... আনাস (রা) থেকে বর্নিত। তিনি বলেন, আমার 
মা বললেন £ ইয়া রাসূলুল্লাহ! আনাস আপনারই খাদেম । আপনি তার জন্য দু'আ করুন । তিনি দু'আ 
করলেন $ ইয়া আল্লাহ! আপনি তার সম্পদ ও সন্তান-সন্ততি বাড়িয়ে দিন। আর তাকে আপনি যা 
কিছু দান করেছেন তাতে বরকত দান করুন । 

oH Ls ৪৬৫1 ৫ 56, 
২৬৪০. পরিচ্ছেদ £ বিপদের সময় দু'আ করা 
ও NT FEO TREE 


ese ee er 


পি টির 
[৫৯০৫] মুসলিম ইবৃন ইব্রাহীম র)...... ইব্‌ন আব্বাস রো) থেকে বর্ণিত। তিনি বলেনঃ 
নবীর বিপদের সময় এ দু'আ পড়তেন ৪ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই। যিনি মহান ও 
ধার! আল্লাহ জন জার কেন ইলাহ নেই। তিনিই হারুন বদের রব ও মহদাভায তের রি 


SD ৬6 DEG LG BX জা 90৩৯ ০6 ৬ ও 6 ১০৩ ৫০৬ [হল 
২). 37290 ক YB SY কা এ IH ০4 He bn 0555 0০3০) 
১০:৮0 ১ টি 2581 রর ০৭35 SEEK ১০ ৯৭ ও 

OO LL EEL, 
[৫৯০৬] মুসাদ্দাদ (র) ইব্‌ন আব্বাস (রা) থেকে বর্ণিত। সংকটের সময় নবী গুরুর এ দু'আ 
পড়তেন ঃ আল্লাহ্‌ ছাড়া কোন ইলাহ নেই, যিনি অতি উচ্চ মর্ষাদাসম্পন্ন ও অশেষ ধৈর্যশীল, আল্লাহ্‌ 


ব্যতীত আর কোন ইলাহ নেই। আরশে আধীমের প্রভু । আল্লাহ্‌ ছাড়া আর কোন মাবুদ নেই । আসমান 
যমীনের প্রতিপালক ও সম্মানিত আরশের মালিক। 


৫৭২ বুখারী শরীফ 


59 9২৮ ১5541 ভি 

২৬৪১, পরিচ্ছেদ ঃ কঠিন বিপদের কষ্ট থেকে পানাহ চাওয়া | 
৪৮:০৯ ৩৮ BL sf ১৮ ৬০০ রি ১৩০ BS dn ৩ ৪৪ Bie [GUT 
০০29 DOL 3০৩] ৮০ 5 ৯) 4০০) 59 Ase ৮১৪৯ HJ) ৩৬ 
2 Ef ভি ও 8৮3 ও ৩৯০ ৬, OES WO FE 
[৫৯০৭] আলী ইব্‌ন আব্দুল্লাহ (র)...... আবূ হুরায়রা থেকে বর্ণিত । তিনি বলেন, নবী লুক বালা 
মুসীবতের কঠোরতা, দুর্ভাগ্যে নিঃপতিত হওয়া, নিয়তির অশুভ পরিণাম এবং দুশমনের খুশী হওয়া 


থেকে পানাহ চাইলেন । সুফিয়ান রে) হাদীসে তিনটির কথা বর্ণিত হয়েছে। একটি আমি বৃদ্ধি 
করেছি। জানিনা তা এগুলোর কোনটি । 


৬৯৪ 990) ৮5 & পে ৮৩১ ৫5 হ 
২৬৪২. পরিচ্ছেদ £ নবী ফ্লু -এর দুআ আল্লাহুম্মা রাফীকাল আলা 
লারা LOH 
0 ৫৫ di ৪৮০ এত 9 পিতা 0৯ ১০) BAD 026) ৮৪ ৮ £ ০৩৫ 
5 AOR PEN LS রিনি ৪ 2$& টন 2 প 
৮0522728505 


Ee AE cA CEL 2 ৰ 05 
Hea ০ ও এ পু ডে S325 ০6 Ll এ JF CH নিতে 
IEG SM EIEN 21) UES 319 ৩৪ bY 3501 LED 0৩ 7১৫০ 


৫ 30 40 ৩ AL 246 pf ৩০43 LG ০৯০ 9১ ০ 
[৫৯০৮] সাঈদ ইবন উফায়র রে)...... “আয়েশা রো) বর্ণনা করেন। নবী জর সুস্থাবস্থায় বলতেন ঃ 
জান্নাতের স্থান না দেখিয়ে কোন নবীর জান কব্য করা হয় না, যতক্ষণ না তাকে তার ঠিকানা 
দেখানো হয় এবং তাকে ইখৃতিয়ার দেওয়া হয় (দুনিয়াতে থাকবেন না আখিরাতকে গ্রহণ করবেন)। 
এরপর যখন তীর মৃত্যুকাল উপস্থিত হলো, তখন তার মাথাটা আমার উরুর উপর ছিল । কিছুক্ষণ 
‘অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফিরে এলো । তখন তিনি ছাদের দিকে তাকিয়ে বললেন £ “আল্লাহুম্মা 
রাফীকাল আলা” ইয়া আল্লাহ! আমি রফীকে আলা (শ্রেষ্ঠ বন্ধু)কে গ্রহণ করলাম । আমি বললাম ঃ 
এখন থেকে তিনি আর আমাদের পছন্দ করবেন না। আর এটাও বুঝতে পারলাম যে, তিনি 
সুস্থাবস্থায় আমাদের কাছে যা বলতেন এটি তাই । আর তা সঠিক । “আয়েশা রো) এটি ছিল তার 
সর্বশেষ বাক্য যা তিনি বললেন ঃ ইয়া: আল্লাহ! আমি শ্রেষ্ঠ বন্ধুকে গ্রহণ করলাম । 


দু'আ ৫৭৩ 


9৯0) ০৫ 5৩৪ 6১5৫ 
২৬৪৩. পরিচ্ছেদ $ মৃত্যু এবং জীবনের জন্য দু'আ করা 
হি ১8৩৩০ শা 3৩১৮৪ 3০০১৪ পট Eis এ পপ [হা 
-£ ০১ ০৮০৬5 Nf UG ৯0০১ FY NG ০ 
ভিড 2 কায়স (র) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি খববাব (রা)-এর কাছে 
এলাম। তিনি লোহা গরম করে শরীরে সাতবার দাগ দিয়েছিলেন। তিনি বললেন $ যদি 
রাসূলুল্লাহ্‌ শর্ট আমাদের মৃত্যুর জন্য দু'আ করতে নিষেধ না করতেন, তাহলে আমি এর জন্য 
দু'আ করতাম। ্‌ 
Cf এও ৮৩ ভিত ৩৩ ০৪০ ০৮ ৮৫ Bs Ltn oe Ge ET] 
০১1) 2৪ 2৪৫58 ০ ৩ 5 183554০৮৮৫০ 


=“ ০7০5 


[জা মুহাম্মদ ইব্‌ন সুসান রে) যর কায়স রে) বলেন, আমি খাব্বাব (রা)-এর নিকট গেলাম তিনি 
তার পেটে সাতবার দাগ দিয়েছিলেন । তখন আমি তাকে বলতে শুনলাম £ যদি নবী গ্লু আমাদের 
মৃত্যুর জন্য দু'আ করতে নিষেধ না করতেন, তবে আমি এর জন্য দু“আ করতাম । 


৮১ সি 290 ৮6 ১৮ HE LG ০৪০৭ ৩০০৮ (১৮০ ৩৭০ [AT 
৪৮৫ 57৮০] ০৮০ SS Sf ৩৫০ 3 ৯ তি 
47500১০5৩19] ৪৮ 9 ৪৪10৯ I 5 তন) ij ০৯৭ এ 

৪০৮ 
[৫৯১১] ইব্‌ন সালাম (র)...... আনাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ বলেছেনঃ 
তোমাদের কেউ কোন বিপদের কারণে মৃত্যু কামনা করবে না। আর যদি কেউ এমন অবস্থাতে 
পতিত হয় যে, তাকে মৃত্যু কামনা করতেই হয়, তবে সে (মৃত্যু কামনা না করে) দু'আ করবে £ ইয়া 


আল্লাহ! যতদিন পৰ্যন্ত বেচে থাকা আমার জন্য মঙ্গলজনক হয়; ততদিন আমাকে জীবিত রাখো, আর 
রান্নার জা হাই রসূজার হর তত ভায়া দত 


৯৩৭১০ ০৪) ১.১ 453 FL ৩৩৪) ৮৩৭১ ol 3:21 
77৬ 8 TET 4 


৫৭৪ . বুখারী শরীফ 


২৬৪৪. পরিচ্ছেদ ঃ শিশুদের জন্য বরকতের দু'আ করা এবং তাদের মাথায় হাত বুলিয়ে দেওয়া । 
ib ol 87577 57 | 


> ৬৮ 93205562254 ৪০ ০৬5০ 
৮. EE oN ALA DLE el et ০পপ এও 
০৮৯৪ 2৮ Gl ES ৮০১ be EPS ডল FN ৬১১ wh ES 

sl) 0৮ এ 55: 2৮৬ ও) 
[৫৯১২] কুতায়বা ইবৃন সাঈদ (র)...... সায়িব ইব্‌ন ইয়াযীদ (রা) বর্ণনা করেন । আমার খালা 
আমাকে নিয়ে রাসূলুল্লাহ্‌ সুর -এর নিকট গেলেন এবং বললেন $ ইয়া রাসূলুল্লাহ! আমার এ. 
ভাগ্নেটি অসুস্থ । তিনি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং আমার জন্য বরকতের দু'আ করলেন। 
এরপর তিনি অযু করলে, আমি তার অযুর পানি থেকে কিছুটা পান করলাম । তারপর আমি তার 


পিঠের দিকে গিয়ে দীড়ালাম। তখন আমি তার উভয় কাধের মাঝে মোহ্‌রে নবৃওয়াত দেখতে 
পেলাম । সেটা ছিল খাটের চাদোয়ার ঝালরের মত। 
৬5 কা লা তে এত তত ৮৯৪৫ 8 ০০০ ৩৮ di ৩৩ ৬০৬ 
৮৮3৫ ০৩৯ 9 এ Si 2৫ চে ও di এল এ ৩৬ রি 
Us 57570৩০৫৩০৬ BOB ৫০০ OVE AE 009 29 Lh al cella 
< J এ! ৬ ০০৪ US din ৮৩০ 
ESE ইবন ইউসুক রে) রা আবূ আকীল (রা) বর্ণনা করেন। তার দাদা আব্দুল্লাহ 
ইব্‌ন হিশাম (রো) তাকে নিয়ে তিনি বাজারের দিকে বের হতেন । সেখান থেকে খাদ্যদ্রব্য কিনে 
নিতেন। তখন পথে ইব্‌ন যুবায়র (রা) ও ইবৃন উমর (রা)-এর দেখা হলে, তারা তাকে বলতেন 
যে, এর মধ্যে আপনি আমাদেরও শরীক করে নিন। কারণ নবী সুত্র আপনার জন্য বরকতের 


দু'আ করেছেন। তখন তিনি তাদের শরীক করে নিতেন । তিনি বাহনের পিঠে লাভের শস্যাদি 
পুরোপুরি পেতেন, আর তা ঘরে পাঠিয়ে দিতেন । 


১৯১০ ৮:০৬ সপ লোন ও ০ 2 গা 
ki i g Gs 
০০4 


দু'আ | ৫৭৫ 


আব্দুল আযীয ইব্‌ন আব্দুল্লাহ রে)...... ইবৃন শিহাব (র) বর্ণনা করেন । মাহমুদ ইব্‌ন রাবী 


বর্ণনা করেছেন যে, তিনিই ছিলেন সে ব্যক্তি, শিশুকালে তাদেরই কূপ থেকে পানি মুখে নিয়ে 
রাসূলুল্লাহ্‌ সর যার চেহারার উপর ছিটে দিয়েছিলেন। " 


$। ৮৮০ CE ১6 পর EE ৯ ঝি এ সিএ ৪০৮ 

- 474০9 ৭৫ 9 
(৫৯১৫ | আবৃদান রে)...... “আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী গর -এর খিদমতে 
শিশুদের নিয়ে আসা হতো । তিনি তাদের জন্য দু'আ করতেন। একবার একটি শিশুকে আনা হলো । 


শিশুটি তার কাপড়ের উপর পেশাব করে দিল। তিনি কিছু পানি আনালেন এবং তা তিনি কাপড়ের 
উপর ছিটিয়ে দিলেন আর তিনি কাপড় ধুলেন না। | 


৪ Ae se ৯) ৪৭ পপ ছা GAM 60 প ৯৮5 | ৫ ০ ৃ 1০8 ৩ 4125৫ 
ALAS i ds ভে থিও ৪০৯০। ০৪ শেড এস OUD ৩০০ [oT] 
4255 BE ০৮95 af BAL SHE শে SH ও ০১৮০ ৩৬১ ০০০ 
[৫৯১৬] আবুল ইয়ামান র)...... আব্দুল্লাহ ইব্‌ন সা'আলাবা ইবন সুয়ায়র রো), যার মাথায় 


(শৈশবে) রাসূলুল্লাহ ঈ হাত বুলিয়েছিলেন, তিনি বর্ণনা করেন যে, তিনি সা'দ ইব্‌ন আবূ 
ওকাসকে বিত্রের সালাত এক রাকা'আত আদায় করতে দেখেছেন। 


38 dls AAU. Yo 
২৬৪৫. পরিচ্ছেদ £ নবী গ্ু্র -এর উপর দরূদ পড়া 


2 


১2০০ এডি 52440 dnd 2৩৬ DALIT এড পুতি UF LST SS 

২২৩৮ DALIT এট CSN US মস তা এ) 
আদম (র)...... আব্দুর রাহমান ইব্‌ন আবু লায়লা (র) বর্ণনা করেন, একবার আমার সঙ্গে 
কাব ইব্‌ন উজরাহ (রা)-এর সাক্ষাত হলো । তিনি বললেনঃ আমি কি তোমাকে একটি হাদিয়া দেবো 


না। তা হলো এই ঃ একদিন নবী জ্ল্ুগ্র আমাদের নিকট বেরিয়ে আসলেন, তখন আমরা বললাম, 


৫৭৬ - বুখারী শরীফ 


ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনাকে কেমন করে সালাম দেব, আমরা আপনার উপর দরূদ কিভাবে 
পড়বো? তিনি বললেন $ তোমরা বলবে, ইয়া আল্লাহ! আপনি মুহাম্মদের উপর ও তার পরিবারবর্গের 
উপর খাস রহমত বর্ষণ করুন, যেমন আপনি ইব্রাহীম (আ)-এর পরিবারের উপর খাস রহমত বর্ষণ 
করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত, উচ্চ মর্যাদাশীল। ইয়া আল্লাহ! আপনি মুহাম্মদের উপর ও তার 
পরিবারবর্গের উপর বরকত নাযিল করুন, যেমন আপনি ইব্রাহীম (আ)-এর পরিবারবর্গের উপর 
বরকত নাধীল করেছেন। নিশ্চয়ই আপনি প্রশংসিত উচ্চ মর্যাদাশীল। 


AEA ce see ৩ 


BB ০৮ 30856 S20 0৩ gf LES ৪৮ 29 ৪৬ [GRA] 
GSS Se Sd I UG YG Sd i ৩১৪ ১০ 
০০6 SF ৩১০০১ এ ৮৬৫ be Jo 1:10 03 € ৮০ 

-001 01301. ০6 CIN US ৮৪০ ৩১ ১০৯ এডি এ 
[৫৯১৮] ইব্রাহীম ইবৃন হামযা (র)...... আবূ সাঈদ খুদ্‌রী (রা) থেকে বর্ণনা করেন। একবার 
আমরা বললাম ঃ ইয়া রাসূলুল্লাহ! এই যে ‘আসসালামু আলাইকা' তা তো আমরা জেনে নিয়েছি। 
তবে আপনার উপর দরূদ কিরূপে পড়বো? তিনি বললেন $ তোমরা পড়বে $ ইয়া আল্লাহ! আপনি 
আপনার বান্দা ও আপনার রাসূল মুহাম্মদ সুর -এর উপর খাছ রহমত বর্ষণ করুন । যেমন করে 
আপনি ইব্রাহীম (আ)-এর উপর রহমত নাযিল করেছেন। আর আপনি মুহাম্মদ ও তার 


পরিবারবর্গের উপর বরকত বর্ষণ করুন, যে রকম আপনি ইব্রাহীম (আ)-এর উপর এবং ইব্রাহীম 
(আ)-এর পরিবারবর্গের উপর বরকত নাযিল করেছেন। 


০৮, Sw di 1) H ০8 YE 
৮৮৮৫০ 

২৬৪৬. পরিচ্ছেদ ঃ রি ছাড়া অন্য কারো উপর দুরূদ পড়া যায় কিনা? আল্লাহ তা'আলার 
বাণীঃ আপনি তাদের জন্য দু'আ করুন । নিশ্চয়ই আপনার দু'আ তাদের জন্য চিত্বস্তিকর ৯2১০৩ 
0 ss fo ১৪০ ১০২ ০ OS ৩৩০ 0 সত ৪ | 
MIG 4০৭ পর 2৫5, 40০5 03580 % Eo গর ৩৫ 
- ১ ববির 

[৫৯১৯] সুলায়মান ইবন হারব রে) আবূ আওফা (রো) বর্ণনা করেন, যখন কেউ নবী জল -এ 

নিকট তার সাদাকা নিয়ে আসতেন, তখন তিনি দু'আ করতেন ঃ ইয়া আল্লাহ! আনার 


রহমত বর্ষণ করুন। এভাবে আমার পিতা একদিন সাদাকা নিয়ে তার কাছে এলে তিনি দু'আ 
করলেন ঃ ইয়া আল্লাহ! আপনি আবূ আওফার পরিবারবর্গের উপর রহমত করুন। 


দু'আ ৫৭৭ 


টি ১৪ সি কি পাত এ ১৪৯৮০ POA ASOT 
8 & ০১০১ ও 109 247 52৪৩ ৯০ ৮ ৮০০৬ ৪০৮ লে ys 
CAAT এক শক 592১9 1339 ৮৫৬৮ এ ১০ ll: 1050 € ০14০ 

9 ১৩৮ ৩৪ ০ টা ৬০ ০5০40৫599১১ 2৮19) ০৫৯০ পচ 559 
[৫৯২০] আব্দুল্লাহ ইবৃন মাসলামা রে)...... আবু হুমায়দ সাঈদী রে) বর্ণনা করেন। একবার 
লোকেরা বললো ঃ ইয়া রাসূলাল্লাহ! আমরা আপনার উপর কিভাবে দরূদ পড়বো? তিনি বললেন ঃ 
তোমরা পড়বে, ইয়া আল্লাহ! আপনি মুহাম্মদের ও তার সহধর্মিণীগণ এবং তার সন্তান-সম্ভতিগণের 
উপর রহমত নাযিল করুন। যেমন করে আপনি ইব্রাহীম (আ)-এর পরিবারবর্গের উপর রহমত 
নাযিল করেছেন। আর আপনি মুহাম্মদ, তার সহধর্মিণীগণ এবং তার আওলাদের উপর বরকত 
নাযিল করুন, যেমনভাবে আপনি ইব্রাহীম (আ)-এর পরিবারবর্গের উপর বরকত নাযিল করেছেন । 
আপনি অতি প্রশংসিত এবং উচ্চ মর্যাদাশীল। 


এ J পু. ৫৭৫৬ 

২৬৪৭. পরিচ্ছেদ ঃ নবী সুই -এর বাণী ঃ ইয়া আল্লাহ! আমি যাকে কষ্ট দিয়েছি, সে কষ্ট তার 
পরিশুদ্ধির উপায় এবং তার জন্য রহমত করে দিন 

ERE GE URINE NG CLT CORE 

৮৫70: J ঠা £5 4 ০৮০ 8 গড ৪) ৮ ১৪০ ১০ sl 

393 & ৩৩ ঘা এ ৬০১০3 এ ১৮ এ 

[৫৯২১] আহ্মাদ ইবুন সালিহ রে)...... আবু হুরায়রা থেকে বর্ণিত। তিনি নবী ফর কে এ দু'আ 


করতে শুনেছেন ঃ ইয়া আল্লাহ! যদি আমি কোন মু'মিন ব্যক্তিকে মন্দ বলে থাকি, তবে আপনি 
সেটাকে কিয়ামতের দিন তার জন্য আপনার নৈকট্য লাভের উপায় বানিয়ে দিন। 


তা 
২৬৪৮, পরিচ্ছেদ £ ফিত্না থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া ৃ 
52521558875 রাত 
ENS ০5 তে ও 0৬ ALS ৬ CAS 0৮৮৮০ HS 
৮৪158655452) 39551685457 244 ০84 


৫৭৮ | | বুখারী শরীফ 


22 ES 0 ৫ পা Bd VIG এজ এ AY JED SY 1১ 

64 রা he 131° ee ৬ A BEE PAT 

0. ০50 5০45 ১০৮৯১ ১ ০১০১৬১ ০) এ ৩০১ ৭৩ 
১১০ ক এ ০০০ 8 ৬৪ পে 20) pat ৩ ৩৫ L% 4) ০১০ 
En রন ৩: যুয়। । ০১০, ১০২০০ 33: SEO 5 সুখ 9১৫42 


পর 
[৫৯২২] হাফস ইবৃন উমর রে)...... আনাস (রা) থেকে বর্ণিত। একবরি লোকজন রাসূলুল্লাহ্‌ 
কলহ কে নানা প্রশ্ন করতে লাগল, এমনকি প্রশ্ন করতে করতে তাকে বিরক্ত তরে ফেললো । এতে 
তিনি রাগ করলেন এবং মিম্বরে আরোহণ করে বললেন £ আজ তোমরা যত প্রশ্ন করবে আমি 
তোমাদের সব প্রশ্রেরই বর্ণনা সহকারে জবাব দিব। এ সময় আমি ডানে ও বামে তাকাতে লাগলাম 
এবং দেখলাম যে, প্রতিটি লোকই নিজের কাপড় দিয়ে মাথা পেচিয়ে কাঁদছেন । এমন সময় একজন 
লোক, যাকে লোকের সাথে বিবাদের সময় তার বাপের নাম নিয়ে ডাকা হতো না, সে প্রশ্ন করলো ঃ 
ইয়া রাসূলুল্লাহ! আমার পিতা কে? তিনি বললেন ঃ হুযায়ফা । তখন উমর (রা) বলতে লাগলেন ঃ 
আমরা আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দীন হিসেবে এবং মুহাম্মদ জু কে রাসূল হিসেবে গ্রহণ 
করেই সন্তরষ্ট। আমরা ফিত্না থেকে আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি। তখন রাসূলুল্লাহ শুর বললেন £ 
আমি ভাল মন্দের যে দৃশ্য আজ দেখলাম, তা আর কখনও দেখিনি । জান্নাত ও জাহান্নামের সূরত 
আমাকে এমন স্পষ্টভাবে দেখানো হয়েছে যে, যেন এ দুটি এ দেয়ালের পেছনেই অবস্থিত । রাবী 
কাতাদা রে)-এ হাদীস উল্লেখ করার সময় এ আয়াতটি পড়তেন । (অর্থ) £ হে মুমিনগণ! তোমরা 
সে সব বিষয়ে যন করোনা যা প্রকাশিত হলে তোমরা দুঃখিত হবে । 
057 2৬ te Sd ON Y"1$£৭ 
২৬৪৯. i মানুষের আধিপত্য থেকে পানাহ (আল্লাহর আশ্রয়) চাওয়া 
৬৮১০ ভি ১০ ১৮০১৬ 2০৭ BS মত খাও এ [ATT 
৮:98 912০0 IG 0১5 ১415 5 Aer HLS sd এ ১ ৮০ 
ত SL) ৩৮৫ db fe EPS SN 4 ৮৫ ০৬ ও ০৮9০৭ 
০ +৩৮ ৯৮ শর পি: IE 0৪৫ এপ জি, 0 Cl 8 &। ০১০০ ০৮1 
2245 ০৮ 2053 0: ০০১ ০5003 JAI; ০টি 


i পাতি পতি 32. 2 ৪.৩ 2 82 hE eo Bos 6 রি pt ots ° 282 ০ 
তিনি 22651571225 28551876824 
$e 59০3 ৮০৯ 991 ৬ ০৩০৬ ও সি সিসি ধা J) 2 ৩৫ তা ক 


দু'আ | ৫৭৯ 


০১৪ এ 30০ ioe: ০০৩৩ 9 ৭5১ পি els 4 
REE EEG 11743 0917 ৫৭5৫ ৩১১ 09156 এজ) 


2০০40714055 05 কে 53 ০1৮৮ ALD: ০ 294 ৬৩ ১০৭ ৩5 

HED টি GS 4547 
[৫৯২৩] কুতায়বা ইব্‌ন সাঈদ রে)...... আনাস ইব্‌ন মালিক (রা) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ 
সু আবূ তাল্হা (রা)-কে বললেন ঃ তুমি তোমাদের ছেলেদের মধ্য থেকে আমার খিদমত করার 
জন্য একটি ছেলে খুঁজে নিয়ে এস। আবু তাল্হা (রা) গিয়ে আমাকে তার সাওয়ারীর পিছনে বসিয়ে 
নিয়ে এলেন। তখন থেকে আমি রাসূলুল্লাহ্‌ ঈ্ -এর খিদমত করে আসছি । যখনই কোন বিপদ 
দেখা দিত, তখন আমি তাকে বেশী করে এ দু'আ পড়তে শুনতাম £ ইয়া আল্লাহ! আমি দুশ্চিন্তা, 
পেরেশানী, অপারগতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, খণের বোঝা এবং মানুষের আধিপত্য থেকে 
আপনার আশ্রয় চাচ্ছি। আমি সর্বদা তার খিদমত করে আসছি, এমন কি যখন আমরা খায়বার 
অভিযান থেকে ফিরে আসছিলাম, তখন তিনি সাফিয়্যা বিন্ত হুয়াইকে সঙ্গে নিয়ে আসলেন, তিনি 
তাকে গনীমতের মাল থেকে নিজের জন্য বেছে নিয়েছিলেন । তখন আমি তাকে দেখছিলাম যে, তিনি 
তাকে একখানা চাদর অথবা একখানা কম্বল দিয়ে ঢেকে নিজের পেছনে বসিয়েছিলেন। যখন আমরা 
সবাই সাহ্বা নামক স্থানে পৌছলাম, তখন আমরা (সেখানে থেমে) ‘হাইস’ নামক খাবার তৈরী করে 
এক চামড়ার দস্তরখানে রাখলাম। তিনি আমাকে পাঠালেন, আমি গিয়ে কয়েক জন লোককে 
দাওয়াত করলাম । তারা এসে খেয়ে গেলেন । এটি ছিল সাফিয়্যার সঙ্গে তার বাসর যাপন । তারপর 
তিনি রওয়ানা হলে ওহোদ পর্বত তার সামনে দেখা গেল, তখন তিনি বললেন £ এ এমন একটি 
পাহাড় যা আমাদের ভালবাসে এবং আমরাও তাকে ভালবাসি । তারপর যখন মদীনার কাছে 
পৌছলেন, তখন তিনি বললেন ঃ ইয়া আল্লাহ! আমি মদীনার দুটি পাহাড়ের মধ্যবর্তী স্থানকে হারাম 
(সম্মানিত) করছি, যে রকম ইব্রাহীম (আ) মক্কাকে হারাম (সম্মানিত) করেছিলেন । ইয়া আল্লাহ! 
আপনি তাদের মুদ্দ ও সা' এর মধ্যে বরকত দিন। 


920 10 26 SPSL ৮৫১5০, 
২৬৫০. পরিচ্ছেদ $ কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাওয়া 


পাক তা 


৮74৬ ৫০০39 ক ৬ ৬৮ এ ১৩০ ৪০ ৪০৯৯ ৪ [চন 
2 পে) ০০ ৩ ০০৪ ৫ ০৫০৮1০৮2০৮3 JU AEs 
EL EE 


৫৮০ বুখারী শরীফ 


[৫৯২৪] হুমায়দী রে)...... মুসা ইব্‌ন উক্বা (র) বর্ণনা করেছেন। উম্মে খালিদ বিন্ত খালিদ (রা) 
বলেন, আমি নবী জলজ কে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় চাইতে শুনেছি । রাবী বলেন যে, 
এ হাদীস আমি উম্মে খালিদ ব্যতীত নবী প্লগর্্ধ থেকে আর কাউকে বলতে শুনি নি। 


৬০ 1 Ed ৬ ১,188 ৬ ৬০ টি ৪৮৪ ০ 4০ 5০ ad পি ০ 
3 ৪ 


৬ ৩০ ১১৪০ ০১৯] ৮৩৬ চপ Ag 46৩৬ TH পেগ ১৪ ০৮৮৭ 
১১৮9 0 এ এ 285 ৫ ৩৬ ১৯৮9 A ১5 পা 5০9৩5 ily cop 

EASE a bl 
[৫৯২৫] আদম (র)...... মুস্'আব (র) বর্ণনা করেন, সা'দ (রা) পাচটি জিনিস থেকে আল্লাহর 
আশ্রয় চাইতে নির্দেশ দিতেন এবং তিনি এগুলো নবী ক্লক থেকে উল্লেখ করতেন । তিনি এগুলো 
থেকে আল্লাহর আশ্রয় চাইতে এ দু'আ পড়তে নির্দেশ দিতেন ঃ ইয়া আল্লাহ! আমি কৃপণতা থেকে 
আপনার আশ্রয় চাচ্ছি। আমি কাপুরুষতা থেকে আপনার আশ্রয় চাচ্ছি, আমি অবহেলিত বার্ধক্য 
উপনীত হওয়া থেকে আপনার আশ্রয় চাচ্ছি, আর আমি দুনিয়ার ফিত্না অর্থাৎ দাজ্জালের ফিত্না 
থেকেও আপনার আশ্রয় চাচ্ছি এবং আমি কবরের আযাব থেকেও আপনার আশ্রয় চাচ্ছি। 


er ৮৪০ ০৬০ পা fe es oz ৪ - Ge ০ পে এ 2, 5৪ 2০5 হে + 
৮৮ 3১৮০ ০০09) ভা 6 ১৮৪ ০৪৮ ৫৩৩ হে গড ০৩ ৪০৬ [ATT 
১১42৯ 0৭ এ এ এ Hdl ১৮৪ ০৯০ ৫:১৮ ওটি ৩৮৯ ৩ রও 
8৬ 4 er 4.5 Ee ad LL LE রানের 5৩17 ০5 এপ তত ৩ 2 
০১ ৬ ৪ জু sl ০ ০৯০ ৩৯০০ ৬৬০ আ পিতা dy 85৩ ৮৯০০ ৩ 
- ০0 3৩ Lp উঠ ১ ৪৯৩০ ও এ 
[৫৯২৬] উসমান ইবৃন আবূ শায়বা (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার 
আমার নিকট মদীনার দু'জন ইয়াহুদী বৃদ্ধা মহিলা এলেন ৷ তারা আমাকে বললেন যে, কবরবাসীদের 
তাদের কবরে আযাব দেওয়া হয়ে থাকে ৷ তখন আমি তাদের একথা মিথ্যা বলে অভিহিত করলাম। 
আমার বিবেক তাদের কথাটিকে সত্য বলে মানতে চাইল না। তারা দুজন বেরিয়ে গেলেন । আর 
নবী জু আমার নিকট এলেন। আমি তাকে বললাম ঃ ইয়া রাসূলুল্লাহ! আমার নিকট দু'জন বৃদ্ধা 
এসেছিলেন। তারপর আমি তাঁকে তাঁদের কথা বর্ণনা করলাম । তখন তিনি বললেন $ তারা দু'জন 
সত্যই বলেছে। নিশ্চয়ই কবরবাসীদের এমন আযাব দেওয়া হয়ে থাকে, যা সকল চতুষ্পদ জীবজন্ত 
শুনে থাকে । এরপর থেকে আমি তাঁকে সর্বদা প্রত্যেক সালাতে কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় 
চাইতে দেখেছি। 


দু'আ ্‌ ৫৮১ 


তা এ 
২৬৫১. পরিচ্ছেদ £ জীবন ও মৃত্যুর ফিত্না থেকে আল্লাহর আশ্রয় চাওয়া 
£. 6 ও ৪5954150৮0৩ এ (০ 03 ৮ (৬১০৩ ৩০০ [তা 


eof 


১29. ৮) ০৭) J 9৯] 0৫ ৩৪ ১১৮৩ ll J He এ ৬ ঢা 

. ১৩০০০ Cd 28 ০ ৩০ ১259 2 AE tp ৩০ 
[৫5২৭] মুসাদ্দাদ রে)...... আনাস ইব্‌ন মালিক (রা) বলেছেন যে, নবী হুল প্রায়ই বলতেন £ 
ইয়া আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাইছি অক্ষমতা, অলসতা, কাপুরুষতা এবং অতিরিক্ত 


বার্ধক্য থেকে । আরও আশ্রয় চাইছি, কবরের আযাব থেকে । আরও আশ্রয় চাইছি জীবন ও মুত্যুর 
ফিত্না থেকে । 


৮০০) ৮৩ ত SALA YOY 
২৬৫২. পরিচ্ছেদ £ গুনাহ এবং খণ থেকে আল্লাহর আশ্রয় চাওয়া 


2s 


৮০ মত ৩ চিত TENOR পভ [৩7৩১০ [ভান] 
(030709094৩0 ০ ৩ ১৮৮ 510 054 ০৫ && গে 0 El 
৮ ৬১১১৪ হি ৮৬ ৩৪১ ১৫ ৩০ BS gy pl ০০৩০ 2 ৩১ 
১৮ 9 তে) ৪৩৪ 06০ ৪0০ Lil 15400 33 লে ৩) 085 2 7 

৩৫ ৬৩৬০ 0৪ 3 তা ডি AB 0 পেস ক এ UF এ তে লা 


০৮83 30০0 02 ৬০০৫ 
[৫৯২৮] মু'আল্লাহু ইব্‌ন আসাদ (র)...... “আয়েশা রো) থেকে বর্ণিত। নবী কুন বলতেন ৪ ইয়া 
আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার আশ্রয় চাই অলসতা, অতিরিক্ত বার্ধক্য, গুনাহ আর ঝণ থেকে, আর 
কবরের ফিত্না এবং কবরের আযাব থেকে । আর জাহান্নামের ফিত্না এবং এর আযাব থেকে, আর 
ধনবান হওয়ার পরীক্ষার মন্দ পরিণাম থেকে । আমি আরও আশ্রয় চাই দারিদ্রের অভিশাপ থেকে । 
আমি আরও আশ্রয় চাই মসীহ দাজ্জালের ফিত্না থেকে । ইয়া আল্লাহ! আমার গুনাহ-এর দাগগুলো 
থেকে আমার অন্তরকে বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন এবং আমার অন্তরকে 
সমস্ত গুনাহ এর ময়লা থেকে এমনভাবে পরিস্কার করে দিন, যেভাবে আপনি সাদা কাপড়কে ময়লা 
থেকে সাফ করার ব্যবস্থা করে থাকেন। আর আমার ও আমার গুনাহগুলোর মধ্যে এতটা দূরত্ব করে 
দিন, যত দূরত্ব আপনি দুনিয়ার পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে সৃষ্টি করেছেন। 


৫৮২ বুখারী শরীফ 


১৩9 ১৪৭ 02 BEY ON. Yo 
২৬৫৩. পরিচ্ছেদ ঃ কাপুরুষতা ও অলসতা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া 


দি সুপ EC 45 8 ৩০ [07৭ 


2০ ৯২৯১৩ উপ, 8 


RE 
[৫৯২৯] খালিদ ইব্‌ন মাখলাদ (র)...... আনাস ইবৃন মালিক (রা) থেকে বর্ণিত । নবী ফন 
বলতেনঃ ইয়া আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে আশ্রয় চাই-দুশ্চিন্তা, পেরেশানী, অক্ষমতা, 
অলসতা, কাপুরুষতা, কৃপণতা, ঝণের বোঝা ও লোকজনের আধিপত্য থেকে । 
Bip SAIL 5৫৭০1 
২৬৫৪. পরিচ্ছেদ £ কৃপণতা থেকে আল্লাহর আশ্রয় চাওয়া 
LE AE এন ৮০১৪ হুক is ১৪০ লি এ তে ২০ ৩৬ 3০৬ [oar | 


5১০০ 


ut >< 5 rd Sj PE GB) ps পা ৯০০০৪ সি 
চি ৬৬ ১১৮) ০] Lp ৩৪ ১১৪১ ১৯ ০৫ ৬৫ ৯৮ sh % ০ ১০ 
- 01 ০/১ 06 ৩৪ ১১৪ 38 tp ৩ ১১৪ ০১৭ 9১ 
[৫৯৩০] মুহাম্মদ ইব্‌ন মুসা (র) ee সা'দ ইবৃন আবু ওয়াক্কাস (রা) থেকে বর্ণিত । তিনি পীচটি কাজ 
থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দিতেন এবং তিনি তা নবী হ্লহ্র্ থেকেই বর্ণনা করতেন। 
তিনি দু'আ করতেন ঃ ইয়া আল্লাহ! আমি আপনার কাছে আশ্রয় চাই কৃপণতা থেকে, অমি আশ্রয় চাই 
কাপুরুষতা থেকে, আমি আশ্রয় চাই অবহেলিত বার্ধক্যে উপনীত হওয়া থেকে, আমি আপনার নিকট 
আশ্রয় চাই দুনিয়ার বড় ফিতনা (দাজ্জালের ফিত্না) থেকে এবং আমি আপনার কাছে আশ্রয় চাই 
কবরের আযাব থেকে । 

2১0 9১0১5) oN ০০ 

২৬৫৫. পরিচ্ছেদ ঃ দুঃসহ দীর্ঘায়ু থেকে আল্লাহর আশ্রয় চাওয়া 
MS 5 of be সাল A AA ০৪ ঠা ৬৪ (০ ০০ সা এ [AFT] চমক 
8 8 ৮৬৯৪ 50: :0৮% ১৮৪ BH 41054) ৩৩ ১৩ 4 do) 
১৯0 তে De ২৮ Goh 0 De (৮) ১৪৭ ৮৫৩০ 


দু'আ ৫৮৩ 


[৪৯৩১] আবূ মা*মার (র)...... আনাস রো) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী হুল বলতেন ঃ ইয়া 
আল্লাহ! আমি অলসতা থেকে আপনার আশ্রয় চাই এবং আমি আপনার কাছে কাপুরুষতা থেকে 
আশ্রয় চাই। আমি আপনার কাছে আরও আশ্রয় চাই দুঃসহ দীর্ঘায়ু থেকে এবং আমি কৃপণতা থেকে 
আপনার আশ্রয় চাই। 
৯১ ৪৬% dn ৮৬। ০১,৫০৭ 

২৬৫৬. পরিচ্ছেদ £ মহামারী ও রোগ যন্ত্রণা দূর হওয়ার জন্য দু'আ করা। 
ঃ ১৩ ০৮ 44১6 2৮ ১ ০ ৮ ৩৩০ ৩ ৮৫ ৮1 ০০ ১৮৬ [মান] 
9 ৩ ০৮ UF ২০ 21 ৮ tli (9 0৬০৩ ৫৬ de) 

-5553 0৮ ও 0 ৪১৫০৭ oad এ ১৩৯ I, 
[৫৯৩২] মুহাম্মদ ইব্‌ন ইউসুফ (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী পর দু'আ 
করতেন £ ইয়া আল্লাহ! আপনি যেভাবে মন্কাকে আমাদের জন্য প্রিয় করে দিয়েছেন, মদীনাকেও 
সেভাবে অথবা এর চাইতে বেশী আমাদের কাছে প্রিয় করে দিন । আর মদীনার জবর “জুহফা' নামক 
স্থানের দিকে সরিয়ে দিন। ইয়া আল্লাহ! আপনি আমাদের মাপের ও ওযনের পাত্রে বরকত দিন। 


ENE চল এ AE 4৮০5 ০০৮ ৪৬৮ [5ম 
এডি উস 5 EOP এ SH db 4০) ৬৩ UU ff 
তব] 9! ৩৫৪৭) 355 ও She ক 5 ৪ £ ৯1 05০5 € ০ ০১৭ 
পাবা গর উপ 
1৯৯১৩ এ রহ: 025 Oy oh SE dE AH ১ rs 2৩ 

This gel CRE ofA gw es 0 ye St 


Ld রগ 
টিকার Be 2 Ed tor পণ তা LES 


Ho rs OS Sl BG ED ০৭ 5৪০৪ ওক ২০০৪ 


০ তি pli ৩৪৮ 49 ৮৯ GES al Ll «১2 ৩৪৮ 
২ ৮৮০ eH ভা 8৬) ২০ ৩৩ ds 2৯৬০ 


[৫৯৩৩] মূসা ইব্‌ন ইসমাঈল (র)...... সা'দ ইব্‌ন আবূ ওয়াক্কাস (রা) বর্ণনা করেন, বিদায় হজ্জের 
সময় আমি রোগে আক্রান্ত হয়ে মরণাপন্ন হয়ে পড়েছিলাম ৷ নবী লুপ সে সময় আমাকে দেখতে 


৫৮৪ বুখারী শরীফ 


এলেন। তখন আমি বললাম £ আমি যে রোগ-যন্ত্রণায় আক্রান্ত, তাতো আপনি দেখছেন । আমি 
একজন ধনবান লোক । আমার একাটি মেয়ে ছাড়া আর কেউ ওয়ারিস নেই । তাই আমি কি আমার 
দু'তৃতীয়াংশ মাল. সাদাকা করে দিতে পারি? তিনি বললেন ঃ না। আমি বললাম ঃ তবে অর্ধেক মাল? 
তিনি বললেন £ না। এক তৃতীয়াংশ অনেক। তোমার ওয়ারিসদের লোকের কাছে ভিক্ষার হাত 
প্রসারিত করার মত অভাবী রেখে যাওয়ার চাইতে তাদের ধনবান রেখে যাওয়া তোমার জন্য অনেক 
উত্তম। আর তুমি একমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যা কিছুই ব্যয় করবে নিশ্চয়ই তার প্রতিদান 
দেওয়া হবে । এমন কি (সে উদ্দেশ্যে) তুমি তোমার স্ত্রীর মুখে লুক্মাটি তুলে দিয়ে থাকো, তোমাকে 
এর প্রতিদান দেওয়া হবে। আমি বললাম £ তা হলে আমার সঙ্গীগণের পরেও কি আমি বেচে 
থাকবো? তিনি বললেন £ নিশ্চয়ই তুমি এঁদের পরে বেঁচে থাকলে তুমি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য 
যা কিছু নেক আমল করনা কেন, এর বিনিময়ে তোমার মর্যাদা ও সম্মান আরও বেড়ে যাবে । আশা 
করা যায় যে, তুমি আরও কিছু দিন পর্যন্ত বেচে থাকবে । এমন কি তোমার দ্বারা অনেক কাওম 
উপকৃত হবে। আর অনেক কাওম ক্ষতিগ্রস্থ হবে। তারপর তিনি দু'আ করলেন ঃ ইয়া আল্লাহ! 
আপনি আমার (মুহাজির) সাহাবীগণের হিজরতকে বহাল রাখুন । আর তাদের পেছনে ফিরে যেতে 
দেবেন না। কিন্তু সা'দ ইবৃন খাওলাহ (রা)-এর দুর্ভাগ্য (কারণ তিনি ইচ্ছা না থাকা সত্ত্বেও বিদায় 
হজ্জের সময় মক্কায় মারা যান) সা'দ (রা) বলেন £ তিনি মক্কাতে ওফাতের কারণে রাসূলুল্লাহ 
হক তার জন্য শোক প্রকাশ করেছেন। 
)৩। 5) এ) হও ey ad 0১১1১25১55০) শ৫.৫৭৪৬ 
২৬৫৭, OE ON HE OR OT 
৬৫০5 ১৮ ১109৮০65005 444 ৮৫ 7৮০15 ৩০০] ৪০০ [ভা] 
in BA, ০741 ৮০:১০ US SUK 3 ০3 481৮৪ 
- 02) ০2) I 22 ১2 ৩4354 টি 187,0১4 PON Te TNE CE 
[৫৯৩৪] ইসহাক ইব্ন ইব্রাহীম (র)...... সা'দ ইব্‌ন আবূ ওয়াক্কাস রো) বলেন, নবী ফ্রক যে 
সব বাক্য দিয়ে আল্লাহর আশ্রয় চাইতেন, সে সব দ্বারা তোমরাও আশ্রয় চাও । তিনি বলতেন ঃ 
“ইয়া আল্লাহ! আমি কাপুরুষতা থেকে, আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই । আমি বয়সের 
অসহায়ত্ব থেকে আপনার আশ্রয় চাই। আর আমি দুনিয়ার ফিত্না ও কবরের আযাব থেকে 
27765 ্‌ 


i (০536 ৬ গড ৪ তা ৩৩ Bor) ise 4৩ pi Bie [GF 
=! As Al (0 JH 0৫ Lh ১১ এ 74 : ১৮৮ ৩৬ & পে 


দু'আ টি ৫৮৫ 


৪58 


জি 9১৩1০০১৩৫১৮ 
২ ৬৬০৯) ও ও Ef ১) হে ৮৪৪৬৭ তি “lh 20৮1 ৯ 22 
৩৮) ০ ৩ LS 5৪৬০৯ ৩৪ ভা আত চিত ৩৫ AS oT 


21 
[৫৯৩৫] ইয়াহইয়া ইবৃন মূসা (র)...... “আয়েশা রো) থেকে বর্ণিত । নবী সরল দু'আ করতেন £ হে 


আল্লাহ! আমি অলসতা, অতি বার্ধক্য, খণ আর পাপ থেকে আপনার আশ্রয় চাই। ইয়া আল্লাহ! আমি 
আপনার আশ্রয় চাই জাহান্নামের আযাব, জাহান্নামের ফিত্না, কবরের আযাব, প্রাচুর্ষের ফিত্নার 
কুফল, দারিদ্রের ফিত্নার কুফল এবং মাসীহ দাজ্জালের ফিতৃনা থেকে। ইয়া আল্লাহ! আপনি আমার 
সমুদয় গুনাহ বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আমার অন্তর যাবতীয় পাপ থেকে পরিচ্ছন্ন 
করুন, যেভাবে সাদা কাপড় ময়লা থেকে পরিচ্ছন্ন করা হয় । আমার ও আমার গুনাহ্‌সমূহের মধ্যে 
এতটা ব্যবধান করে দিন যতটা ব্যবধান আপনি পূর্ব ও পশ্চিম প্রান্তের মধ্যে করেছেন । 

Al মুড 05 5১9০3) OU Y AOA 
২৬৫৮. পরিচ্ছেদ ঃ প্রাচুর্যের ফিত্না থেকে আশ্রয় চাওয়া ৃ 


০ ১1৩৪ ৮০৮ এ BC Cis ৮4৬ ৬৯ এপ] 
১৫9 *2৩। ols ১32৩ 5 ৬ SL SH AN: AS ৩ 


৩8588 Zl /১৩ tp ৩৬ ১১59 920 250 


- Jo ll 18 Le ৩০১৪৪ 
[৫৯৩৬] মুসা ইবৃন ইসমাঈল (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । নবী জু আল্লাহ্র আশ্রয় 


চেয়ে বলতেন £ ইয়া আল্লাহ! আমি আপনার আশ্রয় চাই জাহান্নামের ফিত্না, জাহান্নামের আযাব 
থেকে । আমি আরও আশ্রয় চাই কবরের ফিত্না থেকে এবং আপনার আশ্রয় চাই কবরের আযাব 
থেকে । আমি আরও আশ্রয় চাই প্রাচুর্ষের ফিত্না থেকে, আর আমি আশ্রয় চাই অভাবের ফিত্না 
থেকে । আমি আরও আশ্রয় চাই মাসীহ্‌ দাজ্জালের ফিত্না থেকে । 


2201 29 ১ al ৭০৭ 
২৬৫৯. পরিচ্ছেদ £ দারিদ্র্যের সংকট থেকে পানাহ চাওয়া 


নর UG 4555০ ৩৫০ [জা 
Ey i ১৮35) ১৩ tp ৩০১৮ ৪0125 ON LG GE dl 


৭8- 


৫৮৬ বুখারী শরীফ 


শে রড Ts ৩ ৬৬১৮৮ পর ANE ey GBs Ly গা ৮৭৩১ 2 
পা tes পা নে ৬ রর নি প টি 5 শর টি 2১৯ চর 
CITA এ ০৭ তে et ১১৮03 শে ৪ জাও ০০ 00 JS) 
০/ & ৮:১৭ সি BR গার রি - টি হি মি Ee 2 Ed of 
EM oA SA ABT LS SU তর) ওত ১03 SL asl 
SEAS AGN) LIAS DC ০5:72 
[৫৯৩৭] মুহাম্মদ (র)...... ‘আয়িশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী জুই এ দু'আ পাঠ 
করতেন ঃ “আয় আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে দোযখের সংকট, দোযখের আযাব, কবরের 
সংকট, কবরে আযাব, প্রাচুর্যের ফিত্না, ও অভাবের ফিত্না থেকে পানাহ চাই । আয় আল্লাহ! আমি 
আপনার নিকট মসীহ দাজ্জালের ফিত্নার অনিষ্ট থেকে পানাহ চাই । আয় আল্লাহ! আমার অস্তরকে 
বরফ ও শীতল পানি দিয়ে ধুয়ে দিন। আর আমার অন্তর গুনাহ থেকে এমনভাবে সাফ করে দিন, 
যেভাবে আপনি সাদা কাপড়ের ময়লা পরিষ্কার করে থাকেন এবং আমাকে আমার গুনাহ থেকে এতটা 
দূরে সরিয়ে রাখুন, পৃথিবীর পূর্ব প্রান্তকে পশ্চিম প্রান্ত থেকে যত দূরে রেখেছেন । আয় আল্লাহ! আমি 
আপনার নিকট পানাহ চাই অলসতা, গুনাহ এবং খণ থেকে । 
28721 ৪6 ০০ 5৮৫4 SEM শু YAN 
২৬৬০. বরকতসহ মালের প্রাচুর্ষের জন্য দুআ করা 


৬ পু Her LAs ১৫5 ET GL পরে ০ Gao Aas, ৮৫ ০ 

LE এটা ০6 2৪ তত JU ফুড ৮০৩৬ ১৬ ৮০৬ এড এ ভিপি [ওমান] 

৬ 8৬88 রি বেরা রর মিন ৪০ সি ১ এ ৪০8 2 রি ee গে 

IU ০333 45 aT LULU এ HEN ৫১৬ Af ঝ। ৮৮9 VG sl ol 
- 40505 0 0 ০০ 25 ৩ 0 ০০১ এপ US YS 


[৫৯৩৮] মুহাম্মদ ইবৃন বাশৃশার (র)...... উম্মে সুলায়ম (রা) থেকে বর্ণিত। তিনি বললেন ঃ ইয়া 
রাসূলাল্লাহ! আনাস আপনার খাদিম, আপনি আল্লাহ্র নিকট তার জন্য দু“আ করুন। তিনি দুআ 
করলেন $ ইয়া আল্লাহ! আপনি তার মাল ও সন্তান বাড়িয়ে দিন, আর আপনি তাকে যা কিছু 
দিয়েছেন তাতে বরকত দান করুন। হিশাম ইবৃন যায়দ (র) বলেন, আমি আনাস ইব্‌ন মালিক (রা) 
কে অনুরূপ বর্ণনা করতে শুনেছি। 


55787817858 জলা PE AMEE EES 5১৯ TIE DEE PEO 48 2752. 2127952 
- ELS ০ 0 ১৫5 9859 8০ 228 0৩ ৬৩০৬ তল of ও 5৪ 4৪ 
বলেন, ইয়া রাসূলাল্লাহ! আনাস আপনার খাদিম ৷ তখন তিনি দু'আ করলেন ঃ ইয়া আল্লাহ! আপনি 
তার মাল ও সন্তান বাড়িয়ে দিন এবং আপনি তাকে যা দিয়েছেন তাতে বরকত দিন। 


দু'আ ৫৮৭ 


৪১9৪০13৬৮৬০ OU YANN 
২৬৬১. পরিচ্ছেদ $ ইস্তিখারার সময়ের দু'আ 
১০০০ 20 9 po 4 ৩৫৮ ৮০৬ পা জা এ 3৮ ৩৬ তত 
১৮৫ ৬ £০৬৪০3 Cl পর ৩৫4 2০ & dete off ৮০৪ 
4৮৮ i: IE EST SB ৮৮৫৮ ০৯0 আখ DSS VS 
Jy এস YG ১ কন ৩১০ ৩ এ ৩০: SAE, 3৮ 


০০878955587 4 ০৫১5৮৫7৩০90 
55559135000 CS 99 ৪০৬ এ) so ৮৩ ৬ ০ 424 20৬ 
৬১০০১ oF ৯০০ oT st ১৯৬ ৩ ০৩ 0 BE Ay ও ১ ৩) 
২৩ 5০:49 ৪ ৮০৯০৫ ৫ ৬ 9৯ এ ১৪) বি 
মুতাররিফ ইবৃন আব্দুল্লাহ আবু মুস‘আব (র)...... জাবির রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী সুই আমাদের যাবতীয় কাজের জন্য ইস্তিখারা শিক্ষা দিতেন, যেমনভাবে তিনি কুরআনের সূরা 
শিক্ষা দিতেন। (আর বলতেন) যখন তোমাদের কারো কোন বিশেষ কাজ করার ইচ্ছা হয়, তখন সে 
যেন দু'রাকআত নামায পড়ে এরূপ দু'আ করে। (অর্থ £) ইয়া আল্লাহ! আমি আপনার জ্ঞানের দ্বারা 
আমার উদ্দিষ্ট কাজের মঙ্গলামঙ্গল জানতে চাই এবং আপনার ক্ষমতা বলে আমি কাজে সক্ষম হতে 
চাই। আর আমি আপনার মহান অনুগ্রহ প্রার্থনা করি । কারণ, আপনি ক্ষমতাবান আর আমার কোন 
ক্ষমতা নেই এবং আপনি জানেন আর আমি জানিনা । আপনিই গায়িব সম্পর্কে জ্ঞান রাখেন । ইয়া 
আল্লাহ! যদি আপনার জ্ঞানে এ কাজটিকে আমার দীনের ব্যাপারে, আমার জীবন ধারণে ও শেষ 
পরিণতিতে; রাবী বলেন, কিংবা তিনি বলেছেন £ঃ আমার বর্তমান ও ভবিষ্যতের দিক দিয়ে 
মঙ্গলজনক বলে জানেন তাহলে তা আমার জন্য নির্ধারিত করে দিন। আর যদি আমার এ কাজটি 
আমার দীনের ব্যাপারে, জীবন ধারণে ও শেষ পরিণতিতে রাবী বলেন, কিংবা তিনি বলেছেনঃ 
দুনিয়ায় আমার বর্তমান ও ভবিষ্যতের দিক দিয়ে, আপনি আমার জন্য অমঙ্গলজনক মনে করেন, 
তবে আপনি তা আমার থেকে ফিরিয়ে নিন। আমাকেও তা থেকে ফিরিয়ে রাখুন । আর যেখানেই 
হোক, আমার জন্য মঙ্গলজনক কাজ নির্ধারিত করে দিন। তারপর আমাকে আপনার নির্ধারিত কাজের 
প্রতি তৃপ্ত রাখন । রাবী বলেন, সে যেন এসময় তার প্রয়োজনের বিষয়ই উল্লেখ করে । 
| ৮৮৮% 2 EUV 6১৫৭৭ 
২৬৬২. পরিচ্ছেদ £ অযু করার সময় দু'আ করা | | 


৫৮৮ বুখারী শরীফ 


উড পাটা ০:৮৫% ০ ভি is এ 2 ৮০ ৪৪৮ [জা 
2০৬ পলি 903৩ এ bo Ec Cos 25% ৫ 6০ ৩৩ ৪০১ এ 
-১৮। 0৫ আল ১ LF 3 DUB LY Bon Lil 0৩ 5 পু ০৫ ৩9 


[৫৯৪১] মুহাম্মদ ইব্‌ন আলা (র)...... আবু মুসা (রা) থেকে বর্নিত। তিনি বলেন, 
নবী ঈুক্ একবার পানি আনিয়ে অয করলেন। তারপর উভয় হাত তুলে দু'আ করলেন ঃ ইয়া 
আল্লাহ! আপনি উবায়দ আবু আমরকে ক্ষমা করে দিন। আমি তখন তার বগলের শুভ্রতা দেখতে 
পেলাম । আরও দু'আ করলেন ঃ ইয়া আল্লহ! আপনি তাকে কিয়ামতের দিন অনেক লোকের উপর 
মর্যাদাবান করুন । 

২৫5৬1 ৮৬৭) রী এ) 
২৬৬৩. পরিচ্ছেদ £ উঁচু জায়গায় চড়ার সময়ের দু'আ 
EF UE of OF COG AD bl সত ৩৫০ ৮০ bj SUR এপ [লে] 
% EAI ৩৩ ৩ 669 ৫৫ A 0% 02 
৪৮125575581 3 এ (ডি HS ৬৪24) ০ া 
গান গা পাস 
৩৫ 9র্চ পে 2৪ ৮ এ০ অধ 331 এ IS te 2৫ এডি ৯৬ 2 2 ৭১০৮ 

9৩ 3188 33 ০১৮ Yd 3৮5 


[৫৯৪২] সুলায়মান ইব্‌ন হারব রে)...... আবু মূসা রো) থেকে বর্ণিত। তিনি বলেন, একবার এক 
সফরে আমরা নবী সই -এর সঙ্গে ছিলাম । যখন আমরা উচু জায়গায় উঠতাম তখন উচ্চস্বরে 
আল্লাহু আকবার বলতাম । তখন নবী শুই বললেন ঃ হে লোকেরা! তোমরা নিজেদের জানের উপর 
দয়া করো। কারণ তোমরা কোন বধির অথবা অনুপস্থিতকে আহবান করছ না বরং তোমরা আহবান 
করছ সর্বশ্রোতা ও সর্ব্রষ্টা সত্তাকে । কিছুক্ষণ পর তিনি আমার কাছে এলেন, তখন আমি মনে মনে 
পড়ছিলাম ঃ লা হওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ তখন তিনি বলেন, হে আব্দুল্লাহ ইব্‌ন কায়স্‌! তুমি 
পড়বে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ । কারণ এ দু'আ হলো বেহেস্তের রক ভান্ডারসমূহের 
অন্যতম । অথবা তিনি বললেন £ আমি কি তোমাকে এমন একটি বাক্যের সন্ধান দেব না যে বাক্যটি 
জান্নাতের রত ভান্ডার? সেটি থেকে একটি রক্রভান্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 


পা oor ৬০ # রর বি ০৪ রি 7% রি পা 
০৬ ৬১০৬ ঞঠ 515 LA MISC AU.TYAUNE 


২৬৬৪. পরিচ্ছেদ £ উপত্যকায় অবতরণ করার সময় দু'আ । এ সঙ্গে জাবির (রা)-এর হাদীসে বর্ণিত হয়েছে 


দু'আ ৫৮৯ 


কি 
২৬৬৫. পরিচ্ছেদ £ সফরের ইচ্ছা করলে কিংবা সফর থেকে প্রত্যাবর্তন করার পর দু'আ 
6 4 ০০ ৪ ও AF LF 04১5 ৬০ 9 ০৩ ০৪০ এ [লও 
রর 


4 Ay ১০ 43 542 44 ৩৫০৬ ২:০৬) ঞ। 3 LS UA «লেডি ০৯ 
CGR) UG 29 550৬) dl 3৩০ ০১৮৮ 2 528 4৩৩ 55561 25 
288 


[৫৯৪৩] ইসমাঈল (র)...... আবদুল্লাহ ইব্‌ন উমর (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ যখন যুদ্ধ, হজ্জ 
কিংবা উমরা থেকে ফিরতেন, তখন প্রতিটি উঁচু জায়গার উপর তিনবার “আল্লাহু আকবার’ বলতেন । 
তারপর বলতেন ঃ “আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নেই ৷ তিনি এক, তার কোন শরীক নেই। রাজত্ব, 
হাম্দও তারই জন্য, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। আমরা প্রত্যবর্তনকারী, তাওবাকারী, 
ইবাদতকারী, আপন প্রতিপালকের প্রশংসাকারী, আল্লাহ্‌ তা'আলা নিজ প্রতিশ্রুতি রক্ষা করেছেন । তিনি 
তার বান্দাকে সাহায্য করেছেন, আর দুশমনের দলকে তিনি একাই প্রতিহত করেছেন ।” 

0১; ৮৬১১) ৫ ৫৭৭৭ 
২৬৬৬. পরিচ্ছেদ £ বরের জন্য দু'আ করা ৯ 


৬5 টি 4 যাও ০0728 ন er 2০০ তল 32৫5 পে ০ ৫০০ ॥ পুত ৫ 

sf এ 46 doo) এ 55 553 Le AG 2 ৯৫৮ Cis ৯০ ৫০০ [HTT 

৩ ACSI ০৪ IG 9504 ৮৮০ 2১৪০ SH NG So 
এ LS এ| ১৫ IDB «৮০১ ৫ ৩১) 


[৫৯88] মুসাদ্দাদ রে)...... আনাস রো) বর্ণনা করেন। নবী ইনুর আবদুর রহমান ইব্‌ন আওফের 
গায়ে হলুদ রং দেখে জিজ্ঞাসা করলেন ঃ ব্যাপার কি? তিনি বললেন £ আমি একজন মহিলাকে বিয়ে 
করেছি এক খন্ড সোনার বিনিময়ে ৷ তিনি দু'আ করলেন ঃ আল্লাহ তোমাকে বরকত দিন। একটা 
বক্রী দিয়ে হলেও তুমি ওলীমা করো । 

১ 5 EE ও 2) পেজ ১6 2০০৪ AS LS Gio ১৪ সা ৫০০ [5555] 
3 ৫৮৬ ৪৩ ০৮১7 % 2 


৫৫৩৩ UN 9 ১৫ 859 9509 ও Cb ৭1104 IG 


৫৯০ বুখারী শরীফ 


tin 04 পি RL 5 ও পরত HEL I পা ৬ CB লি 
0:45 ও ও ৩08৭ ৬৬৪ dn ০৩ | ১৩ bel CH «৪০ ০৯9৪ 
৩৩০ ঞ 2০৩ ১০০৮ ৩০ 
[৫৯৪৫] আবূ নু'মান (র)...... জাবির (রা) -বলেন, আমার আব্বা সাত অথবা নয়জন মেয়ে রেখে 
ইন্তেকাল করেন। তারপর আমি একজন মহিলাকে বিয়ে করি । নবী লুল বললেন $ তুমি কি বিয়ে 
করেছ? আমি বললামঃ হা । নবী পর্ণ জিজ্ঞাসা করলেন, সে মহিলাটি কুমারী না অকুমারী? আমি 
বললামঃ অকুমারী। তিনি বললেন, তুমি একজন কুমারী বিয়ে করলে না কেন? তা হলে তুমি তার 
সঙ্গে ক্রীড়া কৌতুক করতে এবং সেও তোমার সঙ্গে ক্রীড়া কৌতুক করত । আর তুমি তার সাথে 
এবং সেও তোমার সাথে হাসীখুশী করতো । আমি বললাম $ আমার আব্বা সাত অথবা নয়জন মেয়ে 
রেখে ইন্তিকাল করেছেন। সুতরাং আমি এটা পছন্দ করলাম না যে, তাদের মত কুমারী বিয়ে করে 
আনি । এজন্য আমি এমন একজন মহিলাকে বিয়ে করেছি যে তাদের দেখাশুনা করতে পারবে । তখন 
তিনি দু'আ করলেন ঃ আল্লাহ! তোমাকে বরকত দিন। 

4১ লাগ 05 LOU YANN 

২৬৬৭. পরিচ্ছেদ ঃ নিজ স্ত্রীর নিকট এলে যে দুআ পড়তে হয় 
Le 
EE তি SL i cs ph 3 
Nw ১8:52 
উস্মান ইব্স আবূ শায়বা (র)...... ইব্‌ন আব্বাস (রা). থেকে বর্ণিত । তিনি বলেন, 
নবী স্ব বলেন £ তোমাদের কেউ স্ত্রীর সাথে সঙ্গত হওয়ার ইচ্ছা করলে সে বলবে ঃ আল্লাহর 
নামে, হে আল্লাহ! আপনি আমাদের শয়তান থেকে দূরে রাখুন এবং আপনি আমাদেরকে যা দান 


করেন তা থেকে শয়তানকে দূরে রাখুন। তারপর তাদের এ মিলনের মধ্যে যদি কোন সন্তান 
নির্ধারিত থাকে তা হলে শয়তান এ সন্তানকে কখনও ক্ষতি করতে পরবে না। 


2 921 5৪ 1 498 0 ০৪ ০৫. YAAA 
২৬৬৮. হীরা নর হে আমাদের প্রতিপালক! আমাদের ইহকালে কল্যাণ দাও 


৮৮০১ TUS এও ৮5690 ৮৪ Le ১১০1৩ ১৪০ এ লো 


পক তে 


এ ৫, ০20 8 26 


দু'আ ৫৯১ 


[২৯৪৭] মুসাব্দাদ (র)...... আনাস (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, নবী ক্লু অধিকাংশ সময়ই এ 
দু'আ পড়তেন £ হে আমাদের প্রতিপালক! আমাদের দুনিয়াতে কল্যাণ দাও এবং আখিরাতেও 
কল্যাণ দাও এবং আমাদের অন্রিষস্ত্রণা থেকে রক্ষা কর। (২ £ ২০১) 

201 23 Le SSL SU YUNA 
২৬৬৯. দুনিয়ার ফিত্না থেকে আল্লাহর আশ্রয় চাওয়া 
০০০৬০ MLS XG ৩৪ IS ৩ GG (4৩ এ ২202 


eS ৩ 


০১১ ৩448 SE ৩৩ ২ ৬ ০৮১ এড ls ৮০০৪ ৯ 
১4 ০৮ ০১৮৪) ) সপ ৬৫ ৩০১৮ BE এও ৩৫ ০৩৪ 


- 74 Ey 3 হুড 0৫ De ১৮৮) ৮১০ ০১০ > 3৩৬১১৪ 
ফারওয়া ইবৃন আবুল মাগরা (র) টু সা'দ ইব্‌ন আবূ ওয়াকাস রো) থেকে বর্ণিত । তিনি 
বলেন, যেভাবে লেখা শিখানো হতো ঠিক এভাবেই আমাদের নবী কলকল এ দু'আ শিখাতেন। ইয়া 
আল্লাহ! আমি কৃপণতা থেকে আপনার আশ্রয় চাই। আর আমি ভীরুতা থেকে আপনার আশ্রয় চাই৷ 
আর আপনার আশ্রয় চাই আমাদের বার্ধক্যের অসহায়ত্বের দিকে ফিরিয়ে দেওয়া থেকে । আর আমি 
আপনার আশ্রয় চাই দুনিয়ার ফিত্না এবং কবরের আযাব থেকে । ১ 
৮৬০৪) SG SU ৮৫৬১ 


প 


২৬৭০. পরিচ্ছেদ $ বারবার দু'আ করা 
(০০ HE ১৪ sf ০৪ 0৯ ৬ ১০৩ তা তা এ iS ১041০ [লো 
৫ ৩০ 289 2০ Ly 2৮ Eo ও 2 এজ এ 8০ 5৯ 20555 Hu 


4 le 5 পা 


৮০০4৩5০৫০৩৩ ০৯ এও পা ও এ ৩০০3৪ 
টা 1 ৯5০ 


০ ৯১৭০৯ JS) এ ৮) rl ip ৩৯০০৯ ১১৯০ ৩ ৭ এও 
৫1 ৩৩ ৮০০9 ৩ EEE ০৮৮০ EE La 


ছিদ্র 
১. 5৬ ৯০ Fe বুশ ১ Le 233 চার 
জিরা ০2 ০০৮৮৪ % 2 


572 
শট সাখ লাক 2 


পা 


ভিত এ 22) ০ 42 0 AA EX ME ef eo 24 
EL 


৫৯২ বুখারী শরীফ 


ইবরাহীম ইব্‌ন মুনযির (র)...... ‘আয়েশা (রা) থেকে বর্ণিত। একবার রাসূলুল্লাহ্‌ মুর - 
এর উপর যাদু করা হলো । এমন কি তার খেয়াল হতো যে, তিনি একটা কাজ করেছেন, অথচ তিনি 
তা করেন নি। সে জন্য তিনি আল্লাহ্‌র কাছে দু'আ করলেন। এরপর তিনি (আয়েশা (রা)-কে 
বললেন $ তুমি জানতে পেরেছ কি? আমি যে বিষয়টা আল্লাহর কাছ থেকে জানতে চেয়েছিলাম, তা 
তিনি আমাকে জানিয়ে দিয়েছেন । ‘আয়েশা রো) বললেন ঃ ইয়া রাসূলাল্লাহ তা কি? তিনি বললেন ঃ 
(স্বপ্নের মধ্যে) আমার নিকট দু'জন লোক আসলেন এবং একজন আমার মাথার কাছে, আরেক 
জন আমার উভয় পায়ের কাছে বসলেন। তারপর একজন তার সাথীকে জিজ্ঞাসা করলেন £ এ 
ব্যক্তির রোগটা কি? তখন অপর জন বললেন ঃ তিনি যাদুতে আক্রান্ত । আবার তিনি জিজ্ঞাসা 
করলেন, তাকে কে যাদু করেছে? অপর জন বললেন ঃ লাবীদ ইবৃন আ“সাম। তিনি আবার জিজ্ঞাসা 
করলেন, তা কিসের মধ্যে করেছে? তিনি বললেন, চিরুনী, ছেড়া চুল ও কাচা খেজুর গাছের খোশার 
মধ্যে । পুনরায় তিনি জিজ্ঞাসা করলেন £ এটা কোথায়? তিনি বললেন ঃ যুরাইক গোত্রের 
“যুআরওয়ান” নামক কূপের মধ্যে ৷ “আয়েশা (রা) বর্ণনা করেন। অতঃপর রাসূলুল্লাহ্‌ সু সেখানে 
গেলেন এবং (তা কৃপ থেকে বের করিয়ে নিয়ে) আয়েশার কাছে ফিরে এসে বললেন ঃ আল্লাহর 
কসম! সেই কূপের পানি যেন মেন্দি তলানী পানি এবং এর (নিকটস্থ) খেজুর গাছগুলো ঠিক যেন 
শয়তানের মাথা । “আয়েশা (রা) বলেন, রাসূলুল্লাহ্‌ স্তর ফিরে এসে তার কাছে কূপের বিস্তারিত 
অবস্থা জানালেন। তখন আমি বললাম ঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি এ ব্যাপারটা লোক সমাজে প্রকাশ 
করে দিলেন না কেন? তিনি বললেন £ আল্লাহ তা“আলা তো আমাকে রোগমুক্ত করেছেন । সুতরাং 
আমি লোকজনের মধ্যে উত্তেজনা বিস্তার করা পছন্দ করি না। ঈসা ইব্‌ন ইউনুস ও লায়স (র)...... 
‘আয়েশা রো) থেকে বর্ণিত। তিনি বলেন £ নবী সহ কে যাদু করা হলে তিনি বারবার দু'আ 
করলেন, তে 


৬০৮০1 প্র 462০5 Ot 48) 2 FA ৩৪ sibs এ ৫5৭ 
৮155১581399 ০৮৬৪০ ৪৮ JU) ০০% ০০5 pie og 


হিরা রোলার /৮১% &। 0013 094) ৩3 iv 90 a ও 
২৬৭১. পরিচ্ছেদ £ মুশরিকদের উপর বদ দু'আ করা । ইব্‌ন মাসউদ (রো) বর্ণনা করেন, নবী জু 
বলেছেন £ ইয়া আল্লাহ! আপনি আমাকে তাদের মুকাবিলায় সাহায্য করুন । যেমন দুর্ভিক্ষগ্রস্থ সাত 
বছর দিয়ে ইউসুফ (আ)কে সাহায্য করেছেন। ইয়া আল্লাহ! আপনি আবূ জেহেলকে শাস্তি দিন। 
ইব্‌ন উমর (রা) বলেন, নবী হল সালাতে বদ দু'আ করলেন। ইয়া আল্লাহ! অমুককে লা'নত করুন 
ও অমুককে লা'নত করুন। তখনই ওহী নাযিল হলো ঃ তিনি তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা 
তাদের শান্তি দিবেন এ বিষয়ে আপনার করণীয় কিছুই নেই। (৩ £ ১২৮) 


+ “yg fete oe TE টি 7 0 + Hol ৫০556 ৩55 হেন ত K 
(৮) ৬ লা ডে Eee IG আজ জা ০৫ EFS ৪৮৮ tn এপ [0] 


দু'আ ৫৯৩ 


তে ১৮০ উর 075) 04 tin lB HAE ESTEE 
- 425) eS | ele SG 
[৫৯৫০] ইবৃন সালাম (র)...... ইব্‌ন আবৃ আওফা (রা) বলেন, রাসুলুল্লাহ সুর খেন্দকের যুদ্ধে) শত্রু 
বাহিনীর উপর বদ দুআ করেছেন ঃ ইয়া আল্লাহ! হে কিতাব অবতীর্ণকারী ! হে ত্বরিৎ হিসাব গ্রহণকারী! 
আপনি শত্ৰু বাহিনীকে পরাজিত করুন। তাদের পরাস্ত করুন। এবং তাদের প্রকম্পিত করুন। 
Ee RIB OT CRT 
Hb ০৪ 0 ৯৩ ৮ চে BE ৮ ৮৭৯ 319] ১৬ ৪৪ পে 
20০৩ এল আরে আটা ও এ 172, 2 পাঠ এজ 
লো ০5 ও আত পভ CE GO 
[৫৯৫১] মুয়ায ইব্‌ন ফাযালা রে)...... আবু হুরায়রা রো) থেকে বর্ণিত । নবী ফু এশার সালাতের 
শেষ রাক'আতে যখন “সামিয়াল্লাহু লিমান হামিদাহ’ বলতেন তখন কুনৃতে নোষিলা) পড়তেন $ ইয়া 
আল্লাহ! আইয়্যাশ ইব্‌ন আবু রাবীয়াকে নাযাত দিন । ইয়া আল্লাহ! ওয়ালীদ ইব্‌ন ওয়ালীদকে মুক্তি 
দিন। ইয়া আল্লাহ! সালামা ইব্‌ন হিশামকে যুক্তি দিন। ইয়া আল্লাহ! আপনি দুর্বল মুমিনদের নাযাত 


দিন। ইয়া আল্লাহ! আপনি মুযার গোত্রকে কঠোর শাস্তি দিন। ইয়া আল্লাহ! আপনি তাদের উপর 
ইউসুফ (আ)-এর সময়ের দুর্ভিক্ষের বছরের ন্যায় দুর্ভিক্ষ দিন। 
এ ৮০০১ ০ rE ৩০ YN ৩০ 059 ৮ ০০৬ ৩১৬ [তান 
2০0 ৩ পি এক ০৯১৯ BD Sb UA এএম Bh ৩৪ 
- Sy) 201০5 Lab 1: Jy ০৯) ৪১৩ BEE CB gl 
[৫৯৫২] হাসান ইবৃন রাবী (র)...... আনাস (রা) থেকে বর্ণিত ৷ নবী জু একটা সারিয়্যা (ক্ষুদ্র 
বাহিনী) পাঠালেন । তাদের কুর্রা বলা হতো । তাদের হত্যা করা হলো । আমি নবী হুল - কে 
এদের ব্যাপারে যেরূপ রাগান্বিত দেখেছি অন্য কারণে সেরূপ রাগান্বিত দেখি নি। এজন্য তিনি 


ফজরের সালাতে মাসব্যাপী কুনুত পড়লেন । তিনি বলতেন ঃ উসায়্যা গোত্র আল্লাহ ও তার রাসূলের 
নাফরমানী করেছে। 


০83৮৮ ০৪ ৪০৯৮ ০০০৫ ৩০৮ 10৩৯ ৫৫০ Le ly dn এ এ [জল] 
টি লে ০৮4 Bh DE এও Ye bs 2, 2৩ 
CEG UN LIB A ৫৩১ ৫৪৫ LG CB এ ২৮৫৩ ০৪ 


৭৫- 


৫৯৪ বুখারী শরীফ 


পলৰ 
2 
EA 


পান 94৩ ৭ ১৮৮০ ০ তত এ UE gf hg By i 


-০5৫০) 567৮6 ৩১ sf 
ENG ag ‘আয়েশা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, ইয়াহুদী 
সম্প্রদায়ের লোকেরা নবী লু কে সালাম করার সময় বলতো “আস্সামু আলাইকা' (ধৃংস তোমার 
প্রতি)। ‘আয়েশা (রা) তাদের এ বাক্যের কুমতলব বুঝতে পেরে বললেন ঃ “আলাইকুমুস্সাম 
ওয়াল্লানত' (ধৃংস তোমাদের প্রতি ও লা'নত)। তখন নবী জু বললেন £ “আয়েশা থামো! আল্লাহ্‌ 
তা'আলা সমুদয় বিষয়েই নম্রতা পছন্দ করেন । "আয়েশা (রা) বললেন ঃ তারা কি বলেছে আপনি কি 
তা শুনেনি? তিনি বললেন, আমি তাদের প্রতি উত্তরে 'ওয়াআলাকুম' বলেছি - তা তুমি শুননি? আমি 
বলেছি, তোমাদের উপর । 


হি ১৩ 00৩৬ Bis 5০০০৭ ০ রি 2 ০৫১0 ৮7১৩৬ ৩০৬ [SAE 


56০ ৪৮৭ 


5 পু AEE NE ho A পতি 8 ৩০ 2 do ৪৫ 


৪১ ৩০৩ ১ ৪ 


EE DS SF TE OF চির 55505 goad 


- La 52 
[৫৯৫৪] মুহাম্মদ ইব্‌ন মুসান্না (র)...... আলী ইব্‌ন আবূ তালিব (রা) বলেন, খন্দকের যুদ্ধের দিন 
আমরা নবী লক -এর সঙ্গে ছিলাম। তিনি বললেন, হে আল্লাহ! তাদের গৃহ এবং কবরকে আগুন 
ভর্তি করে দিন। কেননা তারা আমাদের 'সালাতুল উত্তা’ থেকে বিরত রেখেছে। এমন কি সূর্য 
অন্তমিত হয়ে গেল । আর 'সালাতুল উত্তা’ হলো আসর সালাত । 

LHS LED পভ) ৮৫ YAVY 


পা 


২৬৭২. পরিচ্ছেদ £ মুশরিকদের জন্য দু'আ 
Fo od ২5 ৯ ০০৪7 ও 1১৪ Bis ১৩২০ ৩৬ 6 ৪০৩ [5555] 
Gb MEU CLE ৩৬০১১ এ. ৯0৮০০ VIG BH Jy) ৩ 3৮ ৩ 


che 9 ০০১৯৯ ৪ 0 ০16 ৮ ও ০৫ Sls 
[৫৯৫৫] আলী ইব্‌ন আব্দুল্লাহ (র)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তুফাইল ইব্ন আমর 
(রা) রাসূলুল্লাহ্‌ মু -এর কাছে এসে বললেন ঃ দাওস গোত্র নাফরমানী করেছে ও অবাধ্য হয়েছে 
এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছে। সুতরাং আপনি তাদের উপর বদ দু'আ করুন । 
সাহাবীগণ ধারণা করলেন যে, তিনি তাদের উপর বদ দু'আই করবেন । কিন্তু তিনি (তাদের জন্য) 


দু'আ করলেন £ ইয়া আল্লাহ! আপনি দাওস গোত্রকে হিদায়াত করুন । আর তাদের মুসলমান 
বানিয়ে নিয়ে আসুন। 


দু'আ ৫৯৫ 


রঃ 26 302i সা 4. 54 2 2 ৪227 

০১5১ ০০০৬ ও ৬০৮ eel He ৬ JUAN 
২৬৭৩. পরিচ্ছেদ £ নবী হুল -এর দু'আ £ ইয়া আল্লাহ! আমার পূর্বের ও পরের গুনাহসমূহ ক্ষমা করে দিন 
০৬ af খু ৫৬ CE ০৬৭ এ ৩৫০ Ut ১০৪ 4০০০ ৩০৬ [০৭০৭] 


তল পিন লন dn ও 5৪ ৩৫ IY ESO nl -৮ 
৬50 00 5088 250 5 ৫4 ৫ ES পুর পর ৪৩০০ এ 


৮5755557575 12874255 ডে ১ ds ৬০১ 
১৮] DLE 99 595 দি YT এটি টি 97 ডি ১ তা 221৮ 
- 8৫ 22557575555 1 


[৫৯৫৬] মুহাম্মদ ইবৃন বাশশার রে)...... আবু মূসা (রা) তার পিতা থেকে বর্নিত যে, নবী পর 
এরূপ দু'আ করতেন ঃ হে আল্লাহ! আপনি মাফ করে দিন আমার অনিচ্ছাকৃত গুনাহ, আমার অজ্ঞতা, 
আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আমার যেসব গুনাহ আপনি আমার চাইতে বেশী জানেন ৷ ইয়া 
আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার ভুল-ত্রুটি আমার ইচ্ছাকৃত গুনাহ ও আমার অজ্ঞতা এবং 
আমার উপহাসমূলক গুনাহ আর এ রকম গুনাহ যা আমার মধ্যে আছে। ইয়া আল্লাহ! আপনি 
আমাকে মাফ করে দিন; যেসব গুনাহ আমি আগে করেছি । আপনিই আগে বাড়ান আপনিই পশ্চাৎ 
ফেলেন এবং আপনিই সব কিছুর উপর সর্বশক্তিমান । 


8 পুতে তি 21265 ৬০ ৪১ ood ০2০ রর ৪92০ 5৬ 
57৩ 02174 | ৫০০ ০০০ ০৫0 di এ ৩০ 220 21 ই 


7° Los 


৮ 2 এপ, ৭ 


৩৯ DS 5 3৬4০) হি ১১ ৮ টি রী 
[৫৯৫৭] মুহাম্মদ ইব্‌ন মুসা রে)... আবু মূসা আশ'আরী (রা) থেকে বর্ণিত । নবী গু দু'আ 
করতেন ঃ ইয়া আল্লাহ! আপনি মাফ করে দিন আমার ভুল-ক্রটিজনিত গুনাহ, আমার অজ্ঞতা, 
আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চাইতে অধিক জানেন । ইয়া আল্লাহ! 
আপনি ক্ষমা করে দিন আমার হাসি-তামাশামূলক গুনাহ, আমার দৃঢ়তামূলক গুনাহ,আমার অনিচ্ছাকৃত 
গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, আর এসব গুনাহ্‌ যে আমার মধ্যে রয়েছে। 
idles ও জা 2০৩ El ০৫. ৭৫ 
২৬৭৪. পরিচ্ছেদ £ 77 


LA ৪ ০2০০ ০৮ আর Ul ৮:15 ৩? 0০44 ৫০ ১০ ৩৬ [হা 


৫৯৬ বুখারী শরীফ 


৮1443 9১5 LL ওভার ফুড সা ও প্4।%া 364৪ ০ ৭ ০ 


5255 নি 185 ০ 


554 এ এ ৮৩ 199 4 ১ 15০ es 


[৫৯৫৮ | মুসাদ্দাদ (র)...... আবু হুরায়রা (রা) বর্ণনা করেন, আবুল কাসিম জর বলেন, জুমুআর 
দিনে এমন একটি মুহূর্ত আছে যদি সে মুহূর্তটিতে কোন মুসলমান দীড়িয়ে সালাত আদায় করে, 
আল্লাহ্‌র নিকট কোন কল্যাণের জন্য দু'আ করে, তবে তা আল্লাহ্‌ তাকে দান করবেন | তিনি এ 
হাদীস বর্ণনার সময় আপন হাত দিয়ে ইশারা করেন, (ইশারাতে) আমরা বুঝলাম যে, তিনি মুহূর্তটির 
সংক্ষিপ্ততার দিকে ইংগিত করেছেন। | 
১ ৮ ৮৪৫৫ 99১40 ৩) এ ৮৬৫৪ কে ০ এ. ৭৬০ 
২৬৭৫. পরিচ্ছেদ ঃ নবী লন -এর বাণী £ ইয়াহুদীদের ব্যাপারে আমাদের বদ দু'আ কবুল হবে । 
নিজ আতাৰ তাতহে দুদু সারার 
SL এ ১1 | ০৮ আগা ৫০৩ wy 4 Eis OG 
LIB SE JG LE as NG Ye aig ১52 ৩ ৫ এ পে ৩ 


Ea) Nv 597৩ ৫ ভা 2 পপ 5৮৮ 2 
LSE ৫১৬০৬ ৭০১০০ ৩৩৪ SG ety SES Se ১৩ 2৩ 


৩. ৪---৫০/ 0৩ 61৮ ও 250556০2৯৪৮ ৫০ 5৫255 ls 


(9৮ ৬৫ 93 ৪০০৬৪ 22 ০ ০১১০ cL 
[৫৯৫৯] কুতায়বা ইব্‌ন সাঈদ রে)...... “আয়েশা (রা) হতে বর্ণিত। একবার একদল ইয়াহুদী 
নবী হলৰ -এর নিকট এসে সালাম দিতে গিয়ে বললো ঃ 'আস্সামু আলাইকা" । তিনি বললেন £ 
'ওয়াআলাইকুম” । কিন্তু ‘আয়েশা (রা) বললেন £ “আস্সামু আলাইকুম ওয়া লায়ানাকুমুল্লাহ ওয়া 
গাযিবা আলাইকুম" (তোমাদের উপর ধৃংস নাযিল হোক, আল্লাহ তোমাদের উপর লানত করুন, আর 
তোমারদের উপর গযব নাযিল করুন)। তখন রাসূলুল্লাহ্‌ লুট বললেন £ হে ‘আয়েশা তুমি থামো! 
তুমি নম্ৰ ব্যবহার করো, আর তুমি কঠোরতা পরিহার করো । আয়েশা (রা) বললেন £ তারা কি 
বলেছে আপনি কি শুনেন নি? তিনি বললেন $ আমি যা বললাম, তা কি তুমি শুননি ? আমি তো 
তাদের কথাটা তাদের উপরই ফিরিয়ে দিলাম ৷ সুতরাং তাদের উপর আমার বদ্‌ দু'আ কবুল হয়ে 
যাবে। কিন্তু আমার সম্বন্ধে তাদের বদ্‌ দু'আ কবুল হবে না। y 
BU. ৫৬৭ 
২৬৭৬. পরিচ্ছেদ £ আমীন বলা 
২৫:2৩ এন 05 ৯৫০ GAN 03 ৩৩৪০ রড ও 2৫ 0 245 ৩০৬ [তম 


বানাতে রর পানি ৮ > 
45 393 ৩৯ 129 SIN 150 GID এপ সু এও HDF 2৪ a ৬ 
১ ০৫ ৮৩ এ ie পিস কও 


দু'আ ৫৯৭ 


[৫৯৬০] আলী ইব্‌ন আবদুল্লাহ রে) আবূ হুরায়রা রো) থেকে বর্ণিত । নবী জুরে বলেছেন যখন কারী 
‘আমীন' বলবে তখন তোমরাও আমীন বলবে । কারণ এ সময় ফিরিশৃতাগণ আমীন বলে থাকেন । সুতরাং 
যার আমীন বলা ফিরিশৃতাদের আমীন বলার সাথে মিলে যাবে, তার পূর্বের সবগুনাহ মাফ করে দেওয়া হবে। 
13861 1 SU. ৫৭৬৬ 
২৬৭৭, পরিচ্ছেদ £ লা ইলাহা ইন্লাল্লাহ-এর (যিক্র করার ) ফযীলত 
রা ০ ৮০০ ০০ ৮৬৩ RLS de ৪০৬ 
১০০০ 40) ১8০ এ ৬:০১ 3 ০৬১ YL ও IG 05০3 ৯৯ 21৮75 HE ঝা 


পা 


4৮০৮ ০১ প্রো উপ ৩০১ পি ৩৬৫৪ 2 SEN 25822 


২5 20 ০৯) ৭ জে ৩ ০০৮ 
[৫৯৬১] আব্দুল্লাহ ইবৃন মাসলামা ()...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । রাসূলুল্লাহ্‌ 
লজ বলেছেন £ এ» RENAE 25542 $। 3) 4 3যে ব্যক্তি দিনের মধ্যে একশ’ বার 
পড়বে আল্লাহ্‌ ব্যতীত আর কোন ইলাহ নেই, তিনি এক, তার কোন অংশীদার নেই। রাজত্ব একমাত্র 
তারই। হামদ তারই, তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান” সে একশ' গোলাম আযাদ করার সাওয়াব 
অর্জন করবে এবং তার জন্য একশ'টি নেকী লেখা হবে, আর তার একশ'টি গুনাহ মিটিয়ে দেওয়া 
হবে। আর সে দিন সন্ধ্যা পর্যন্ত এটা তার জন্য রক্ষাকবচে পরিণত হবে এবং তার চাইতে বেশী 
58577777575 


24 ৮6 ত 


১ রে 4 ৪৩ হি 


টির নিন ১৮৪4875 


০7১৮৪ ডি 3৮5825500৬০ ৫ এন ৩০ (0 ০৪ « এ ০৯ 
৩:13 ও লা ০ ০১ এ পা ১2০৫ JB EB ৩৪ 08 5১৮৪ 
কি ৪০5 4 ৩৫ সিল 0, ¥ EAN 222 ০:০৩ oy তত 
পট পতি এত পাত gD এ ১৪ ১৯০০ ৬ 2৬ পি ৪০৯০৩ 1০১৪ 


৬১ ০৯৯০ AE ০৮ ৮৬ ৮6১5০ ০৮ ২৮৯১ ৩০০ ৬7৮ ৩5) % 1 


৫৯৮ বুখারী শরীফ 


52 নে JU, 5 ০৯ ০০১০] Ju, 2 ১) ১ ৬ ঠা / ০ ৬৪ 
৮2৮909218১৮ ০৬০ Hon আনা এ ৫০ সি 
UG ঞ ২৫ 6 ০৪ ০৫ ১৪০১৬ ০৪ ৮০০৮) রর 
[৫৯৬২] আব্দুল্লাহ ইবৃন মুহাম্মদ রে)...... আমর ইবৃন মায়মূন (রো) থেকে বর্ণিত। তিনি বলেন, 
নবী জু বলেছেন £ যে ব্যক্তি (এ কালেমাগুলো) দশবার পড়বে সে এ ব্যক্তির সমান হয়ে যাবে, যে 
ব্যক্তি ইসমাঈল (আ)-এর বংশ থেকে একটা গোলাম আযাদ করে দিয়েছে। আবু আইউব আনসারী 
(রা) থেকেও বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ লুজ এ হাদীসটা তার কাছেও বলেছেন। 

পে ১ OU NAVA 
২৬৭৮. পরিচ্ছেদ ঃ সুবহানাল্লাহ পড়ার ফযীলত 
৮০০৫ af lL ভিডি 4 


৪৬০ 


১) ০৫৬ ০৮ 5৮ এও CH ৮৭ &। ০৬৬০ UU ০ 038 dn 0০১ Of LE ds 


৪21 ১৫০ 0৮ oR 
[৫৯৬৩] আব্দুল্লাহ ইব্‌ন মাসলামা র)...... আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ 
মর বলেছেন £ যে ব্যক্তি প্রত্যহ একশ'বার সুবিহানাল্লাহি ওয়া বিহামদিহি বলবে তার গুনাহগুলো 
TT TT 


৫ পে 


৮ পা ৮৮৪১ পর ৮৮০ ০১০০ ৩৮ ৬৬ ৮০৮ ৩ ৮৯০ ise 
০8995255768 ১০ এ ০৫০৮ OE 03 জ ১৪ 

৯) BOLE টাল di ৩৬০ 
[৫৯৬৪] যুহায়র ইবৃন হার্ব রে)...... আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । নবী ঈ বলেছেন £ দুটি 


বাক্য এমন যে, মুখে তার উচ্চারণ অতি সহজ, পাল্লায় অনেক ভারী, আর আল্লাহর কাছে অতি প্রিয়। 
তা হলো ঃ সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। 


ইফাবা--২০০২--২০০৩- প্র/৬৯৪৮ (উ)--৩২৫০ 
বাংলায় ইসলামিক বই ডাউনলোড করতে ভিজিট করণ্ণঃ ইসলামি বই ডট ওয়ার্ডধেস ডট কম। 


